(১৮৫০-১৯০০) 


শীপ্রভামত্রী দেবী, এম.এ. ডি. ফিল. 


+ 5 





মূল্য_৬৫০ 


. 


1২ 








~ Thesis approved by the University ২৫0০০ for the Degree of D. Phil 3 








bd be 


রী 2০4 4175 
Ee 4 চি 


© 


সুচীপত্র 


চতুর্থ পরিচ্ছেদ 

ইতিহাসাশ্রিত বা দেশপ্রেমগুখা আখ্যায়িকা-কাব্য 
পঞ্চম পরিচ্ছেদ 

'আদিরসাধ্মক বা প্রণয়মূলক আখ্যায়িকা-কাব্য 
ষষ্ঠ পরিচ্ছেদ ্ 

গাথা বা নবীন রোমান্টিক কাব্য ও কবিতা 


২৯ 








উনবিংশ শতাব্দীতে বাংলা আখ্যাস্সিকাকাব্য 'অজশ্র লেখা ও ছাপা 
হয়েছিল। শতাব্দীর ২প্রথমভাগের রচনাগুলিতে ভারতচন্দ্রের ও ইসলামি 
রোমান্টিক গল্পের প্রভাব ছিল মুখ্য । বু্তীয়ভাগের রচনাগুলিতে রঙ্গলালের 
ও মধুস্থদনের এবং সংস্কৃত কাব্যের প্রভাব বেশি প্রতিফলিত । কোন কোন 
লেখক ইংরেজী আখ্যায়িকা অনুসরণ করেছিলেন। নানা কারণে বিগত 
শতান্দীর আখ্যায়িকা-কাব্যগুলি জনপ্রিয্ন হতে পারেনি । (অবশ্য কামিনী- 
কুমারের মত আদিরসমুখ্য বইগুলির কথা৷ আলাদা । কিন্ত এসব বইও 
রুচি পরিবর্তনের ফলে এখন বিলুপ্ত ।) আধুনিক পাঠকের কাছে এসব বইয়ের 
নাম পৰ্যন্ত জান! নেই । বইগুলিও এখন দুর্লভ ও লুপ্তপ্ৰায় । 

শ্রীযুক্ত প্রভাদেবী যখন আমার কাছে এলেন বাংলাপাহিত্যে গবেষণা 
করবার ইচ্ছা নিয়ে তখন আমি তাকে এই লুপ্ত আখ্যায়িকা-কাব্যগুলির পরিচয় 
উদ্ধারকার্ষে নিযুক্ত করেছিলুম। তিনি প্রায় বছর তিনেক ধরে খেটে তার, 
খিপিস্‌ সম্পূর্ণ করেন এবং যথাকালে ভি-ফিল ডিগ্রী প্রাপ্ত হন। খের বিষয় 
এই যে অনতিবিলম্বে এই সে খিসিস্‌ কলিকাতা বিশ্ববিস্ধালয় কর্তৃক প্রকাশিত 
হ’ল। প্রযুক্ত! প্রভাদেবী আর কলিকাতা বিশ্ববিদ্যালয় উভয়ের পক্ষেই এট! 
সৌভাগ্য । 

আলোচিত কাব্যগুলি_ অৰ্থাৎ পদ্ঘে লেখা আখ্যাগ্সিকাগুলি__অধিকাংশই 
সাহিত্যন্থষ্টি হিসাবে অকিঞ্চিংকর । কিন্ত একদা! সাধারণ পাঠকের ও সাধারণ 
লেখকের কুচি ও প্রবণতা কোন্‌ পথে ধাবিত হয়েছিল তার একটা! অব্যর্থ 
ইঙ্গিত এগুলিতে পাই। স্থতরাং বিগত শতাব্দীর সাহিত্যের ইতিহাসে এ 
বইগুলির আলোচনা অনাবশ্তক নয়। কোন কোন আখ্যায়িকা-কাব্যের 
আলোচনা আমিও করেছিলুম । কিন্ত সমন্তগুলির আলোচনা আমার বিষয়ের 
পক্ষে অপ্রাসঙ্গিক মনে করে করিনি । শ্রীযুক্ত! প্রভাদেবীর এই বইয়ে আমার 
বইয়ের অসম্পূর্ণতা ঘুচল এবং উনবিংশ শতাব্দীর বাংল! সাহিত্যের ইতিহাসের 
একটা ফাক পূর্ণ হ*ল। 





‘বাংলা আখ্যায়িকা-কাব্য’ অনেক অজানা লেখকের ও অজানা বইয়ের 
সন্ধান দিয়েছে। বাংলাসাহিত্যের ধার! "উচকপালে” পাঠক-সমজদার তাদের 
কথা ধরি না, তবে খারা। নিতান্তই “সাধারণ” পাঠক ভার! নিশ্চয়ই প্রীত 
হবেন বইটি পড়ে। খারা নিছক গলখোর তারাও হয়ত বঞ্চিত হবেন ন!। 

আগেকার দিনে রোজার! ক্রিদ্াকর্ম শুরু করবার আগে অপদেবতার দৃষ্টি 
নিরাকরণের উদ্দেশ্বে *সুখবন্ধ” মত্ পড়ত । আমি রোজা নই এবং এই সুখবন্ধ 
দিয়ে সমালোচকের সুখ বন্ধ করতে অবশ্যই চাই না। আমি শুধু শিক্ষিত 
সাধারণের কাছে সাহিত্যের এই ভোজ্য পাত্রটি এগিয়ে দিলুম । 


দোলপূণিমা ভ্রীসুকুমার সেন 
হই মার্চ্চ ১৯৫৮ 








নিবেদন 


সর্বপ্রথমে আমার পরম পৃজনীয় ড্ঞানগুরুদিগের জীচরণে অন্তরের সশ্রদ্ধ 
প্রণাম নিবেদন করি তাহাদের উৎসাহ-উদ্দীপনা-উপদেশ না, পাইলে 
গবেষণাত্মক-গ্রস্থরচন-রূপ দুরূহ কাধ্যে অগ্রসর হইবার সাহস পাইতাম না। 
সাধক সাধনা করে__কিস্ত তাহার নিষ্ঠা ও একাগ্রতা অবিচলিত রাখিবার 
জন্য, উৎসাহ ও বিশ্বাস উদ্দীপ্ত রাখিবার জন্য এবং সমস্ত ভান্তি ও সংশয় 
বিদুরিত করিবার জন্য গুরুর প্রয়োজন । আমার গবেষণা-কাধ্যে শ্রদ্ধেয় 
অধ্যাপক ডক্টর প্রীঘুক্ত স্কুমার সেন মহাশয়কে গুরুরূপে পাইবার সৌভাগ্য 
লাভ করিয়াছিলাম। তিনি তাহার গভীর জ্ঞানপূর্ণ উপদেশ ও নিদ্দেশে 
গবেষণা কাধা যেমন পরিচালিত করিয়াছেন তেমনি আশ! ও উৎসাহের বাণী 
দার! আমার ক্ষণিকের নিরুৎসাহ ও নিরুত্ধমের নিরসন করিয়াছেন । তাহার 
মধ্যে প্রক্কত শিক্ষাগুরুর সন্ধান পাইয়াছি_ জীবনে ইহ! একটি পরম লাভ। 
শ্রদ্ধেয় অধ্যাপক প্রযুক্ত লালতাপ্রসাদ স্কুল মহাশয় প্রেরণা এবং উৎসাহ 
_ দ্বারা আমাকে গবেষণা-কার্য্যে ব্রতী করিয়াছিলেন। সাক্ষাৎ হইলেই তিনি 
প্রশ্ন করিতেন__গবেষণ। করিতেছি কিন! । অনেক সময় তাহাতে বিরক্তি- 
বোধও করিতাম, কিন্ত আজ মনে হয় এ প্রশ্নই হয়তো! আমার মধে। কর্মের 
প্রশ্নাস আনিয়াছিল। তাহার ঝ্রণ অপরিশোধ্য। শঅরস্ধেয অধ্যাপক ডক্টর 
শ্রীযুক্ত শশিতভূবণ দাশগুপ্ত মহাশয়ের সাহাধ্য-লাভও আমার পক্ষে কম সৌভাগ্যের 
বিষয় নহে। তিনি শুধু এই গবেষণার বিষগ্বস্তকে সর্কবসমক্ষে উপস্থিত করিবার 
স্থযোগ ও স্থবিধ! দান করিয়াই ক্ষান্ত থাকেন নাই, সুভ্রণের ব্যাপারে আমার 
অজ্ঞতাজনিত সমস্ত দোষ-ক্ৰটি অপসারিত করিতে নিজে অকুঠভাবে পরিশ্রম 
করিয়াছেন এবং যথোপযুক্ত নির্দ্দেশদানে পুস্তকপ্রকাশ সম্ভবপর করিয়া 
তুলিয়াছেন। তাহার মহাহুভবতা ও জ্ঞাননিষ্ঠার পরিচয় পাইয়া ধন্য হইয়াছি। 
অপর যাহারা নানাভাবে সাহায্য করিয়াছেন তাহাদের মধ্যে বঙ্গীয় সাহিত্য- 
পরিষদের তভূতপূর্বন সম্পাদক শ্রীযুক্ত শৈলেঙ্রনাথ ঘোষাল মহাশয় অন্যতম । 
তিনি বঙ্গীয় সাহিত্য-পরিযদের গ্রন্থাগার হইতে বহু দুষ্থাপ্য গ্রন্থ ব্যবহার 





রপ্ত 


করিবার হুযোগ দান না করিলে আমার কাজ সিদ্ধ হইত না। স্থাশনাল 
লাইব্রেরীর প্রযুক্ত দ্বিজেন্দ্রলাল বন্দ্যোপাধ্যায়, প্রযুক্ত অরবিন্দ সেনগুপ্ত এবং 
শ্রীযুক্ত কান্তি রায়চৌধুরী মহাশয়গণ পুম্তক-সংগ্রহের কাধ্যে নানাভাবে সাহায্য 
করিয়াছেন । এই প্রসঙ্গে শরযুক্ত সনৎকুমার গুপ্ত মহাশয়ের নামও উল্লেখযোগ্য । 
ইহাদের সকলকেই অন্তরের সশ্রন্ধ ক্রতঙ্গতা জানাইলাম। কলিকাতা 
বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকেও আমি আমার সম্বন্ধ কৃতুক্ততা জানাইতেছি। 

প্ৰস্তত নিবন্ধে ১৮৫৯ খ্রীষ্টাব্দ হইতে ১৯* গ্রীষ্টান্দের মধ্যে রচিত ও 
প্রকাশিত কাহিনী কাব্যগুলি আলোচিত হইস্সাছে। ইহার আরস্ভে মাইকেল 
অধুক্থদন। সমাপ্রিতে কিশোর রবীন্দ্রনাথ । এই ছুই মহাকবির নাম হইতেই 
আলোচিত কাব্যধারার আগ্যম্ত সীমা ও বৈশিষ্ট্য পরিস্ুট__বাংলা কাব্য- 
সাহিত্যে ইহা! পরিবর্তনের যুগ । 

এই সময়ে রচিত কাব্যগুলির মধ্যে অনেক আগাছ! ও পরগাছ! নগরে 
পড়ে। কিন্তু শ্যামল বনানীর শোভা উপলব্ধি করিতে চাহিলে কেবল 
গোলাপ যৃথী-বেলী-শোভিত উদ্যান দেখিলে চলে না, প্রয়োজনীয় ও 
অপ্রয়োজনীয়, ভাল এবং মন্দ, উভয়ের মিশ্রিত রূপটি দেখিয়া নয়ন সার্থক 
করিতে হয়।  ব্যষ্টিগতভাবে যাহাদের কোনই মূল্য নাই, সমষ্টিগতভাবে 
তাহারাই একটি বিশেষ রূপকে ফুটাইয়! তুলিতে সাহায্য করে। তুচ্ছকে 
বিচ্ছিন্নভাবে দেখিলে তাহার তুচ্ছতাই নজরে পড়ে_কিন্ত বৃহতের ক্ষেত্রে 
দেখিলে তাহার একটি বিশেষ স্থান ও প্রয়োজনীয়তা অহভূত হয়। তাই 
উনবিংশ শতাব্দীর শেখার্ধে রচিত কাহিনী-কাব্যের ধারা আলোচনা করিতে 
গিয়। আমি সব কাব্যকেই অল্পবিস্তর মধ্যাদ! দান করিয়াছি__অকিঞ্চিংকর 
বলিয়। কাহাকেও অগ্রাহ করি নাই । 

৬৮ সময়ে রচিত কাহিনী-কাব্যগুলির মধ্যে দুইটি ধার! দৃষ্টিগোচর হয়-_ 
একটি পুরাতন, অপরটি নবীন।॥ পুরাতন কাবাধারায় গতাহুগতিকতাঁর 
ক্কাস্তিকর স্থরটি সমাপ্তির ইঙ্গিতে পুর্ণ আর নব্য ধারা নবজাগরণের কল- 
কলোলে মুখরিত ॥ উভয়বিধ ধারার বিশেষ স্থরটিকে প্রকাশ করিতে চেষ্টা 
করিয়! আমি নিবন্ধটিকে ছয়টি পরিচ্ছেদে ভাগ করিয়াছি । 

প্রথম পরিচ্ছেদে_স্ূুমিকাঁ। ইহাতে কাব্যের স্বরূপ, কাহিনীর সহিত 
কাব্যের লব্ধ, প্রাচীন কাব্যধারার মূল সুর, আধুনিকতার বৈশিষ্ট্য প্রভৃতি 


1 


আলোচিত হইয়াছে। ইহাদের পটভূমিকায় সে যুগে রচিত আখ্যায়িকা- 
কাব্যগুলির বিচার করিতে গিয়া তাহাদের পাচ ভাগে বিভক্ত করিয়াছি_ 
(১) পৌরাণিক বা দেবদেৰীমাহাস্মযদ্জাপক কাব্য (২) জীবনী-কাব্য 
(৩) ইতিহাপাশ্রিত বা দেশপ্রেমমুখ্য কাব্য (৪) প্রণস্বম্থলক বা আদিরসীত্মক 
কাব্য (*) গাথা বা নবীন রোমান্টিক কাব্য । 

পরবর্তী পরিচ্ছেদগুলিচতে ইহাদেরই এক-একটি ধারাকে অবলম্বন করিয়া 
যে-সকল কাব্য পাওয়া তাহাদের আলোচন! করিয়াছি। সর্বসমেত 
৬৮ জন লেখকের ৯৬ খানি গ্রন্ন প্রস্তুত নিবন্ধে আলোচিত হইয়াছে । 

এই আলোচনায় আমি কোন প্রকার দার্শনিক ব! সাহিত্যিক তত্বকথা 
বলিবার প্রয়াস পাই নাই এবং সেরূপ আলোচনার কোন স্থানও আছে বলিয়া 
মনে করি নাই:। আমার কাঙ্গ প্রধানতঃ, যে বিলুপ্ত ও বিলুপ্রপ্রায় গ্রন্থগুলি 
একদা বাঙালী পাঠকের অল্পবিস্তর মনোরগ্রন করিয়াছিল, সেগুলির সংক্ষিপ্ত 
বিবরণ প্রদান__তাহাদের মধো পরস্পর সম্পর্ক নির্ণয় এবং বাংল! সাহিত্যের 
পূর্ব্বাপর ইতিহাসের সহিত তাহাদের স-যোগস্থত্র আবিষ্কার । এই নিবন্ধে 
আলোচিত আখ্যায়িকা-কাব্যগুলির মধ্যে অধিকাংশেরই কোন রকম স্থায়ী 
মূলা নাই এবং সেগুলি যে বর্তমানকালে পাঠকসমাজের উপেক্ষিত তাহাও 
অন্যায় বলিতে পারি না। কিন্ধ $কদ! যে প্রচেষ্টার ফলে এই আখ্যায়িকা! 
কাব্যগুলি উদ্ভৃত হুইয়াছিপ সেই প্রচেষ্টার এতিহাসিক মূলা আছে। আমার 
এই আলোচন! সেই এঁতিহালিক মূল্য যাচাই করিবার উপাদান যোগাইবে,_ 
এই উদ্দেশ্য লইয়াই নিবন্ধটি রচিত হুইয়াছে। 

আলোচিত গ্রস্থগুলির অধিকাংশই দুষ্পাপয। সেগুলি সংগ্রহ করিতে 
বিশেষ আঘাস করিতে হুইয়াছে। তবুও যে সবগুলি দেখিতে পারিয়াছি 
এমন দাবী করিব না। তবে যে-সব বই দেখি নাই তাহা! ভারতবর্ষের কোন 
সাধারণ বা প্রাতিষ্ঠানিক গ্রন্থাগারে অথবা ব্যক্তিগত সংগ্রহে আছে বলিয়া 
সন্ধান পাই নাই । আলোচন। আমার সাধ্যমত সম্পূর্ণ করিতে চেষ্টা করিয়াছি। 

কলিকাতা __ প্রভাময়ী দেবী 
২৮শে ফান্তন, ১৩৬৪ 








শঅঞ্খস পৰ্রিচেছেদ্ছ 


ভুমিকা 
কাব্য ও কাহিনী ₹ সাহিত্যের প্রথম উন্মেষ । মানুষের জীবনকে 
ঘিরিয়! রহিয়াছে রূপ- বর্ণস্থযম| ও সৌন্দধ্য এবং অরূপলোকের স্থর- 


বঙ্কার ও অনির্ধচনীয়তা। তাই বিচিত্র অহভূতি এবং উপলব্ধির ভিতর দিয়া 
মানব-মনে নানাবিধ ভাবের উদয় হয়। তাহারই আবেগে সে গান করে, 
ছবি আকে, মাটি লইয়া সৃ্ধি তৈয়ারী করে এবং পাখর কাটিয়া নিজ মনো- 
ভাবকে ব্যক্ত করে। কখনও সে ছন্দের ভিতর দিয়া অরূপকে রূপায়িত 
করিতে চায়, আবার কখনও কাহিনীর ভিতর দিয়া রূপের বিকাশ দেখাইতে 
চেষ্টা করে । এইভাবেই বিশ্বসাহিত্যে কাব্য ও কাহিনীর স্থানটি হয়। আত্ম- 
প্রকাশের ব্যাকুলত! হইতেই উভয়ের উৎপত্তি এবং আত্ম-প্রকাশের ক্রমবিকাশের 
পথেই উভয়ের প্রীবৃদ্ধি। 
কাব্য-সদ্বন্ধে প্রাচ্য দেশের প্রাচীন আলঙ্কারিকগণের নানাবিধ মত দৃষ্ট 
হয়। কাব্যপ্রকাশকার মন্মটভট্ট কাব্য-সন্বন্ধে লিখিয়াছেন__ 
কাব্যং যশসেহর্থরুতে ব্যবহারবিদে শিবেতরক্ষতয়ে । 
সত্য: পরনিবু তয্মে কান্তাসশ্মিততয়োপদেশযুজ্জে ॥ (১২) 
দণ্ডী কাব্যাদর্শে লিখিয়াছেন_ 
অতঃ প্রাজ্ঞানাং ব্যুৎপত্তিমভিসন্ধায় স্রয়ঃ । 
বাঁচা বিচিত্রমার্গাণাৎ নিববন্ধুঃ ক্রিয়াবিধিম্‌ । 
ইত: শরীরঞ্চ কাব্যানামলক্ষারাস্চ দশিতাঃ । 
শরীরং তাবদিদ্টার্থব্যবচ্ছিত্। পদাবলী ॥ (১৯১০ ) 
কাব্যালঙ্কারে বামন বলিয়াছেন _ 
কাব্যং গ্রাহমলংকারাৎ। (১১৯১) 
এবং 


“_ স্সীতিাত্মা কাব্যন্য । € ১২৬) 





বাংলা আখ্যায়িকা-কাব্য 


এই-সকল আলঙ্কারিক কাব্য-অঙ্ছের ব্যাখ্যা ছার! কাব্যের স্বরূপ বুঝাইবার 
চেষ্টা করিয়াছিলেন। সেইজন্য পরবর্তী আলক্কারিকগণ-কর্তৃক এই ক্থত্রগুলি 
পরিত্যক্ত হইয়াছে । তবে সাহিত্য-দর্পণে বিশ্বনাথ যে সুত্র দিয়াছেন 
বাক্যং রসাস্মকং কাব্যং । (১২) 


এবং আনন্দবর্ধন ধ্বন্তালোকে যাহ! লিখি EE 
কাব্যস্কাস্মা ধ্বনিঃ। ষষ্ট 


পরবর্তী আলঙ্কারিকগণ কাব্য-্বরূপ-নির্ণয়ের উপযোগী বলিয়া ইহাই গ্রহণ 
করিয়াছেন ।. কিন্ত ইউরোপীয় আলঙ্কারিকগণের স্থত্রপ্জলি এ বিষয়ে অনেক 
বেশী সহজ বলিয়া মনে হয়। প্রাচ্যদেশ যেখানে ‘রস’ এবং ‘ধ্বনি’ বলিয়া! 
ব্যাপার ঘোরালো করিয়া তুলিয়াছেন, ইংরাজী সাহিত্য-তাত্বিক সেখানে 
‘Emotion’, ‘Nature’, ‘Eternal Truth’ প্রভৃতি সাধারণ শব্দ ব্যবহার 
করিয়া! বিষয়টিকে সরল করিয়াছেন সন্দেহ নাই । এব্রষ্টটূল-এর মতে “The 
art imitates Nature” | ব্যাডংলি তাহার ‘Leotures on Poetry! 
গ্রন্থে লিখিয়াছেন_ ০ 
“It springs from the creative impulse of a vague im: 
tive mass pressing for development and definition.” ( 








১-23 ) 


‘Aspects of Poetry’ গ্রন্থে জে, সি, সেয়ার্প লিখিয়াছেন__ 
“It is rooted rather in the heart than in the head.” (০3) 


এফ, সি, প্রেসকট “P০etচy & 215৮” গ্রন্থে লিখিয়াছেন_ « 
“Poetry is essentially the language of the imagination.” 
১ (7) 

“What is Poetry’ প্রবন্ধে জে, এইচ এল, হান্ট 25 
“Poetry is imaginative passion.” 
সেক্সপীয়ার কহিয়াছেন_ 
‘Imagination bodies forth 

‘The forms of things unknown.” 
( Midsummer Nights Dream, Act. V. Sol. 16-17) 





© 


বাংলা আখ্যায়িকা-কাব্য ৩ 
ওয়ার্ডসওয়ার্থ কহিয়াছেন_ 


“Poetry is the spontaneous overflow of powerful feelings ; 
it takes ite origin from emotion recollected in tranquillity.” 
( Poetry and Poetic Diction ) 
শেলী ‘Defence of Poetry’-তে কহিয়াছেন__ 
“A poem is the very image of life expressed in its eternal 
105৩৮০৮0903) 
রবীন্দ্রনাথ “সাহিত্যের তাৎপধ্য'-এ কহিয়াছেন_ 
“ভগবানের স্থষ্টির প্রতিঘাতে আমাদের অন্তরের মধ্যে সেই যে স্থষ্টির 
আবেগ সাহিত্য তাহারই বিকাশ ।”--( সাহিত্য-পৃঃ ৬ ) 
উপরি-উক্ত সুত্রগুলি হইতে দেখা যায়, প্রাচ্য সাহিত্যতাত্বিক কাব্যে 
'রসাকে শ্রেষ্ঠ স্থান দিয়াছেন এবং পাশ্চাত্য সাহিতাতান্বিক “আবেগকে 
m০ti০০ ) প্রাধান্য দিয়াছেন। রবীন্দ্রনাথও “স্ষ্টির আবেগ'কেই সাহিত্য- 
ষ্টির মূল উপাদানরূপে গ্রহণ করিয়াছেন । অবশ্য সব স্তরের ব্যাখ্যাই 
বিভিন্ন দেশে বিভিপ্ন কালে যে উপসংহারে আসিয়া! সমাধি লাভ করিয়াছে 
“তাহার ভিতর দিয়া একই সত্য আত্মপ্রকাশ করে--বিশ্বের ভাবময় সত্তার 
রসঘন আনন্দময় প্রকাশকেই কাব্য বলা চলে । রী 
এখন বিচাৰ্য্য হইতেছে যে-পহিনীর সহিত কাব্যের মিলন সম্ভব কি না 
এবং উভয়ের মিলনস্থানই বা কোথায় ? কারণ উভয়ের উপাদান ভিন্ন, 
দৃষ্টিভঙ্গি ভিন্ন, প্রকাশভঙ্গিও পৃথক্‌ । কাব্যে থাকে অদৃশ্যলোকের অনির্বচনীয়তা 
এবং ভাবলোকের রহস্যময় ব্যঞ্জনা আর কাহিনীর মধ্যে থাকে দৃশ্যলোকের 
অহতূতিময় প্রকাশ, বাস্তব জগতের রূপবৈচিত্রযর বর্ণসন্তার । সেইজন্য আপাত- 
দৃষ্টিতে দেখিতে গেলে মনে হয় ‘কাছিনী-কাব্য’ শব্দটি ত্রুটিপূর্ণ ও অর্থহীন । 
কিন্ত নাটক বা উপন্যাসের মধ্যে খে কাহিনী থাকে কাব্যে রচিত কাহিনী 
তাহা হইতে স্বতঙ্গ বন্ধ । এই উভয়বিধ কাহিনীর ভিতর পার্থক্যটুকু হৃদয়ঙ্গম 
করিতে পারিলে দেখা যায় কাহিনীর সহিত কাব্যের বিরোধ কোথা-ও নাই বরং 
উভয়ে উভয়ের সাহায্যে সমৃদ্ধ ও হুন্দর হইয়া! উঠিতে পারে। 
নাটক বা উপস্থাসের কাহিনী দৃশ্যলোকের বৈচিত্রের বর্ণনায় পূর্ণ। ইহা 
প্জীবনকে চিত্রিত করে__মাহ্ষের জীবনের সুখ-দুঃখ, ভাল-মন্দ, বেদনা-অস্ুতিভূ 


© 


৪ বাংলা আখ্যাগ্সিকা-কাব্য 


ইহার বিষয়বন্ত। বাস্তবকে মধুর ও হুন্দর করিয়া প্রতিফলিত করিতে 
পারিলেই ইহার সার্থকতা । কিন্ত কাব্যের ক্ষেত্রে এই দৃষ্টিভঙ্গি সম্পূর্ণই 
অর্থহীন । মানব-জীবনের বাস্তব প্রকাশের পশ্চাতে যে নিগূঢ় সত্য অদৃশ্য 
থাকিয়াও নানা কূপে ও ভাবে জীবনকে মাধুধ্যে ও সঙ্গীতে, বেদনায় ও আবেগে 
অহুরঞ্জিত করিতেছে কাব্যে রচিত কাহিনী ভাহারই প্রতি ইন্দিতময়তায় পূর্ণ । 
ইহা বাস্তবকে চিত্রিত করে কিন্ত তাহার পশ্চাৎ্-পটগ্ভুমিকায় থাকে বিশ্ব-সত্য 
ও সৌন্দধ্যের অনির্বচনীয়তা। ইহার ভিতর যে কাহিনী থাকে তাহা কবির 
ভাবলোকে দৃষ্ট সত্যের ছায়াময় প্রকাশ ॥ কাহিনী-কাব্যের সত্য, মানব- 
আদর্শের সত্য আর নাটক বা উপন্তাসের কাহিনীর সত্য, মানব-জীবনের 
সত্য । উভয়ের উদ্দেশ্য ভিতর, দৃষ্টি ভিন্ন এবং উপায়ও ভিন্ন । শ্রেষ্ট কবিরা 
ভাবরাজ্যো বিচরণ করেন এবং তাহাদের ধ্যানদৃষ্টির সন্মুখে মাস্ুযের খে 
অন্তভূূতিময় সত্তা আত্মপ্রকাশ করে তাহাকেই রূপ দেন তাঁহাদের কাব্যে ॥ 
কিন্ত উপন্াস-লেখক বা নাটক-রচ্সিতার নিকটে বাহিরের জগতের মূল্যই 
বেশী। জীবন-স্বন্ধে তাহাদের অভিজ্ঞত! খত ব্যাপক ও গভীর হয় ডাহাদের 
রচিত কাহিনীও তত বেশী স্বন্দর ও সার্থক হুইয়া উঠে। করাই উপন্যাস- 
সাহিত্যের ব! নাট্য-সাহিত্যের কাহিনীর সহিত কাব্য-সাহিত্যের কাহিনীর 
পার্থক্য অনেক ॥ সব কাহিনীর ভিতর দিয়াই সত্য আত্মপ্রকাশ করে_-কিন্ত 
সে-সব সত্য তি্সধর্্ী॥ সেইজন্ডই দেখা যায়, কাব্য যেখানে ভাবলোককে 
প্রকাশ করে এবং কাহিনী যেখানে ভাবমন্স রূপ দান করে সেখানে উভয়ের 
ভিতর কোন বিরোধই থাকে না--সেখানেই কাহিনী-কাব্যের সাৰ্থকতা! । 
রবীন্দ্রনাথ বলিয়াছেন__“অতএব চিত্র এবং সঙ্গীতই সাহিতে)র প্রধান 
উপকরণ। চিত্র ভাবকে আকার দেয় এবং সঙ্গীত ভাবকে গতি দান করে ॥ 
চিত্র দেহ এবং সঙ্গীত প্রাণ ৷" _সোহিত্য__পৃঃ )। এই তাৎপৰ্য্য আখ্যায়িক!- 
কাব্যের ক্ষেত্রেই সর্বাদিক স্পষ্ট । ইন চিত্র আাকে__সঙ্গীতকেও কথক ব্যক্ত 
করে, র্ূপকে প্রকাশ করে-_অর্ূপের প্রতিও ইন্গিত করে। সেইজন্তই দেখা 
যায়, আখ্যায়িকা-কাব্যের ছন্দের মধ্যে যেমন আবেগের স্ষুরণ হইয়াছে 
কাহিনীর ভিতর সেইরূপ অসুত্ৃতি বিকাশ লাভ করিয়াছে । প্রাচীন সাহিত্যে 
তাই দেখ! যাত কাহিনী ও কাব্য অন্বাকিভাবে জড়িত এবং উভয়ে উভয়ের 
সাহায্যে পরিপুষ্ট । স্বখেদ-সংহিতার মত প্রাচীন গ্রস্থেও আমরা ইহার নিদর্শন 


© 


ংলা আখ্যায়িকা-কাব্য চি 


পাই। তারপর বিভিন্ন শাস্বগ্রস্থ, ইতিহাস, পুরাণ, শরব্য ও দৃশ্য কাব্যের ভিতর 
দেব-দেবীর ও নর-নারীর মাহাস্মাজ্ঞাপক বিভিন্ন কাহিনীর প্রকাশ দেখা যায়। 
অবশ্য এই কাহিনীগুলি সবই কিছু-না-কিছু পরিমাণে উদ্দেশ্যমূলক ও 
উপদেশাত্মক ছিল। 
প্রাচীন কাব্যে দেবদেবীকে লইয়া রচিত কাহিনীর প্রাধান্তই দৃষ্ট হয়। 
সকল দেশের সাহিত্যের পক্ষেই ইহা প্রযোজ্য । মানুষের চেতনাবোধের 
উদ্মেষকালে বিশ্বপ্রকুতির বিচিত্র প্রকাশ তাহার মনে যে আতঙ্ক ও বিস্ময়ের 
স্থক্টি করে তাহাই পূজা বা আরাধনা, তয় ও ভক্তি ছার! মাহুষের ব্দাধিদৈবিক 
শক্তিবোধের স্থচনা করে ॥ অসহায় মানুষ তখন বৃহত্তর শক্তির নিকট আশ্রয় 
ও সাহস পাইবার বাসনায় বিভিন্ন দেব-দেবীর কল্পন| করিয়া বিপদে-আপদে 
ও সুখে-ছুঃখে শরণ লইতে চায়। ইহারই ক্রমপরিণতিতে তাহাদের মাহাত্ম্য- 
প্রচার করিবার জন্য বিভিন্ন দেশে বিভিন্ন যুগে মাহ্ষ নানান্মপ অলৌকিক 
_ ঘটনার অবতারণা করিয়া নানাবিধ কাহিনীর স্থষি করিয়াছে এবং কাব্যে 
তাহাদের রূপ দিয়াছে । 
ধর্মের সহিত কাব্যের যোগন্ত্র অন্বেষণে দেখ যায় যে ধর্মের লক্ষ্য এবং 
কাব্যের লক্ষ্য_ মূলে এক। উভয়েই জগৎ এবং জীবনের ভিতর চিরস্তন সত্যের 
অহসন্ধানে ধ্যানমগ্ন । ধৰ্ম্ম মাহুষকে বৃহত্তম সত্তার সন্ধান দেয়__কাব্য বিশ্ব-সত/কে 
কূপ দিতে চেষ্টা করে। তাই কাব্যের ভাষা ও ছন্দ ধন্মাহুতূতি প্রকাশের পক্ষে 
অত্যন্ত উপযোগী । , ধণ্মপাধককে এবং কাবাসাধককে তুল্যতাবেই শর্ট! বলা 
ভলে। কবি ওয়া্সওয্ার্থ লিখিয়াছেন_ 
২০ “the animating faith, 
‘That poets, even as prophets,------ 
Have each his own peculiar faculty, 
Heaven's gift, a sense that fits them to perceive 
objects unseen before.” 
(The Prelude, Bk. XIII, Ll. 500-806) 
জীবনের চিরন্তন সত্য সম্বন্ধে শেলী কহিয়াছেন_ 
The One remains, the many change and pass s 
Heaven's light forever shines, Earth’s shadows fly 5 


© 


১ বাংলা আখ্যাক্ষিকা-কাব্য 
Lite, like a dome of many-coloured glass 
Stains the white radiance of eternity. 
(Adonais—stanzn vii) 

আমাদের বেদজ্ঞ খধি ধাহাকে “একযেবাদ্িতীয়ম্‌” বলিয়াছেন, কবি শেলী 
তাহার ভাবাহু হৃতির দ্বার! সেই “07€”-কেই উপলব্ধি করিয়াছেন । সেইজন্যই 
প্রাচীনকালের কাব্য-সাহিত্যে ধশ্দের প্রকাশ এবং দেব-দেবীর মাহাঘ্ম্য-বর্ণনাই 
স্থান লাভ করিয়াছে । 

বাংলা-সাহিতোরও শৈশব দেব-দেবীর বন্দনায় ও মাহাসত্মা-কীর্তনে 
কাটিয়াছে। তারপর তাহার ধারা! বিভিন্ন মতাবলঙ্ী ও বিভিন্ন পথাবলম্বী 
লেখক ও পাঠকবর্গের পরিচালনায় বিভিন্ন কাহিনীর ভিতর দিয়! বাংলা! 
কাব্য-সাহিত্যের রসপুষ্টি ও প্রবৃদ্ধি সাধন করিয়াছে । 

স্যহিত্য-স্থষ্টির আদি যুগ হইতে মাহুষের রসপিপান্থ মনকে পরিতৃপ্ত 
করিয়া কাব্যের এক অখণ্ড ধার! প্রবাহিত হুইয়! চলিয়াছে অনাগতের দিকে ॥ 
ভিন্ন ভিন্ন যুগের ভাবরসের রঙ্গে-ভঙ্গে-তরজে ফুটিয়া উঠে তাহার নব রূপ 
নব বেশ। তাই এক যুগের কাব্য-ধারার সহিত অপর যুগের কাব্যধারার 
আকাশ-পাতাল প্রতেদ। সাহিত্যের ইতিহাসে এই ক্রমবিবর্নের মূল কারণ 
অঙ্গসন্ধান করিতে গেলে প্রধানত: দুইটি বিষয়ে দৃষ্টি পড়ে_একটি ধশ্ম, 
অপরটি রাষ্ট্র। মাহ্ষের অস্তর-জীবনকে নিয়স্িত করে ধশ্ম আর বাহিরের 
জীবনকে নিয়ন্ত্রিত করে রাষ্ট্র, আবার উহার পরস্পর পরস্পরের উপর 
নির্ভরশীল । তাই, কি ব্যক্তিগত জীবনে, কি জাতিগত জীবনে, এই দুইটি 
শক্তির প্রভাব অনস্বীকার্য্য । নূতন ধশ্দের প্রবর্তনে মানসিক দৃষ্টির পরিবর্তন 
সহজেই লক্ষ্য করা! যায় সাহিত্যের পৃষ্াক্স। বাংলার প্রাচীন সাহিত্যে ইহার 
দৃষ্টান্ত অপ্রতুল নয় । চৈতন্তদেবের আবির্ভাবের পর বাংলা-সাহিত্যে যে এক 
বিরাট পরিবর্তন সংসাধিত হইয়াছিল এবং নৃতন ভাবের জোয়ার আসিয়াছিল 
তাহ! অবিসস্বাদী সত্য । রাষ্ট্রীয় পরিবর্তনের ক্ষেত্রেও ইহ! লক্ষণীয় । 

ইতিহাসের রথচক্রতলে পিষ্ট হইয়া যায় পুরাতন জীর্ণ নির্জীবতা। জাগিয়া 
উঠে নৃতন প্রাণের সাড়া_ুযুস্তির পরে জাগরণ, অবসাদের পরে উদ্দামতা ।' 
এই পরিবর্তনের তরক্গাঘাত সমাজের নিম্নস্তরে সব সময় পৌছায় না। কিন্ত 
সমাজের বিজ্ঞান-মানসে ও অন্ুভূতিশীল অন্তরে তাহারই প্রতিক্রিয়া অনেক 


© 


বাংলা আখ্যায়িকা-কাব্য ন 


পরিবর্তন সাধন করে। কারণ শাসক-সম্প্রদায়ের সভ্যতা-কুপ্ি, আচার- 
ব্যবহার, রাজনীতি-ধর্মনীতি দেশের শিক্ষা ও সংস্কৃতির উপর অনেকখানি 
প্রভাব বিস্তার করে। তাই দেখা যায়, সুললমান রাজত্বকালে বাংলাদেশে 
নবাবগণের পৃষ্টপোবকতায় যেমন সাহিত্যের চর্চা বন্ধিত হইয়াছিল এবং 
অন্ববাদ-সাহিত্য দ্রুতগতিতে অগ্রসর হইতেছিল-_ইংকাজ-শাসনের প্রবর্তনেও 
সেইরূপ বাংলা-সাহিত্যের ক্ষেত্রে এক বিরাট পরিবর্তনের স্থচনা স্পষ্ট হইয়া 
উঠিল। ্বাবী আমলের পরিবর্তন বহিরন্দমূলক ছিল, ইংরাজী আমলের 
পরিবন্তন অন্তরঙ্গ । 

উনবিংশ শতাব্দীর বাংলা-সাহিত্যের বিবর্ভনপথটি জানিতে হইলে তাই 
অষ্টাদশ শতাব্দীর ইতিহাসকে উপেক্ষা করা যায় না। যে আলস্য ও 
নিশ্েষ্টতায়, যে সন্ধীর্ণত| ও স্থার্থপরতাক্স বাঙালীর জাতীয় জীবন গ্ানিপূর্ণ 
ও অবসন্ন হইয়া! পড়িয়াছিল পলাশীর রক্রন্গানে তাহ বিধৌত হইল । জাতীয়- 
জীবনের পরবর্ভী ইতিহাস জাগরণের ইতিহাস, সংঘর্ষের ইতিহাস, সংস্কারের 
ও সংগঠনের ইতিহাস । অবশ্য পলাশীর ক্ষেত্রে দেশের ভাগ্য নিয়স্বিত 
হইবার সঙ্গে সঙ্গেই এই জাগরণের স্থচন! দেখা যায় নাই । অতি ধীরে মঙ্্র- 
গতিতে জাতীয় জীবনের মধ্যে এই সংস্কারের কাজ চলিয়াছিল--তাহার 
একদিকে ভাঙ্গা অপরদিকে গড়া। প্রথমে সংঘাত পরে সমন্বয়, প্রথমে 
বিপধ্যয় ও বিশৃন্মলা, পরে সংহতি ও সংগঠন । ইহারই ক্রমবিবর্তনের 
ইতিহাস পাওয়া! যায় উনবিংশ শতাব্দীর সমাজ-মানসে ও সাহিত্য-মানসে । 
প্রাচ্য-পাশ্চাত্যের সাংস্কৃতিক সংঘর্ষের ফলে আসিল নৃতন জীবনবেদ । জড়তা 
ও নিলিপ্ততা ঘুচিয়া! গেল, বাস্তব-জীবনের দিকে লক্ষ্য পড়িল, পাখিব ভোগ- 
তৃষণ মাথ। চাড়া দিয়। উঠিল, আদর্শের নিশ্চল ভিত কম্পিত হুইল । আসিল 
নবীন জিজ্ঞাসা । ভক্তির স্থানে আসিল বুদ্ধি, বিশ্বাসের স্থানে বিচার, ব্যাপ্তির 


©@ 


ও বাংলা! আখ্যায়িকা-কাব্য 


নবীন জীবনের স্থচন! করিয়া দিল। আব্মভোলা ভাববিমুগ্ধ বাডালীর জীবনে 
আত্ম-সচেতনত৷ ব্যক্তিত্ববোধ, স্বাজাত্যপ্ৰীতি এবং যুক্তিবাদ আত্মপ্রকাশ 
করিল । তাহারই ফলন্বর্ূপ গস্ভ-সাহিত্যের স্থষ্টি হইল । একদিকে গন্ভ 
পাঠ্যপুস্তক, সংবাদপত্র ও তাহার মাধ্যমে বিজ্ঞানসন্মত প্রবন্ধাদি এবং ধশ্ম ও 
সমাজ-সম্বন্ধীয় তত্ব-ব্যাখ্যাদি পাওয়া গেল_অপরদিকে উপন্তাস,, নাটক, 
প্রহসন ব্যঙ্গ ও বিদ্রপাত্মক চিত্র প্রকাশিত হইতে লাগিল । কাব্য-জগতে-- 
গীতিকাব্য, চতুৰদ্দিশপদী-কবিতা, রোমান্টিক কাব্য, ইতিহাসাশ্রিত কাব্য, 
স্বদেশপ্রেমমূলক কাব্য, গাথা-কাব্য প্রভৃতি নৃতন রূপের স্থষ্টি হইল এবং 
ভাবের ক্ষেত্রেও অভাবনীয় পরিবর্তন সুচিত হইল । দেবমহিমাজ্ঞাপক পুরাণ- 
কাহিনী, রামায়ণ-মহাভারত-ভাগবত কাহিনী, মঙ্গল-কাব্যের কাহিনীর 
পরিবর্তে মাহুষের শৌধ্য-বীধ্যের কাহিনী, স্থখ-দুঃখের কাহিনী দেখা গেল। 
তাই নবিংশ শতাব্দীর শেযার্দ্ধে (১৮৫৯ হইতে ১৯০০ খ্রীঃ মধ্যে ) যে-সকল 
আখ্যায়িকা কাব্য পাওয়া খায় তাঁহাদের মোটামুটি পাঁচ ভাগে বিভক্ত কর! চলে 
০১) পৌরাণিক বা দেব-দেবীর মাছাস্ম্য-জ্ঞাপক কাব্য, (২) জীবনী-কাব্য, 
(৩) ইতিহাসাশ্রিত বা দেশপ্রেমসুখ্য কাব্য, (৪) প্রণয়মূলক বা আদিরসাত্মক 
কাব্য, ৫) গাখা বা নবীন রোমান্টিক কাব্য । 

কাব্যের ক্ষেত্রে এই যুগের ভাবমুক্তি ও নব রূপায়ণকে এক কথায় বলা 
যায় ইহা! ক্লাসিসিজমের রুত্রিম বন্ধন হইতে রোমার্টিসিজমের আবেগাহভূতির 
ক্ষেত্রে হৃদয়-মুক্তির ইতিহাস, স্তহীকাব্য ও আখ্যায়িকাকাব্যের কাহিনী-বন্ধন 
হইতে লিরিক অগ্ুভূতি ও হৃদয়োচ্ছাসের স্বতস্ফৃত্তির ইতিহাস। তাই এই 
যুগের কাহিনীকাবোর ক্লাসিক স্থরের মধ্যে রোমান্টিক স্থরের ধীর মস্থর আগমন 
লক্ষ্য করা যায় এবং তাহা রই পূর্ণ প্রকাশ আমরা এই যুগের রোমান্টিক গাথা 
কাব্যগুলিতে পাই, যাহাকে লিরিক কবিতারই পুর্ববাবস্থা! বলিয়া ধর! চলে । 

ক্লাসিক সাহিত্যে সহজ সরল বলিষ্ঠতা আত্মপ্রকাশ করে । তাহার মধ্যে 
ইঙ্গিত বা রহুস্যময়তার স্থান নাই । স্থল দৃষ্টিতে সহজ বুদ্ধিতে যাহার মহত্ব, - 
বীরত্ব, বিরাটত্ব ও ব্যাপ্তি মনে বিশ্বয় ও প্রশংসার উত্রেক করে তাহারই 
প্রকাশ আমরা দেখি ক্রাসিক সাহিত্যে। (ধানে বুদ্ধিবল অপেক্ষা বাহবলের 
প্রাধান্য, স্থস্থ বন্তদ্বপ্র অপেক্ষা! স্থল প্রবৃত্তির সংঘাত, মানসিক অবস্থার 
পরিণতি অপেক্ষা বাহক জয়-পরাজয় দ্বার! জীবন-জিজ্ঞাসার পরিসমাপ্তি দেখা 


©@ 


বাংলা আখ্যায়িকা-কাব্য ৷ 


যায়। স্বৰ্গ-মৰ্ত্য-পাতাল পরিব্যাপ্ত করিয়া ঘটনার সমাবেশ, সংহত কাঠিন্যের 
মধ্যে গান্দীর্য্যপূর্ণ পরিবেশ-স্থষ্টি, ভাষ! ও ভাবের আঁড়স্বরপূর্ণ জমকালো! প্রকাশ, 
সমস্ত সাহিত্যের মধ্যে একটা: মহান্‌ অসাধারণত্বের স্বর ঝন্কৃত করে। তাই 
ক্লাসিক কাব্যের চরিত্রগুলিও হয় বলিষ্ঠ, আত্মনির্ভরশীল, আদর্শনিষ্ঠ এবং 
একমুখী ৷. সোজা পথে আত্মবিশ্বাসের দৃঢ় পদক্ষেপে কাহিনীর মধ্যে তাহাদের 
অগ্রগতি লক্ষণীয় । প্রযরুতিক দৃশ্য বর্ণনায়ও একটা বিরাট পরিবেশ স্থষ্টির 
প্রশ্নাস দেখা যায়, সুস্থ সহমস্মিত! ছার! প্রকৃতির রহস্যের প্রতি আকর্ষণ দৃষ্ট 
হয় না। অপরদিকে রোমান্টিক সাহিত্যের মধ্যে ইহার বিপরীত অবস্থাগুলিই 
দেখা যায়। মোহিতলাল মজুমদার "আধুনিক বাংল! সাহিত্য”-এ লিখিয়াছেন 
"মোটের উপর অর্থে নহে__ভাবে যাহা গভীর, শব্দ হইতে শব্দাতিরিক্ত 
ভাবস্থষ্টি যাহার উদ্দেশ্ব, প্রকাশ অপেক্ষা ইঙ্গিত ব্যঞ্জন! যাহাতে অধিক” 
তাহাকেই আমর! রোমান্টিক রচন! বলিতে পারি ।” (ওয় সংস্করণ, +৭৭ পৃঃ)। 
মানব-জীবনকে ঘিরিয়া এবং প্রকৃতিকে আচ্ছন্ন করিয়া খে নিগৃঢ় সত্তা বিদ্যমান 
এবং যাহ! মানবচিত্রকে আনন্দ-কল্পনায় নিয়ত উদ্ধন্ধ করিতেছে রোমান্স্‌ 
কাহিনী তাহাই প্রকাশ করিতে চেষ্টা করে। পৃথিবীতে কত অস্ভুত ব্যাপার 
ঘটিতেছে, জীবনে কত অসম্ভব ও অবিশ্বাস্য ঘটন! সম্ভব হুইতেছে-_ইহার 
কাধ্যকারণ মাস্থষের নিকট দুক্তে'য। কবি-কল্পনার আলোক-সম্পাতে, ভাবের 
তন্ময়তায় এবং স্থতীত্র অহুতূতির আবেগময়তার নিকট এই রহস্য আপন 
অবগুঠন অর্দ্ধোম্মোচিত করৈ। কবি সেই অপূর্ব রূপ-ভর দর্শনে অভিভূত 
হই! পড়েন এবং তাহার সেই আত্মবিহ্বল সৌন্দরধ্যান্ততূতি ও বিশ্ময়-বিমুগ্ধ- 
আবেগ রূপ পায় তাহার রোমান্টিক কাব্য-কল্পনায়। বাস্তবতার রন্ধে, রন্ধে, 
অবাস্তবতা খে বাশি বাজাইতেছে, ইন্দিয়ের কানায় কানায় খে অতীন্দিয়ের 
স্থধারস টলটল করিতেছে, লৌকিক জগতের ঘরে ঘরে যে অলৌকিকের 
আনাগোন৷--রোমান্‌স্‌ তাহাই প্রকাশ করিতে চায়। জীবন যাহাকে চায় 
কিন্ত পায় না-_সেই স্ন্দরতর, বৃহত্তর ও মহত্তর পরিবেশকে রোমান্স্‌ প্রকাশ 
“করে। তাই ইহার ভিতর স্থল প্রবৃত্তি অপেক্ষ! স্বস্থ অহুতূতি এবং তাহার 
বিচিত্র আনন্দ ও বেদনাবোধ রূপায়িত হয় স্ক্্ স্বচ্ছ কারুকার্য্য ও ইন্দিত- 
ময়তার দারা । ভাব ও ভাষ! আড়দ্বরহীন ব্যাঞ্জনায় পূর্ণ । চরিত্রগুলির 
মধ্যে শৌধ্য-বীধ্য অপেক্ষা হৃদয়মত্া, অন্তরের নিষ্ঠা, অপেক্ষা! দন্দ, বাহিক জয়- 


© 


চহ বাংল! আখ্যায়িকা-কাব্য 
পরাজয় অপেক্ষা মানসিক অনুভূতি, প্রধান স্থান অধিকার করে। ব্যাপ্তি 
অপেক্ষা গভীরতা, সহজ সরল পথরেখ! অপেক্ষা জটিল, ছজ্জে, রহস্পূ্ণ 
শখের সন্ধান বেশী কাখ্যকরী হস । প্রক্লৃতির বিরাট মহনীয়তা ইহাতে চিঞ্সিত 
হয় না__অতি ক্ষত্র তুচ্ছ কম্ধের মধ্যে মানুষের, সহিত প্রক্কতির নিবিড় 
সম্বদ্ধের প্রকাশ, প্ররুতির রহস্তম্ী ক্্রাতিক্ষত্র প্রকাশের প্রতি মাহুষের 
মনের বিপুল আকর্ষণ স্থান পায় রোমান্টিক সাহিত্যে । 

বাংল! সাহিত্যে সম্পূর্ণ ক্লাসিক রচনা একটিও নাই বলা চলে । বাংলার 
আকাশে-বাতাসে থে. বিচিত্র লৌন্দধ্যস্তার তাহা ভাবুক বাঙালী চিত্তকে 
চিরকালই দোল! দিয়াছে । ফুর্্দ, কাহিনীর বা কাব্যের অগ্রগতির মধ্যে 
'কবি-মানস নিরপেক্ষ থাকিতে পারে নাই । ্রীার নিজন্ব অমুভূতি ও 
আবেগের স্পর্শ স্থানে স্থানে ক্লাসিক কাব্যের দৃঢ়পিনদ্ধ সংহতিকে ক্ষু্ 
করিয়াছে। এই-সকল কাব্যের স্থানে স্থানে রোমান্টিক দৃষ্টিতদির প্রকাশও 
যে একেবারে নাই ইহাও জোর করিয়! বলা যায় না। কিন্তু তাহা অকস্মাৎ 
এবং অতি সামান্য । সেইজন্য সাহিত্যের শ্রেণীবিভাগের ক্ষেত্রে তাহার মুল্য 
অকিঞ্তিকর। 

উনবিংশ শতাব্দীতে বাংল! আখ্যাস্সিকা-কাব্যের ধার! অহুসরণ করিলে 

/ দেখা যায় ইহা ক্লাপিপিজম্‌ হইতে রোমান্টিসিজমে অগ্রগমনের ইতিহাস 

কি ভাষা, কি ভাব, কি প্রকাশভঙ্গি কি ব্বপগত বৈশিষ্ট্য সব দিক দিয়া বিচার 
করিলে এই সত্যই নিরূপিত হয়। 


৪ 
১ 

দেব-দেবীর মাহাত্ম্-জ্ঞাপক আখ্যাস্সিকা-কাব্য এদেশে বহু প্রাচীন কাল 
হইতেই প্রচলিত ছিল। সাধারণতঃ সংস্কৃত সাহিত্যের অহবাদের মধ্য 
দিয়াই এই কাব্যগুলি বাংলা-সাহিত্যে প্রবেশ লাভ, করে ।;. এই-সকল, 
কাব্যের দেবদেবীগণ আৰ্য্য সাধকগণের আদর্শের প্রতিমুত্তি--অতীন্্িয় সতভার 
উদ্দলতম প্রকাশ । হশ-ছুঃখের উর্দ্ধে যে আনন্দলোক সেখানেই-তাহাদের 
অবস্থিতি এবং জীবকুলের ভাগ্যনিয়স্থণের মধ্য দিয়া তাঁহার! বিশ্বের মল 
সাধন করিতেছেন ॥. কিন্তু বাংলার শিক্ষিত সমাজের ভিতরেই এই কাব্যগুলি 


টিটি নতি ও 


© 


বাংলা আখ্যায়িকা-কাব্য ১৯ 
সীমাবদ্ধ থাকিত। কারণ অশিক্ষিত জনসাধারণ না কুঝিত ইহার ভাষা, না 
পারিত ইহার উচ্চস্তরের আধ্যাত্মিক তব্বের মম্দগ্রহণ করিতে । ॥ তাই তাহারা 
নিজেদের দেব-দেবীকে বৃক্ষ-রূপে, প্রস্তরথণ্ড-রূপে বিভিন্ন 'আচার-নিয়মের দ্বারা 
পুজা করিস়্াছে__হোম-যজ্ঞ ধ্যান-ধারণার খবর রাখে নাই । ইহার ফলস্বরূপ 
ওলাবিবি, ধৰ্ম্মঠাকুর, মঙ্গলচণ্ডী প্রভৃতি দেব-দেবীগণকে পাই । পরবর্তী কালে 
শিক্ষিত ও অশিক্ষিত জনসাধারণের ভাবধারার সংমিশ্রণে মগলকাব্াগুলির 
উৎপত্তি হয়। এই কাব্যগুলির ভিতর যে-সকল দেবদেবীর চিত্র অন্ষিত 
হইয়াছে, তাহার! কোথাও সর্বশ্রেষ্টগুণে বিভূষিত হইয়। মানবকে.আদর্শের পথে, 
প্রেরণা জোগাইয়াছেন আবার কোথাও হীন ছলনা ও নিইরতা ছারা মাহুবের, 
মনে ভয় এবং জুগুপ্সার উদ্রেক করিয়াছেন । 

(উনবিংশ শতাব্দীর মধ্যভাগ হইতে যে-সকল দেব-দেবী-মাহাত্ম্য-জ্ঞাপক 
আখ্যায়িকা-কাবা পাওয়া যায় সেগুলি অধিকাংশই সংস্কৃত পুরাণের ছায়া 
অবলম্বনে রচিত। এই কাব্যগুলির দেব-দেবীগণ দয়া-অনকম্পা ইত্যাদি 
উচ্চ গুণাবলীতে বিভূষিত। তবে কোন কোন কাব্যে লৌকিক দেব-দেবীর 
আবির্ভাব এবং তাহাদের সহিত পুরাশ-বণিত দেব-দেবীর সংমিশ্রণ দেখা 
যায়। কাব্যের সর্বত্রই প্রায় ধশ্মের ও নীতির আদর্শের প্রতি ইঙ্গিত আছে। 
তথাপি কোন কোন কাব্যের ভাবধারায় সে-যুগের প্রভাব পরিস্দ্ুট । রাজী 
সাহিত্যের প্রভাবে কবি-মনে যে ব্যক্তিসচেতনতা, স্বদেশলীতি ও যুক্তি- 
পরায়ণতা আসশিয়াছিল কোন কোন রচনায় তাহা প্রকাশলাভ করিয়াছে । 
অনেক ক্ষেত্রেই ভাবা গতাহগতিকতার পথে চলিয়াছে_ঘটনাল্রোতও পুরাণে 
বর্ধিত পরিণতির "অভিমুখে চলিয়াছে কিন্ত তত্ব-ব্যাখ্যা ও স্থখ-দুঃখের কারণ 
ব্যাখ্যা করিতে গিয়া কৰি যে-সকল যুক্তির অবতারণ! করিয়াছেন তাহা 
সম্পূর্ণই এই যুগের বৈশিষ্ট্ে অপ্ডিত। চরিত্র অন্ধনের ব্যাপারেও এই পার্থক্য 
লক্ষণীয়। কোন কোন চরিত্রের মধ্যে ব্যক্তিত্বের স্ফরণ ও ব্যক্তি-ম্বাতঙ্কা- 
বোধ হন্দরভাবে ফুটিয়া উঠিয়াছে। এই সময়ে ইংরাজী কাব্যের ভাব-অবলঙ্গনে 


রচিত বাংল! কাৰ্যও কিছু পাওয়া যায়। এক কথায় বলা চলে যে এ-যুগের ৮ 


কিছু সংখ্যক পৌৰ নিক কাহিনী-কান্যে পুরাতন কাঠামোর ভিতর নৃতনের 
“প্রাণস্পন্দন অনুভূত হইয়াছিল 1) 
এই সময়ে মঙ্গলকাব্যও যে কিছু রচিত হয় নাই, তাহা নহে। কিন্ত 


ES AA 


© 


নি বাঁংল! আখ্যায়িকা-কাব্য 


-সেগুলি মঙ্গলকাব্যের বিহয়ীভূত বলিয়া আখ্যায়িকা-কাব্যের আলোচনায় 
পরিত্যক্ত হুইয়াছে। 


২ 

তীয় ধার! হইতেছে, জীবনী-কাব্য ৷ হুন্দরকে পূজ! করা, মহৎকে 
অর্ধা। করা, মানুষের স্বভাবসিন্ধ ধর্ম । তাই মাহযের সমস্ত সাহিত্যের ভিতরেই 
নায়ককে অতিমানবরূপে কল্পনা করার রীতি দেখা যাত । প্রাচীন সাহিত্যে 
তাহারা দেব-দেবীর রূপে মানুষের হৃদয়ের শরন্ধা-ভক্ির অর্ঘ্য গ্রহণ করিয়াছেন 
৯ মানুষের আদর্শের শ্রেষ্ঠ অভিব্যক্তিূপে পূজ! পাইয়াছেন। মান্য নিজে 
যাহ! হইতে পারিতেছে না, অথচ যাহা হইতে পারিলে সে জীবনকে সার্থক 
মনে করে তাহারই প্রতিচ্ছবি দেবতা-কল্পনায় নানারূপে ও নানাভাবে কবিগণ 
অঙ্কিত করিয়াছেন। দেবভাগণকে নানা অলৌকিক শক্তির অধিকারী করিয়া 
নানাবিধ অসম্ভব কাৰ্য্য তাহাদের দ্বারা সম্পাদিত করিয়| কৰি আনন্দলাভ 
করিয়াছেন। তারপর মানব-সভ্যতার বিবর্তনের সহিত এই চিন্তাধারার 
তিতরেও পরিবর্তন স্থচিত হয়। তখন সাছিত্যে দেবতার পরিবর্ডে অতি- 
মানবকে দেখ! যায়। শারীরিক ও মানসিক শক্তিতে-নিষ্ঠায়-ত্যাগে-দৃঢ়তায় 


মনা সমাবেশ কর! হইসথাছিল, তথাপি একথা তুলিলে চলিবে ন! যে, মাহুব 
কখন মাহষের মধ্যেই দেবতাকে অনুসন্ধান করিয়াছিল-_মান্ুষকে পুজা 


© 


বাংল! আখ্যায়িকা-কাব্য ১৩ 
করিয়াছিল এবং মৰ্য্যাদ! দিয়াছিল। স্বর্গের স্থবমা ও মর্ত্ডোর এক 
সঙ্গে মিশিয়া এই কাব্যগুলিকে স্বন্দর ও মধুর করিয়াছিল/ বাংলায়- 
শ্রীচৈতন্যদেবের জীবনী লইয়! প্রথম বৃন্দাবন দাস চৈতন্তভাগবত কাব্য 


রচন। করেন । চৈতন্তদেব ও তাহার ভক্রমণ্ডলীকে লইয়া! রচিত জীবনী 
কাব্যগুলি যোড়শ, সপ্তদশ, অষ্টাদশ ও উনবিংশ শতাব্দীর প্রথমাদ্ধে রচিত 
হয়। এই কাব্যগুলি-সম্বন্ধে সৰ্বশ্ৰেষ্ঠ কথা হইতেছে, কবিগণ চৈতন্যদেৰ বা 
তাহার তক্তমগ্ডলী সম্বন্ধে যাহা কিছু লিপিবদ্ধ করিয়াছিলেন তাহা তাহাদের 
হৃদয়ের ভক্তিরসে ও বিশ্বাসে আপ্লুত ছিল_তাই কাব্যের মধ্যে সমস্ত 
অলৌকিকত্ব এবং দার্শনিক তত্ব ও ব্যাখ্যাদি স্গীব ও প্রীমণ্ডিত হইয়াছিল ॥ 
/উনবিংশ শতান্দীর শেষার্দ্ধে জীবনী-কাব্য খুব বেশী লেখা হয় নাই।: 

মাহুযের দৃষ্টি তখন নব নব রসের অন্সন্ধানে ও উন্মাদনায় ব্যন্ত। একদিকে 
রোমান্টিকতার প্রতি প্রবল আকর্ষণ, অপর দিকে এঁতিহাসিক কাহিনীর প্রতি 
অন্গরাগ, তাহার উপর যুক্তিবাদ ও ব্যক্তিত্ববাদ আসিয়া জীবনী-কাব্যের ধারাকে 
অনেকখানি ক্ষীণ করিয়াছে । তথাপি যে দুই চারিখানি কাব্য এযুগে পাওয়া 
যায় তাহারাও খুব সার্থক হইক্সা উঠিতে পারে নাই। কারণ সেগুলি না 
পারিয়াছে যুক্তির উপর প্রতিষ্ঠালাভ করিতে, না পারিয়াছে ভক্তি-বিশ্বাসের 
শুজ্ছল্যে দীপ্ত হইতে । ইহাদের ভিতর পূর্ব ধারার অস্থকরণে অলৌকিকন্দ স্থান 
লাভ করিয়াছে__কিস্ত কোনটিই জীবন্ত হইস্স। উঠিতে পারে নাই। তবে 
তন্ব-ব্যাখ্যার পশ্চাতে যে-সকল যুক্কি-তর্কের ণ। কর! হইয়াছে তাহার 
ভিতর সে যুগের বিশিষ্ট ছাপ বর্তমান 1. . 


৩ 


এযুগের কাব্য-সাহিত্যের তৃতীয় ধারা__ইতিহাসাশ্রিত বা দেশপ্রেনমূখ্য- 
" কাব্য । কাব্য এবং ইতিহাস, উভয়েই মানব-জীবনকে কেন্দ্র করিয়া রচিত 
হগ্ন। কিন্ত উভয়ের রচনারীতি ও দৃষ্টিভঙ্গি ভিন্ন প্রকুতির । 
ইতিহাস-সন্বদ্ধে প্রাচীন শাস্থকারগণ কহছিয়াছেন_ 
ধশ্মার্থকামমোক্ষা ণামুপদেশসমহ্থিতসূ । 
সু্ববৃত্তকখাযুক্রমিতিহাসত প্রচক্ষতে-॥ _-( মহাভারত ). 


© 


টেক বাংলা আখ্যায়িকা-কাব্য 


আধুনিক কালে ইতিহাসের এই ব্যাপক অর্থ নাই ॥ এখন জাতীয় 
জীবনের উদ্ধান-পতনের বিবরণ স্থান পায় ইতিহাসে | : যে-সকল ব্যক্তি-চরিত্র 
“ও ঘটনাবলী দেশের স্থখদুঃখের সহিত জড়িত, তাহাদের চরিত্রগত বা 
সমগ়গত বৈশিষ্ট্য এবং উন্নতির বা অবনতির কারণ বিশ্লেষণ দ্বারা জাতির 
জীবনের ধারাবাহিক গতি নির্ধারণ কর! ইতিহাসের কাজ। সত্যের প্রতি 
লক্ষ্য রাখিয়া উপাদান সংগ্রহ করা এবং তাহাদের সাহায্যে জাতীয় জীবনকে . 
প্রতিফলিত করার মধ্যেই ইতিহাসের সার্থকতা । ইহা ব্যক্তিনিরপেক্ষভাবে 
সত্য বিবরণ প্রকাশ করে__তাহার ভিতর এতিহাসিকের কোন অঞবৃতি বা 
আবেগের স্থান নাই । 

ইতিহাসাশ্রিত কাব্যের মধ্যে খানিকটা, থাকে কবির ভাবলোকের 
অঙসূতিময় প্রকাশ । তাই ইতিহাসের সহিত ইতিহাসাশ্রিত কাঝোর পার্থক্য 
অনেক বেশী। কাব্য যখন ইতিহাসকে আশ্রত্থ করে তখন তাহা কোন 
উতিহাসিক চরিত্র বা ঘটনার উপর বিশেষ অহুতূতির আলোক-সম্পীত 
ছার! তাহাকে বিশেষ রঙে অন্থরঞ্রিত করে । ইহার দ্বারা কেহ বৃহত্তর ও 
অহত্তর হুইয়া উঠেন, কেহ বা ক্ষুত্রতর ও অবজ্ঞেয়, হইয়া পড়েন। কারণ, 
গঁতিহাসিক ব্যক্তি বা ঘটনা কবি-মানসের ভাঁবলোকে 'রূপায়িত হইয়া 
বিশেষ রূপে ও রসে উদ্ভাসিত হয় এবং সেই কূপ ও স্থর তাহার কাব্যে মৃত্তি 
গ্রহণ করে। কবৰি-বপিত ইতিহাস তখন সীমাবদ্ধ স্থান ও কালের উর্দ্ধে উঠিয়া 
চিরস্তন মানব-মনকে রূপ দান করে__বিশেষ ব্যক্তি ঝ| ঘটনাকে কেন্্র করিয়া 
অনুভূতির ঝঙ্ধারে ও আবেগের স্পন্দনে জীবন্ত হইয়া উঠে। এতিহাসিক 
সত্য তখন অনুভূতির সত্য হুইয়া পাঠকচিত্তকে বেদনায় বিধুর বা আনন্দে 
বিহ্বল করিয়া তুলে । ইহার ভিতরেও কবি কাব্যের পশ্চাতে থাকেন__কিন্ত 
তাহার ভাবাহতৃতিই সমস্ত কাব্যের ভিতর ঝঙ্কত হইতে থাকে । 

'প্রতিহাসিক উপন্যাস’ প্রবন্ধে রবীন্দ্রনাথ লিখিয়াছেন_ “---তাহাদিগকে 
কেবল ব্যক্তিবিশেষ বলিয়া নহে, পরন্ধ মহাকালের অঙ্গন্বূপ দেখিতে হইলে 
দূরে দীড়াইতে হয়, অতীতের মধ্যে তাহাদিগকে স্থাপিত করিতে হয়, তাহার! 
যে স্থবৃহৎ রঙ্গভূমিতে নায়ক-্বরূপ ছিলেন, সেটা সুদ্ধ তাহাদিগকে এক করিয়া 
“দেখিতে হয় 

এই যে আমাদের প্রতিদিনের সাধারণ সুখে দুঃখ হইতে দুর, আসর যখন 


© 


বাংলা আখ্যায়িকা-কাব্য ১৫ 


চাকরী করিয়| কাদিয়া-কাটিয়া খাইয়া-দাইয়া কাল কাটাইতেছি তখন, যে 
জগতের রাজপথ দিয়া বড়ো বড়ো সারখিরা কালরথ চালনা করিয়া লইয়া 
চলিতেছেন, ইহাই অকস্মাৎ ক্ষণকালের জন্য উপলব্ধি করিয়া ক্ষুত্র পরিধি হইতে 
মুক্তিলাভ, ইহাই ইতিহাসের প্রকুত রসান্থাদ।” __(সাহিত্য__১৫৮ পৃঃ) 
ইতিহাসাশ্রিত আখ্যাক্সিকা-কাব্য-সন্বন্ধেও রবীন্দ্রনাথের এই উক্তির 
যথার্থতা অস্থভূত হয় । এঁতিহাসিক ঘটনা মান্থষের সাধারণ জীবনের ঘটনা 
হইতে পৃথকৃ। আপাতদৃষ্টিতে দেখিলে মনে হয় সাধারণ জীবনের সহিত 
তাহার কোন যোগাযোগ নাই ৷ কিন্ত চারিদিকের পরিবেশের লহিত সাহিত্যে 
যখন তাহা! সূর্ত হইয়। উঠে তখনই বোঝা খায়__সাঁধীরণ হইতে দূরে থাকিয়া 
তাহা! সাধারণ মানুষের সন্মুখের রাজপথ দিয়াই চলিয়া গিস্সাছে__তাহার চক্রের 
: খুলিতে কখনও সাধারণ - মানুষের শৃহ পূর্ণ হইয়াছে, কখনও তাহার পুষ্প- 
সৌরভ গৃহের বাতাস আমোদিত হইয়াছে । ইহাদের ভিতর দিয়! যেন 
নিজেদেরই বৃহত্তর ব্যক্তি-সত্তার উপলব্ধি জাগরিত হয় । 
প্রাচীন ভারতে ইতিহাসের মর্ধ্যাদা ছিল ন! বলিয়া একট! মতবাদ প্রচলিত 
আছে। কিন্ত মহাভারতে আছেন 
* ইতিহাসপুরাণাভ্যাং বেদৎ সমুপরংহয়েৎ। 
_ৰিভেত্যল্শ্তাছেদে| মাময়ং প্রহরিশ্যতি ॥ (১১২২৯) 
তখন ধারণা ছিল, ৫ কেবল বেদ, বেদাঙ্গ ও উপনিষদ্‌ পাঠ করিলেই লোকে 
প্রাজ্ঞ হুয় না__তাহার সহিত ইতিহাস এবং পুরাণ-সম্বন্ধেও জ্ঞান থাকা 
* প্রয্মোজন। স্থতরাং দেখা যাইতেছে যে প্রাচীনকালের লোকেরা ইতিহাসকে 
উপেক্ষা করেন নাই । তবে ইতিহাসের অর্থ তখন অন্যরূপ ছিল। প্রচলিত 
কাহিনী তখন ইতিহাসের বিযয়বস্ত-রূপে গণ্য হইত। তাই পুরাণগুলির 
ভিতর ঝ্রথিদের ও রাজাদের বংশ-তালিকা, বীরত্বের কাহিনী এবং ধশ্মের 
4 কাহিনী স্থান পাইত। কিন্ত সেগুলির ভিতর অলৌকিক ঘটনাবলী এমন 
ভাবে সম্পৃক্ত যে তাহার কতখানি সত্য এবং কতখানি কল্পনা তাহা নির্ণয় 
| করা দুরূহ । তাহা ছাড়াও, বিভিন্ন কাব্যের ভিতর এবং সাহিত্যের ভিতর 
আমর! রাজবংশের যে-সকল কাহিনী পাই সেগুলি সময়গত ও দেশগত-ভাবে 
এমন স্বতন্ত্র যে তাহা ছারা ইতিহাসের উদ্দেশ্য সাধিত হয় না। রবীন্দ্রনাথ 
প্ৰাংল৷ জাতীয় সাহিত্য" প্ৰবন্ধে লিখিয়াছেন_ “আমাদের দেশে কনোজ 


© 


৯ বাংলা আখ্যাস্সিকা-কাব্য 


কোশল কাশী কাক্ষী প্রত্যেকেই স্বতস্বভাবে আপন আপন পথে চলিয়া গেছে, 
এবং মাঝে মাঝে অস্থমেধের ঘোড়া ছাড়িয়া দিয়া! পরস্পরকে সংক্ষিপ্ত করিতে 
ছাড়ে নাই। মহাভারতের ইন্তপ্রস্থ, রাজতরঙ্দিনীর কাশ্মীর, নন্দবংশীয়দের 
মগধ, বিক্রমাদিত্যের উজ্জয়িনী, ইহাদের মধ্যে জাতীয় ইতিহাসের কোন 
ধারাবাহিক যোগ ছিল না। সেইজন্য সন্মিলিত জাতীয় হৃদয়ের উপর জাতীয় 
সাহিত্য আপন অটল ভিত্তি স্থাপিত করিতে পারে নাই ৷" 
__(সাহিত্য_-১৯২ পৃঃ) 
তাই আমাদের প্রাচীন সাহিত্যে ইতিহাসকে বিচ্ছিন্ব্ূপে পাইলেও 
ইতিহাসের ধারাবাহিক কোন বিবরণ পাওয়া যায় ন!। এইকূপ বিচ্ছিক্ 
ইতিহাসের ঘটনা-বিশেষ লইয়া রচিত গাঁথা-কাব্য ও কবিতা প্রাচীন বাংলা- 
সাহিত্যে কিছু দেখা যায়। যেমন, _গঙ্গারামের “মহারাইপুরাণ-( ১১৫৮ 
সাল )- দেওয়ান মালা মণ্ডলের “কান্তনাম।'_(বা৷ 'রাজধশ্'), কোচবিহারের 
মহারাণী বৃন্দেশ্বরীর “বেহারোদস্ত' (১২৯৬ সাল) ও বিবিধ ব্যক্তির রচিত 
“রাজমালা’ প্রভৃতি পাই। কিন্তু উনবিংশ শতাব্দীর শেবার্ধে যে-সকল 
ইতিহাসাশ্রিত কাহিনী-কাব্য আত্মপ্রকাশ করে তাহার! উপরি-উক্ত কাব্যগুলি 
হইতে স্বতঙ্ন। কেবল ইতিহাস বা এতিহাসিক ‘ঘটনাই ( তাহাদের লক্ষ্যবস্ত 
ছিল না। দেশের পুরাতন গৌরব ও এ্তিহ্ৃকে পুক্রজ্জীবিত করা৷ এবং 
ইতিহাসের পটতূমিতে রোমান্সের বর্ণ-বিন্কাস ছারা অভিনব রসন্থষ্টি করাই 
এই-সকল কাব্যের মূখ্য উদ্দেস্টয ছিল। A সী 
উনবিংশ শতাব্দীতে ইংরাজি শিক্ষার ফলে দেশের ইতিহাসের প্রতি যখন 
শিক্ষিত-সমাজের মনোযোগ আরুষ্ট হইল তখন ইতিহাসকে অবলম্বন করিয়া 
রোমান্টিক উপন্াস ও কাহিনী-কাব্য রচনার প্রেরণায় লেখকগণ উদ্্ধ 


দৃষ্ট হয় নাঁ_ইতরাজী-সাহিত্যের নিকউই ইহার! শ্বশী। শিক্ষিত বাঙ্গালীর 
মনে তখন যে আত্মম্্যাদাবোধ ও স্বাজাত্য-প্রীতি জাগরিত হইস্সাছিল তাহাই 
রঙ্গলাল প্রতি লেখকগণের মনে পরাধীনতার লঙ্দা ও মানি আনিয়া 


© 


বাংলা আখ্যায়িকা-কাব্য র্‌ ১৭ 


দিয়াছিল এবং পুরাতন ইতিহাসের ভগ্স্ত পের ভিতর স্বজাতির মহিমা ও 
গৌরব অনুসন্ধানের প্রেরণা জোগাইয়াছিল। এদেশে ইতিহাসাশ্রিত কাব্য 
রচনা কর! সহজসাধ্য ছিল না ॥ কারণ জাতির কোন ধারাবাহিক ইতিহাস 
নাই। তাহা ছাড়া, সাধারণ লোকের মনে ইতিহাসের ধারণাই ছিল না ॥ 
ব্রতিহাসিক বড় বড় পরিবর্তনের ঢেউ সাধারণ গৃহস্থকে স্পর্শ করিত না! এবং 
সেইজন্য রাজসিংহাসনে কে আসিল বা কে গেল তাহার সন্ধানও কেহই রাখিত 
না। ক্রেবিলমাত্র সভাকবির গানের ভিতর তাহাদের কীত্তিকলাপ স্থায়ী 
হইত এবং চারণগণের গীতের ভিতর দিয়া তাহাদের মহিমা ও বীরত্ব প্রচারিত 
হইত। তাই বাংলার কবিগণ যখন ইতিহাসের প্রতি দৃষ্টিপাত করিলেন 
তখন টড_রচিত ‘রাজস্থান’ গ্রন্থ তাহাদের আকুষ্ট করিল। তাহা ছাড়া 
চারণগণের গীত এবং প্রচলিত কাহিনীগুলি হইতে তাহার! তথ্য সংগ্রহ 
করিলেন। ইতিহাসের বিচারে এগুলি কতখানি সত্য তাহা বলা কঠিন, 
তবে কবিগণের উদ্দেশ্ব-সাধনের পক্ষে পধ্যাপ্ত ছিল। সেই সময়ে কবিগণ 
স্বদেশনি্ ও প্রজাবংসল নৃপতিবৃন্দের প্রতি সকলের দৃষ্টি আকর্ষণ করিবার 
চেষ্টা করিতে লাগিলেন । এই রাজন্যবর্গের মধ্যে অনেক দোষ-ক্রটি, অনেক 
ছংখ-বেদনা, অনেক সফলতা! ও বিফলতার ইতিহাস জড়িত থাকা সবেও এবং 
ইহারা সাধারণ লোক হইতে. অনেক দূরে এবং অনেক উর্ধে থাকা সবেও, 
কবিগণের লিপি-কোৌশলে, সাধারণ লোকের '্মাশা-আকাজ্ছা, মান-মধ্যাদা ও 
স্থখ-দুঃখ ইহাদের স্থিত আন্দোলিত হইতে লাগিল । এই কাব্যগুলির ভিতর 
দিয়া জাতীয় ইতিহাসের প্রতি মানুষের অধ্যাদাবোধ জাগরিত হইল এবং 
প্রেরণ স্রুরিত হইতে লাগিল । 

লা কাঁব্য-সাহিত্যে এই ইতিহাসাশ্রিত কাব্যগুলি যুগান্তর আনয়ন 

। রামপ্রসাদ ও ভারতচন্দ্-রচিত বিদ্যাহুন্দর কাব্যের অস্থকরণে 
বাংলা-কাব্য তখন রস-বৈচিত্র্য হারাইয়া ফেলিয়াছিল। নব-উন্মেষণী প্রতিভা 
বা বৃহত্তর চেষ্টা কোথাও ছিল না। কেবল অনুকরণ ও অস্থপ্রাস, ভাষা ও 
ছন্দের চাকচিক্য ও বাহসজ্দ! বাংলা-কাব্যকে নিজ্জশীবতার পক্ষে নিমজ্জিত 
করিতেছিল। টণ্া গান ও কবির লড়াই তখন লোকপ্রিয় হইয়া উঠিয়াছিল। 
এবং ঈশ্বর গুপ্তের ব্যঙ্গকাব্য আসর মাতাইয়! রাখিয়াছিল। কোন দিক্‌ 
হইতেই কোন কিছু স্থষ্টির সম্ভাবনা, কোন বলিষ্ঠ প্রচেষ্টা দেখা যায় নাই। 

২ 


১৪ বাংলা আখ্যারিকা-কাব্য 


প্রাণগতিকে রুদ্ধ করিয়! রাখিলে জীব যেমন সমস্ত সৌন্দর্য্য হারাইয়া ফেলে এবং 
তাহার সমস্ত চাঞ্চল্য স্তব্ধ হইয়! নির্জাব ও নিস্তেজ হইয়া পড়ে__বাংলা কাব।- 
সাহিত্যও তখন কেবল নিয়ম-নিয়স্তিত কাঠামোর মধ্যে নিরুদ্ধ ও নিপীড়িত 
হইয়া প্রাণশক্তি এবং সৌন্দর্য্য হারাইয়। ফেলিয়াছিল। স্রেই সময় কবি রঙ্লাল 
কাব্য-রচনার মধ্যে এতিহাসিক রোমান্‌স্‌কে রূপ দান করিয়! অভিনব ধারার 
প্রবর্তন করেন। তাহার কাব৷ আদিরসাস্মক কাবোর ধারা পরিবত্তিত করিয়া 
তাহার ভিতর নিষ্ঠা, আন্তরিকতা! ও শ্বদেশ-প্রীতির উজ্জল আলোক-সম্পাত 
করিয়াছিল । পুরাতনের সকল জীর্ণতা ও জড়তা ঝাড়িয়! ফেলিয়া বাংলা কাব 
নবীন যৌবনের স্পর্শে সতেজ ও সবল হুইয়া উঠিয়াছিল। নৃতন প্রবাহপথ 
উন্মুক্ত হওয়ায় কাব্য-ন্রোতন্তী প্রাণবন্যায় পূর্ণ হুইয়া.উঠিয়াছিল। 

ইতিহাসাশ্রিত বা দেশপ্রেমসুখ্য কাব্যগুলির কাহিনী সবই ইতিহাসের 
ঘটনা! অবলঙ্গনে রচিত হুয় নাই। জনেক কবি কলিত-কাহিনীর ভিতর দিয়া 
নায়ক-নায়িকার শ্বদেশ-প্রেম ও তৎ-জনিত ত্যাগ ও কষ্ট-্বীকার চিত্রিত 
করিয়া! আপনার স্বদেশপ্রেমের আদর্শকে মূর্ত কৰিয়াছেন। খাহারা ইতিহাসকে 
আশয় করিয়াছেন --রাজপুতদিগের বীরত্ব-কাহিনীই তাহাদের কাব্যে সমধিক 
স্থান লাভ করিয়াছে । তারপর শিবাজীর অক্ছাখ্থান, প্রতাপাদিত্যের বীরত্ব, 
সিরাজুদ্দোলার পতন প্রস্ৃতিও চিত্রিত হইয়া! পাঠক-সমাজকে কখনো গর্বে 
ও আনন্দে উদ্দীপ্ত করিয়াছে, কখনো লক্দায় ও দুঃখে অভিভূত করিয়াছে। 
এই-সকল কাব্যের ভিতর দিয়! যেমন জনসাধারণ জাতীয় জীবনের চেতনা 
লাভ করিয়াছে তেমনি সাহিত্যের ক্ষেত্রেও এক বলিষ্ঠতর নৃতন ধারার প্রবর্তনে - 
কাব্যে নৃতন প্র ও সুষম! আসিয়াছে । সাহিত্যের মানদণ্ডে ইহারা শ্রেষ্ঠ স্থান 
দাবী করিতে পারে ন) সত্য-_কিন্ত সাহিতোর বিষর্তন-ইতিহাসে ইহাদের 
মূল্য অনেকখানি । 


৪ 

। প্ৰাচীন বাংল! সাহিত্যে প্রণয়-মূলক বা আদিরসাত্মক কাহিনীর অভাব 
নাই । কিন্ত সবগুলিই রাধারুফের প্রণয়-লীল! লইস্সা রচিত-_“কান্ু ছাড়া গীত 
নাই।” বিভিন্ন যুগে বিভিন্ন কবি রূপে-রসে-বর্ণে রাধা-কষ্ণের লীলাকে বাঙ্গালীর 


© 


বাংলা আখ্যায়িকা-কাব্য ১2 


প্রাণের বন্ত করিয়! তুলিয়াছিলেন। এই একটি অত্যন্ত সজীব ও স্ন্দর প্রণয়- ঞ 
কাহিনী প্রাচীন কাবা-সাহিত্যে আবেগ ও অঙ্ুতূতির স্পর্শে জীবন্ত হইয়া 
উঠিয়াছিল। কিন্ত তথাপি তাহাকে রোমান্টিক আখ্যা দেওয়া চলিবে না। = 
আধ্ান্মিক ব্যাখ্যার আবরণে তাহা অপাধিব--মাটির পৃথিবী ছাড়িয়া! স্বর্গের 
দ্যুতিতে উজ্জল। তাহার ভিতর দিয়! মানবাস্মার ব্যাকুল ক্রন্দন ধ্বনিত 
হইয়| দেবতাত্মাকে আকর্ষণ করিতেছে। তাই শাস্বকারগণ বারবার সাবধান 
করিয় দিয়াছেন “ত্রজ বিনা ইহার অন্যত্র নাহি বাস” । 

মানব-মানবীর প্রেম-কাহিনী অবলম্বনে কাব্য-রচন! বাংলা সাহিতো অল্প 
দিনই প্রচলিত হইম্সাছে । মানব-মনের স্থখ-দুঃখ, আশ।-আকাক্ঞ্ষা, ভাল- 
লাগা, মন্দ-লাগাকে ধৰ্ম্মপিপাস্থ জাতি কোন দিনই যথেষ্ট মধ্যাদ| দেয় নাই। 
তাহাদের সকল কশ্ম, সকল নীতি, সকল সমর্থন ও শাসন ধর্মের পথ ধরিয়া 
নৈতিক উন্নতির চেষ্টায় নিয়োজিত হইয়াছিল কাব্য-রস ছিল আধ্যাত্মিক 
তবকে আশ্রয় করিয়া এবং আকাজ্ষার প্রকাশ ছিল উচ্চতম আদর্শ লাতের 
চেষ্টায়। কিন্ত মানব-মনের গোপন অঙ্গভূতি,_যাহা! সমস্ত নৈতিক যুক্তি 
তর্ককে তুচ্ছ করাইয়! মানুষকে আবেগের পথে চালিত ও আকাজ্ষার পথে 
বাহির করিতেছে__সমত্ত ছিধা-ঘন্্ ও সমস্যার ভিতর যাহার বিচিত্র অঙ্থভূতি 
করুণ এবং মধুর হইয়! উঠিতেছে__তাহার প্রকাশ আমাদের প্রাচীন সাছিত্যে 
স্থান পায় নাই। তাই নিছক যানব-প্রেমকে কেন্দ্র করিয়া কোন কাহিনী 
প্রাচীন সাহিত্যে স্থান লাভ করে নাই। 

'আদিরসাস্মক কাহিনী বা প্রণয়মূলক কাহিনী সংস্কৃত সাহিত্যে দেখা 
যায়, কিন্ত সেগুলির ভিতরে দেবতার আনাগোনা বিদ্যমান । বাংলা 
সাহিত্যে মানবীয় প্রেমের স্থান বেশ বিলম্বে হুইয়াছিল। যোড়শ-সপ্তদশ 
শতকে আমরা বিদ্ধাস্থন্দর-কাহিনী পাই । সেই সময়ে মাধবানল-কামকন্দলার 
কাহিনী, স্বগাবতী, দৌলত কাজীর লোর-চন্দ্রানী, আলাওলের পদ্মাবতী 
পাঁচালী প্রভৃতি রচিত হইয়াছিল। কিন্ত এগুলির প্রাচীন এবং পূর্ণাঙ্গ কপ 


বিগ্যাহন্দর-কাহিনীকেই সাধারণভাবে প্রথম আদিরসাত্মক কাহিনী-কাব্য 
বলিয়! ধরিলে দোষ হয় ন! । এই কাব্যের প্রভাবও পরবর্তী সাহিত্যের উপর 
অত্যন্ত বেশী ছিল। 


© 
ad বাংল! আখ্যায়িকা-কাব্য 


ইংরাজিতে যাহাকে রোমান্টিসিজ্ম বলে এই কাব্যগুলির মধ্যে তাহার 
অনেক লক্ষণ পাওয়া যায় । কিন্ত এগুলি তখনও পুরাতনের সকল বন্ধন মুক্ত 
হইতে পারে নাই । ইহার! দেবতার কবলমুক্ত হুইয়! মানবীয় প্রেমের 
অনিবাধ্য আকধণের প্রতি দৃষ্টি দিয়াছে কিন্ত তাহাদের প্রকাশ-ভঙ্গি সর্বত্র, 
সার্থক হইয়। উঠে নাই । 

[বিংশ শতাব্দীর শেষার্দ্ধে যে-সকল প্রণয়মূলক আখ্যায়িকা-কাব্য পাওয়া 
যায় তাহাদেরও ঠিক রোমান্টিক বলা চলে ন!। কারণ যে অহভূতি ও আবেগ 
কবিকে বন্ধন-মুক্তির প্রেরণা যোগায় এই কাব্যগুলিতে তাহার অভাব অত 
বেশী 1/ ভারতচজের বিগ্যাহুন্দর কাব্যকে আদর্শ করিয়া এই কাব্যগুলি 
গতাগ্তিক-ভাবে মানব-মানবীর প্রেম-কাহিনী বর্ণন! করিয়াছে কিন্ত যে প্রেম 
মানুষকে অসীম ছুঃসাহসিকতার পথে বাহির করে, জীবনের ভিতর নান! 
বৈচিত্র্য আনিয়! রস-মাধুধ্য স্থষ্টি করে_-এই কাব্যগুলির অধিকাংশ ক্ষেত্রেই 
সেই প্রেমের প্রাণ-প্রতিঠ। হয় নাই। এইগুলিতে প্রেমের ক্প আছে কিন্ত 
স্পন্দন নাই । যে সময়ে বক্ধিমচন্দ্র াহার অমর লেখনী ছারা দুগেশনন্দিনী, 
কপালকুণ্ডলা, মবণালিনী প্রভৃতি রচনা কৰিয় বাংল! উপন্যাস-জগতে রোমান্সের 
বন্য| প্রবাহিত করিক্মাছিলেন, সেই যুগের রোমান্টিক কাহিনী-কাবাকারগণ 
পুরাতনের ছক-বাধ! পথে অগ্রসর হইয়া! তাহাদের কাব্যকে গতাহুগতিকতাম্স 
পর্যবসিত করিতেছিলেন॥ ইহার একটি কারণ, আমাদের সামাজিক ব্যবস্থায় 
রোমান্টিক পরিবেশের স্থান নাই। বিবাহের পূর্বে ও বিবাহের বাহিরে প্রেম এই- 
খানে অচিস্যনীয় । তাই মানবীয় প্রেমকে সুর্ভ করিতে গিয়া কবিগণ দিশাহার! 
হইয়া আদিরসের উচ্ছাস প্রবাহিত করিয়াছেন এবং কোথাও ভারসাম্য রাখিতে 
পারেন নাই । অবশ্য প্রেমের অস্তবিকাশ আমাদের দেশে চিরকালই ছিল। 
বাহিরে তাহা বীর-স্থির-শান্ত। কিন্তু অন্তরে সেই প্রেমেরই দুলজ্ঘ্য শক্তি 
নর-নারীকে দৃঢ়তায় ও নিষ্ঠায়, ছন্দে ও সংঘাতে, গতীরতায় ও তীত্রতায় যে 
মাধুৰ্য্য দান করে তাহাকে লইয়া! রোমান্টিক কাব্য হয়ত অনায়াসে লেখা 
চলিত। কিন্তু সে যুগের কবিগণের দৃষ্টি তখনও প্রেমের বহিন্মু খী প্রকাশের 
দিকে নিবন্ধ ছিল_তথনও কাহিনীকে ক্ূপকথা হইতে সম্পূর্ণ পৃথক করিয়া 
দেখিবার দৃষ্টিভঙ্গি আসে নাই। তাই আদিরসাস্মক কাহিনী-কাব্াগুলির- 
নাযক-াসিকা রাজপুত ও ্াজ্ক্তা কলা সদাগরপুত্র ও সদাগরকন্য!_ 


DEALZS DE 





© 


বাংলা আখ্যায়িকা-কাব্য ২১ 


সাধারণ নর-নারীকে সেখানে দেখা যায় না। রোমার্টিসিজমের যে প্রধান 
লক্ষণ_ অনুভূতি ও আবেগ-_তাহার অভাব এই সময়ে রচিত কাব্যগুলিতে 
অত্যন্ত বেশী প্রকট, তাই এগুলিকে রোমান্টিক আখ]! দেওয়া চলে না__প্রেম- 
মূলক কাহিনী-কাব্য বলিলেই বেশী সঙ্গত হয়) 
এই আদিরসাত্মক কাব্যের একটি ধারাকে সংস্কৃত ও প্রাচীন সাহিত্যের 
কাহিনী অবলঙ্গন করিয়া ভারতচন্দ্রকে অনুকরণ করিতে দেখা যায় । উদাহরণ- 
স্বরূপ মদনমোহন তর্কালঙ্কারের বাসবদত্তা-নামক গ্রন্থটির উল্লেখ কর! যায়। 
অপর ধারায় দেখ! যায়, মঙ্গলকাব্যের সদাগর, সদাগরপুত্র বা রাজপুত্র কাব্যের 
নায়ক কূপে বাণিজ্য-যাত্র! করিয়। কোন বিদেশিনীর রূপে মুগ্ধ হইয়া আত্মীয়- 
স্বজন-ব্ৰদেশ সুলিয়৷ গোপন-প্রণয়ের ভিতর নিমন্জিত রহিয়াছেন এবং পরে 
পত্নীর সাহায্যে উদ্ধারপ্রাপ্ত হুইয়! স্বদেশে ফিরিয়। আসিয়াছেন। এমন রচনার 
মধ্যে কামিনীকুমার, চন্দ্ৰকান্ত প্রভৃতি বিশেষভাবে উল্লেখযোগ্য । তৃতীয় 
একটি ধারাকে দেখ! যায়, তাহা দেবতার মায়াজাল-সুক্ত হইয়া ভূত-প্রেত, 
পরী-গন্ধর্ব, রাক্ষস-খোকস, দৈত্য-দানব প্রভৃতির আশ্রয্ন লইয়া আদিরসের 
সাগরে পাড়ি জমাইয়াছে। এই-সকল রচনার উপর আরব্য-উপন্তাস, পারস্য- 
ইতিহাস, তুরকীয় ইতিহাস প্রভৃতি মূসলমানী কাহিনীর প্রভাব স্পষ্ট প্রতীয়- 
মান হয়। এমন কাহিনী-কাব্যের মধ্যে 'হেমলতা-রতিকান্ত', “কমলদতা- 
হরণ’ প্রভৃতি উল্লেখযোগ্য । রূপকথার পরিবেশ-প্রধান অপর ধার! সংস্কৃত 
ও দেশ-প্রচলিত কাহিনী অবলম্বন করিয়া আত্মপ্রকাশ করে--যেমন বত্রিশ 
সিংহাসন, ভাঙুমতীর উপাখ্যান ইত্যাদি । এইগুলিকে ঠিক র্ূপকথ! বলা 
চলে ন|। যদিও অনেক অলৌকিক ঘটনার সমাবেশে এগুলি পুষ্ট এবং দেবতা- 
গন্ধর্ব-রাক্ষস-পরীর ক্রোধ ও দয়ার দ্বারা, নিয়স্রিত তথাপি মানব-মনের 
সুখ-দুঃখের অঙ্ুভূতির চিত্র ইহাদের ভিতর রহিয়াছে এবং আদিরসের 
আতিশয্যও কোন কোন স্থলে রহিয়াছে। তাই এগুলিকে আদিরসাত্মক 
বা প্ৰণয়মূলক কাহিনী-কাব্যে স্থান দেওয়া চলে । 
এই সময় সুসলমানী কাহিনী লইয়াও কিছুসংখ্যক কাব্য রচিত হয়। 
তা! ভিতর প্রাণের আবেগ, সৌন্দধ্য-বিলাসের রোমান্টিকত| এবং 
তীব্রতা যে একেবারেই নাই তাহা নয়, তবে অলৌকিকের আতিশয্য, 
এআরবী-ফারসী শব্দের সমধিক প্রাচুধ্য এবং রচনারীতির বছ-অঙ্কুত 


০৯৪৭1 ১ 


© 


২২ বাংলা আখ্যায়িকা-কাব্য 


গতাহুগতিকতার জন্য এই রচনাগুলি সাধারণ সাহিত্য-রসিকের দৃষ্টি আকর্ষণ 
করিতে পারে নাই ৷ সুসলমানী কাহিনী-কাব্যের মধ্যে “লয়লা মজনু”, ‘গোলেব- 
কাগুলি, প্রভৃতি উল্লেখযোগ্য । বাংলা আদিরসাব্মক কাব্যগুলিতে সে সময়ে 
যে প্রাণহীনতা পীড়াদায়ক হইয়! উঠিয়াছিল মুসলমানী কাহিনী-কাব্যে তাহা 
অনেক পরিমাণেই অনুপস্থিত । 

)নবিংশ শতাব্দীর শেষাঞ্ধে রচিত আদিরসাত্মক বা প্রণয়মূলক কাহিনী- 
কাব্যগুলিকে সার্থক রচনা বলা চলে না। এই কাব্যগুলির ভিতর রূপ আছে, 
বর্ণ আছে, বঙ্কার আছে__নালাবিধ ঘটনার সংঘাত আছে। যে-সকল 
বাহিরের উপাদান থাকিলে ছন্দোবদ্ধ রচন! কাব্য হুইয়া উঠিতে পারে__ষে 
ঘটনা-সংঘাঁতে চরিত্রের রূপ স্থষ্টি সম্ভব হয় সবই এই কাব্যগুলিতে বর্তমান । 
তথাপি এগুলি এখন বিস্বৃতির অতল তলে নিমজ্জিত হইয়াছে। তাহার, 
প্রধান কারণ, এগুলির রচনার পশ্চাতে কবির অনুভূতি নাই, ভাব-বিহবলতা 
নাই, প্রাণের আবেগ নাই এবং গলপরসও নৃতনত্ববচ্ছিত স্থতরাং আকধণহীন ॥ 
এগুলির মধ্যে রোমান্টিক আয়োজনসম্ভার আছে কিন্ত রোমান্স্‌ নাই । ছ্বিতীয় 
কারণ, এগুলি একদিকে যেমন নৈতিক নিষ্ঠা হইতে ভষ্ট, অপর দিকে সেইরূপ 
স্বরুচির স্থযমা হারাইয়। কাব্যরসকে ক্ষু্র করিয়াছে । তৃতীয়ত: ভাবায় 
রহিয়াছে জড়তা, অলঙ্কার-বাহুল্য ও অস্থপ্রাসের অষ্টহাস। সাহিত্য-হিসাবে 
ইহাদের গুরুত্ব কিছু নাই । শুধু মঙ্গলকাব্যযুগের পরিসমাপ্তি ও রবীন্দ্রনাথ 
প্রভৃতি কবির রোমান্টিক কাব্যের স্থচনার মধ্যবর্তী রচনা! বলিয়াই এগুলির 
যাহ! কিছু উতিহাপিক মূল্য । দেব-দেবীর সর্বগ্রাসী কবল হইতে এগুলি 
কাব্য-কাহিনীকে মুক্তি দিয়াছে এবং পরবর্তী কালের মানবাজ্তুতির ক্প- 
সম্ভারের প্রতি হয়ত অঙ্গুলি-সক্ষেত করিয়াছে 1/ 


আখ্যাগ্নিকা-কাব্যের পঞ্চম ধার! পাওয়া যাইতেছে নবীন রোমাটিক বা 
লিতে । কোন একটি বিশেষ ঘটনাকে কেন্দ্র কিয়া মানবাহভূতির 
আবেগময় অভিব্যক্তি এই-সকল কাব্যে স্থান পায়। বিরাট কোন ঘটনার 
সঙ্সিবেশ ইহাদের ভিতর নাই--জটিলতর সমন্তা নাই_কষ্টকল্লিত কাহিনী নাই 


© 


বাংলা আখ্যায়িকা-কাব্য ২৩ 


__অনেক পৃষ্ঠাবাপী নায়ক-নায়িকার রূপ-গুণের বর্ণন| নাই”_বা বৃহৎ তত্বের 
বিস্তৃততর ব্যাখ্যাও নাই । এগুলির কোনটি আনন্দোচ্ছাসে মুখর, কোনটি 
দুঃখের ঝঙ্কারে বেদনাবিধুর, কোনটি বীরত্বব্যজনায় দীপ্ত । সংবেদনশীল 
মানব-মনকে এগুলি সহজেই অভিতহ্ৃত করে। এই কাব্যগুলির ভিতর 
গীতিকাব্যের আবেগ উচ্ছাস কিছু রহিয়াছে, কিন্ত কবির ব্যক্তি-মানসের 
অনুভূতির স্পষ্ট প্রকাশ নাই । কবি ইহাতে কাব্যের পশ্চাতে খাকিয়! 
কাহিনীর ভিতর দিয়! নিজ ভাঁবান্ভূতির গতি নিৰ্দ্দেশ করেন। গীতিকাব্যের 
সহিত এই স্থানেই গাথাকাব্যের পার্থক্য 

অন্যান্য কাহিনী-কাব্যগুলির সহিত গাখা-কাব্যের পার্থক্য গঠনরীতিগত, 
ও ভাবগত। অন্যান্য কাহিনী-কাব্যে ঘটনার বাহুল্য ও জটিলতা, বিভিন্ন 
চরিত্রের সমাবেশ ও সংঘাত, মানব-ভাগ্যচক্রের উদ্ধীন-পতনের বিচিত্র বর্ণ- 
সম্ভার প্রভৃতি চিত্রিত হুইয়া কাহিনীকে পরিণতির দিকে লইয়া যায়। গাথা- 
কাব্যে এই জটিলতা ও বাহুল্য, এই বিচিত্র অহ্থভূতি ও বিভিন্ন চরিত্রের 
সমাবেশের স্থান কম। সেখানে একটি অনুভূতি, আবেগ বা উচ্ছ্বাসের তীব্রতা 
সহজ সরল ভাষার মধ্য দিয়া সমস্ত কাহিনীর মধ্যে ঝঙ্কত হইতে থাকে এবং 
কাহিনীর অগ্রগতি বিধান করে । 

বাংলা সাহিত্যে উনবিংশ শতাব্দীর পূর্বেও কিছুসংখ্যক গাথা-কাব্য ও 
কবিতা৷ রচিত হুইয়াছিল। সরুফের ‘দামিনী-চর্িত্র; “নীলার বারমাসিগান’ 
এবং খ্রীধর ( ব! জয়ধর )-রচিত গাখা-কবিতা, খলিলের ‘চক্ররমুখীর পুথি” 
মৈমনলিংহ-গীতিকা ও পূৰ্বববঙ্গ-গীতিক! প্রভৃতি পাওয়| যায় । ইহাদের, মধ্যে 
মৈমনসিংহ-সীতিকা! ও পূৰ্বববঙ্গ-গীতিক| বিশেষ উল্লেখযোগ্য এবং সকলের দৃষ্টি 
ইহাদের প্রতি আক্বষ্ট হুইয়াছে। এই গীতিকাগুলির লিপিকাল লইয়া মত- 
বিরোধ খাকা সত্বেও এগুলির মূল কাহিনীর উৎপত্তি ঘে উনবিংশ শতাব্দীর 
পূর্বেই ঘটিয়াছিল সে বিষয়ে বিশেষ সন্দেহ নাই । এই গাথা-কবিতাগুলি 
সম্বন্ধে দীনেশচন্দ্র সেন লিখিয়াছেন__ 

“--তাহাতে চূড়ান্ত প্রেমের কখা আছে__কিন্ত প্রেমের আধ্যাত্মিকতা 
নাই; ছস্চর তপস্যা আছে__কিন্ত তুলসী বা. বিস্বপত্রের অর্ঘ্য নাই । এক- 
কথাশ্ব সেখানে পাখিব প্রেম শতদলের মত মনৌলোভ। হুইয়। বিকাশ পাইয়াছে, 
কিন্ত তাহা স্বর্গের পারিজাত কুহুম হইস্সা ফোটে নাই ৷ পলীগীতিকার 


২৪ বাংল! আখ্যাগ়িকা-কাব্য 


প্রেম বিরাট আকাশের নীচে, নীলবনাস্ত প্রদেশে, রক্রপুষ্পরপ্রিত বন্যবীথিতে, 
কংস, ধন প্রভৃতি প্রবল নদ-সৈকতে স্বাধীনভাবে বিকশিত হুইয়াছে_কিন্ধ 
তাহ! মন্দির জুড়িয়া বসে নাই । এই প্রেম নর-নারীর প্রেম, ইহ! উপাস্য- 
উপাসকের সাধনা নহে। তথাপি এই প্রেম স্বর্গের অতি সন্নিহিত - ইহাতে 
যেটুকু বাকী ছিল, বৈষ্ণবেরা তাহা পূরণ করিয়াছেন ।” 
(বঙ্গভাষ। ও সাহিত্য_পৃ:-৩৮৫ ) 


দীনেশচন্দ্র সেনের এই উক্তিতে আতিশয্য আছে সন্দেহ নাই_কিন্ধ 
বাংল কাব্য-সাহিত্যে এই গাখা-কবিতাগুলি যে অভিনব স্থষ্টি তাহাতে 
কাহারও সন্দেহের অবকাশ নাই । সহজ প্রাণের সহজ অভিব্যক্তি, উচ্ছাসে- 
আবেগে পূর্ণ। গ্রাম্য পরিবেশের ভিতর গ্রাম্য জীবনের সজীব প্রাণবন্তা 
কবিতাগুলিকে অপূর্ব্ব রসে ও মাধুধ্যে মণ্ডিত করিয়াছে । 

উনবিংশ শতাব্দীর শেষাদ্ধে যেসকল গাথা-কাব্য বা কবিতা পাওয়া 
যায় তাহারা ভিন্ন প্রকৃতির । আদিরসাব্মক বা প্রণয়মূলক কাহিনী-কাঁবোর 
যে ধারা নর-নারীর প্রেম-কাছিনী রচনায় উৎসাহিত হইয়াছিল কিন্ত 
গতাহুগতিকতার ছক-বীধা পথ অতিক্রম করিতে পারে নাই, তাহারই উন্নততর 
মাঞ্িত ও ভাবোচ্ছাসপূর্ণ অভিব্যক্তি এই-সকল কাব্যে আত্মপ্রকাশ করে। 
রোমান্টিক কাব্যের সহজ প্রকাশ এগুলির ভিতর সম্পূর্ণতা লাভ করে। যে 
আবেগ ও অঙ্ভুতির অভাবে প্রণত্নমূলক কাহিনী-কাব্যগুলি রোমান্টিক 
_ হইয়া উঠিতে পারে নাই-_ইহাদের ভিতর সেই আবেগ-অঙহ্ুত্ৃতি ও ভাবোচ্ছাস 
কাব্যগুলিকে প্রাণবন্ত করিয়া তুলিয়াছে। পূর্বের গাখা-কাব্যগুলিতে 
প্রেমের স্কুরণ ও উচ্ছাস দেখা যাক্স। কিন্ত সে-সকল কাব্যের নায়ক- 
নায়িকাগণ অত্যন্ত সহজ সরল, ছলা-কলাহীন এবং প্রাণের আবেগে ভরপুর । 
তাহাদের প্রাণতন্ত্রীতে সহজেই সর বান্কত হইয়া উঠে এবং তাহারই ব্যঞনায় 
কাব্যের স্থাষ্টী। কিন্ত উনবিংশ শতাব্দীর শেষাদ্ধে যে-সকল গাথা-কাব্য 
রচিত হয়, তাহাদেরও বিষয়বস্ত মানব-মানবীর প্রেম এবং তাহারই বিচিত্র 
অনুভূতির বাঞ্জনা। কিন্ত ইহাদের নায়ক-নার্িকাগণ সর্বক্ষেত্রে অতখানি 
সহজ-সরল নয়। ইহাদের ভিতর কেহ উচ্চশিক্ষিত, কেহ মনস্তত্ব-সম্বন্ধে 
জ্ঞানবান্‌,__কিন্ধ অত্যন্ত ভাবপ্রবণ, তাই যাহার প্রতি আক্ুষ্ট হইস্জাছে__ 

নথ 


© 


বাংল! আখ্যায়িকা-কাব্য ২৫ 
বুক্তিতর্কত্বারা তাহার বিচ্ছেদকে সহ করিবার চেষ্টা করিয়াও কৃতকাণ্য 
হয় নাই। কেহ বা প্রাণের আবেগে প্রিয়জনকে ছাড়িয়া বাহিরের বিশ্বে 
অধিকতর আনন্দের সন্ধানে বাহির হইয়াও প্রেমের আকরণে গৃহে ফিরিয়াছে 
এবং প্রিয়জনের অভাবে নিরাশায় ও দুঃখে তাহারই স্তি লইয়া কাল 
কাটাইয়াছে। প্রেমকে কেন্দ্র করিয়া দুইটি নরনারীর হৃদয়ের গভীর অঙুতূতির 
প্রকাশ-__তাহাদ্দের মনের অলিতে-গলিতে যে-সকল আশা-আকাঙ্কার আনা- 
গোনা চলিতেছে, যে-সকল বাসনা-কামনার উত্থান-পতনে তাহাদের জীবনের 
হুখ-ছুঃখ নিয়স্িত হইতেছে, তাহার স্থতীক্র আলোড়নের ইতিহাস এই 
কাব্যগুলিকে শৌন্দধ্যে ও স্ববমায় মণ্ডিত করিয়াছে । 

এই সময়ে কয়েকটি অন্তর্তাবিত রূপক গাখা-জাঁতীয় কাব্যও পাওয়া যায়। 
রোমান্টিক পরিবেশের ভিতর দিয়! রোমান্টিক প্রেম-কাহিনী এগুলিতে বণিত 
হুইয়াছে। কিন্ত অস্তনিহিত ভাবধারা তাহার অতিরিক্ত কিছু গভীরতর তত্বের 
সন্ধান দেয়॥ কাহিনীর অতিরিক্ত কোন সত্যের অথবা তের প্রতি ইিত- 
ময়তা এগুলির বৈশিষ্ট্য । সহজ ভাষায় সহজ ভাবের ভিতর দিয়া অনির্ববচনীয়ের 
সন্ধান এবং সহজ ঘটনার ভিতর দিয়! চিরস্তন সত্যের অশ্মৌদ্ঘাটন এই 
কাবাগুলিকে সরস ও সুন্দর করিয়াছে । গাথা-কাব্য যে কেবল ভাবাহভূতির 
প্রকাশ নয়_কেবলমাত্র আবেগের উচ্ছাস নয়_আবেগ এবং উচ্ছবাসের 
ভিতর দিয়াও গভীরতর ও মহত্বর বিষয়ের গ্যোতন! সন্ভবপর--এই কাব্যগুলির 
মধ্যে যেন সেই সত্যই প্রমাণিত হয়। 

এই সময় এমন কিছু গাথা-কবিতাও রচিত হয় যেগুলির আয়তন ক্ষুত্র । . 
ক্ষ ঘটনার ভিতর দিয়া মানব-মনের অনুভূতির বিকাশ এগুলির মধ্যে 
পাই। মাহুযের জীবনে এমন অনেক ছোট ছোট ঘটনা সংঘটিত হয় যাহা 
তাহার সমস্ত জীবনকে অভিভূত করিয়া ফেলে_-কোন প্রাণের ক্ষুত্র স্পর্শ 
তাহার জীবনে জন্মান্তর আনয়ন করে_কোন দ্বণা বা অবহেল! তাহাকে 
পশুতে পরিণত করে। এইরূপ ক্ষুদ্র ঘটনার প্রভাবে নায়ক-নায়িকার জীবনের 
অদম্য আবেগ এই-সকল কবিতার বন্ত । এগুলি এক হিসাবে যেন ছোট- 
গল্পেরই পূর্বাভাস এবং ছোট গল্পের কাব্যিক রূপ । অবস্তা ছোটগল্পের কাহিনীর 
সহিত ইহার কাহিনীর পার্থক্য অনেক। নাটক ও উপন্যাসের কাহিনীর 
সহিত কাব্যের কাহিনীর পার্থক্য যেরূপ, ছোটগল্পের কাহিনীর সহিত গাথা- 


লা 


বি বাংলা আখ্যায়িকা-কাব্য 


কবিতার কাহিনীর পার্থক্যও সেরূপ সুলগত । দুইই অস্থভূতির অভিবাক্তি 
কিন্ত একটির ভিতর বাস্তবতার অনুভূতির প্রাধান্য, অপরটির ভিতর ভাব- 
লোকের অনুভূতির প্রাধান্য । * 
সকল গাখা-কাব্য বা কবিতাণুলিকে উনবিংশ শতাব্দীতে কাব্য- 
অন্যতম শ্রেষ্ঠ সবষ্টি বলা যায়। সামাজিক ও মানসিক সমস্ত 
পরিবর্তনের ধার! ও চেষ্টা এই কাব্যগুলির মধ্যে যেন সংহতভাবে ও প্রাণময়- 
রূপে আত্মপ্রকাশ করিয়াছে। উনবিংশ শতাব্দীতে কবিচেষ্টার সিদ্ধির রূপ 
লইয়া এগুলি যেন কাব্য-সাহিত্যকে ভ্রীমণ্ডিত করিয়াছে । উপন্তাসের মনন্ডব, 
গীতিকাব্যের ভাবময়তা, ছোট গল্পের সংহত রূপ এবং কবিমনের আবেগ ও 
অহ্ভূতিতে কাব্যগুলি একটি নৃতন যুগের স্থষ্টিখারাকে সত করিয়াছে //' 


৬ 


ংশ শতাব্দীর শেষাঞ্ধে রচিত বাংল! আখ্যায়িকা-কাব্যের ভাষা ও 
ছন্দের মধ্যে একটি অগ্রগতির সুচনা দেখা যায়। এ সময়ে বাংলা-সাহিত্যের 
ভাবধারা এবং টেক্নিকের ভিতর যেমন অনেক পরিবর্তন আসিয়! সাহিত্যকে 
উন্নততর ও সমৃদ্ধিশালী করিয়াছে ভাষ! ও ছন্দও সেইরূপ নান। পরিবর্তনের 
ভিতর দিয়া এবং বাহুল্য-বঙ্জনের দ্বারা গতি ও স্থযমা! আনিতে সাহায্য 


টি বাংলা কাব্যধার! বেশীর ভাগই সংস্কৃত হইতেই প্রকাশতঙ্ি ও 
এঅলঙ্ষার-রীতি গ্রহণ করিয়াছিল । সেইজন্য সংস্কৃত বাক্‌-রীতির ও অলঙ্কারের, 
প্রভাব ইহার উপর পূর্ণমাত্রায় কার্ঘকরী হইয়াছিল । বাংল! কাব্যের ভাষার 
ভিতর তাই সে সময়ে বড় বড় সমাসবন্ধ পদের ব্যবহার, দুরূহ শব্দের প্রয়োগ, 
অতিশয়োক্তির আতিশযা, অঙ্প্রাস ও যমকের ছড়াছড়ি, অলঙ্কার-বাহুল্য 
এবং উপমা-ক্ূপকাদির চিরাচরিতরূপে ব্যবহার ভাষাকে জড়তাযুক্ত ও গতিহীন 
করিয়া! তুলিয়াছিল। সহজ ভাষায় ভাবের সহজ প্রকাশ কোথাও ছিল না। 
বেশীরভাগ ক্ষেত্রেই ভাব চাপ! পড়িয়া যাইত, ভাষ! আড়দ্বর-প্রধান হইয়। উঠিত 
ও কাব্যপ্রাণকে সহজ স্ফৃত্তির ক্ষেত্রে বিকাশ লাভ করিতে বাধা দিত। সমস্ত 
রচনাই অস্বাভাবিক ভারযুক্ত হইয়া ্খ ও ক্রান্তিদায়ক হইয়! উঠিত। কিন্ত 


© 


বাংলা আখ্যায়িকা-কাব্য ২% 
ইংরাজী-শিক্ষার প্রভাবে কাব্যের ভাষার ভিতর এই জড়তা হইতে মুক্তির 
একট! চেষ্টা দেখা যায়। দুরূহ শব্দ ও সমাসবন্ধ পদগুলি যথাসম্ভব পরিত্যক্ত 
হইতে লাগিল এবং তাহারই অহুশীলন-দ্বার! “কথ্য ভাষাও সাহিত্যে স্থান 
পাইতে লাগিল । শব্দের হ্ব্বতা ও লঘুতার প্রতিও একট! স্বাভাবিক ঝোক 
আসিল । তাহারই ফলে বিশেন্যপদ হইতে নামধাতু স্থষ্টি হইতে দেখা গেল । 
মাইকেল মধুস্থদন দত্ত প্রথমে তাহার কাব্যে এই নামধাতু হইতে গঠিত 
ক্রিযনাপদের ব্যবহার করেন এবং পরবর্তী কালে অনেক কবি তাহার 
পদাক্ক অন্থসরণ করিয়া! ভাষার ক্ষেত্রে একটি নৃতন ধারার প্রবর্তন করেন ॥ 
সংস্কৃত ব্যাকরণেও নামধাতুর সাহায্যে বিশেঙ্যপদকে ক্রিয়াপদরূপে ব্যবহার 
করিবার রীতি বর্তমান । কিন্ত বাংল! সাহিত্যে সে রীতিকে অহ্সরণ করা 
হয় নাই। ছন্দের স্থবিধার জন্য ভাব-প্রকাশের উপযোগী করিয়া কবিগণ 
এইরূপ শব্দের ব্যবহার করিয়াছেন । তাহা ছাড়াও অনেক বিশেষণ ও বিশেষ 
পদ সংস্কৃত ব্যাকরণের রীতি অমান্য করিয়! শ্রুতিস্থখকর ও ছন্দোপযোগিরূপে 
ব্যবহৃত হইতে থাকে। এইভাবে দেখা যায়, কাব্যহুযমা ও ভাযা-মাধুখোর 
দিকে কবিগণের দৃষ্টি আকুষ্ট হুইয়াছে--ব্যাকরণের বীধা-ধরা! নীতিকে উল্লজ্ঘন 
ককিয় নূতন নৃতন শব্দ আহরণে এবং স্থটিতেও একটা চেষ্টা আসিয়াছে । 

অলঙ্কারের ক্ষেত্রে এ যুগের রচনায় অস্থপ্রীল ও যমকের মোহ অনেক 
কাটিয়! যাইতে থাকে । উপমা ক্ূপক প্রতিও গতানুগতিক শব্দের বন্ধন 
হইতে মুক্ত হুইয়! নৃতন নূতন শব্দের ভিতর দিয়! নবভাবের স্থষ্টি করে ॥ 
অলঙ্কার-বাহুল্য প্রশমিত হুইয়া ভাষাকে স্বচ্ছন্দ ও সাবলীল করিয়া! তুলিল ॥ 
এক কথায়, ভাষা তখন প্রাচ্ধ্য ত্যাগ করিয়া অস্তনিহিত ভাবকে ক্ূপদান... 
করিবার নিমিত্ত সচেষ্ট হইল এবং তাহারই ফলে কাবা যেমন ভাবমুখর হইয়! 
উঠিল ভাষাও সেরূপ মিথ্যা আড়ম্বরমুক্ত হইয়া গতিশীল হইল। 

সে-যুগে বাংলা ছন্দের ক্ষেত্রেও প্রভূত পরিবর্তন সংসাখিত হইয়াছিল ॥ 
পুর্বে বাংলা-কাঁবা কেবল পর়ার এবং ত্রিপদীতে রচিত হইত। অষ্টাদশ 
শতাব্দীতে ভারতচন্্র ছন্দের বিচিত্র ব্যবহারের ভিতর দিয়! কাব্য-সাহিত্যকে 
সম্বন্ধতর করিয়া তুলিয়াছিলেন। সে-সকল ছন্দ সংস্কৃত সাহিত্য হইতে সংগৃহীত 
হইলেও ছন্দ-কৌশালী ভারতচজ্দের কাব্যে তাহ! হুন্দরকূপে আত্মপ্রকাশ করে । 
ছন্দের ভিতর তখন নানাবিধ নূতন রকমের বৈচিত্র্য লক্ষ্য কর! যায়। তারপর, 


৯ বাংলা আখ্যাক্ষিকা-কাব্য 


উনবিংশ শতাব্দীর মধ্যভাগে কবিবর ঈশ্বর গুপ্তকে প্রথম ছন্দে নৃতনন্ 
প্রবর্তনের চেষ্টায় ব্রতী দেখ যাগ্ন। তিনি তখনকার কবিগণকে ইংরাজী 
কাব্যের ছন্দাহ্ুবাদে ও ভাবাহুবাদে অত্যন্ত উৎসাহ দিতেন এবং তাহার 
নিমিত্ত পুরস্কার বিতরণেরও ব্যবস্থা করিয়াছিলেন। তাহার চেষ্টায় গৌণ 
পয়ার’ বাংলা কাব্যে স্থান পাইল। ইহা ইংরাজী সাহিত্যের ছন্দ অনুকরণে 
স্থ্ট। তারপর মাইকেল মধুন্থদনের প্রতিভার স্পর্শে বাংল! কাব্য পুরাতন 
সমস্ত বন্ধন হইতে মুক্ত হইয়া নৃতন ভাবে, নৃতন রূপে, নৃতন গতিতে নবজীবন 
লাভ করিল। অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তন তাহার প্রতিভার সর্বশ্রেষ্ঠ কীত্তি। 
খে ছন্দ প্রবর্তন করিবার বাসনা প্রকাশ করায় ‘অসম্ভব’ বলিয়া সকলেই 
মাইকেলকে নিরুৎসাহ করিয়াছিলেন , অসীম ধৈর্য্য ও অক্লান্ত চেষ্টায় তিনি 
তাহা প্রবর্তন করিয়া অপূর্ব কৃতিত্ব প্রদর্শন করেন এবং বাংল! ছন্দ-ক্ষেত্রে 
যুগাস্তর আনয়ন করেন। ইহা! ছাড়াও ৮, ৬, ৫ পড.ক্তিতে ইংরাজি কাব্যের 
ছন্দ অন্যায় স্তবক রচনা করিয়া তিনি নৃতন গতিচ্ছন্দের প্রবর্তন করেন । 
মাইকেলের পর কবিবর হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় এবং নবীনচন্দ্র সেন প্রভৃতি 
মাইকেলকে অনুসরণ করেন এবং ইংরাজী কবিতার ছন্দের অস্তমিলের 
'অহ্ুকরণে--ক খ খ ক-_বাংল! ছন্দের প্রবর্তন করিয়া স্থানে স্থানে কৃতিত্ব 
প্রদর্শন করিতে সমর্থ হন॥ অবশেষে সত্যেন্রনাথ দত ও রবীন্দ্রনাথ ঠাকুরের 
প্রতিভা-স্পর্শে নানাবিধ ছন্দের বৈচিত্র বাংল! কাব্য-সাহিত্য শ্রেষ্ঠ সাহিতোর 
মর্যাদায় উন্নীত হয় । 

উপসংহারে এই কথাই বল! চলে যে চিনবিংশ শতাব্দীর শেষাদ্ধে বাংলা 
'আযখ্যায়িকা-কাব্যে একটি নব-চেতনার ক্রমবিকাশ দেখ! বায় এবং তাহা ছার] 
ভাব ভাষা ছন্দ প্রভৃতি সবদিকেই পরিবর্তনের আলোড়ন ও নবন্টির প্রেরণা 
অলুভূত,হয়। বাংল! সাহিত্য-ক্ষেত্রে ইহাকে একটি সম্ভাবনাময় যুগ বল! 
লে ।, 





ছ্ভীল্ স্পলিলরতচ্ছদ্ক 


পৌরাণিক বা দেব-দেবীর মাহাঙ্গাজ্ঞাপক 
আখ্যায়িকা-কাব্য 


পৌরাণিক আখ্যান্সিকা-কাব্যগুলিকে তিনটি পর্য্যায়ে বিভক্র-কর! যায়) 
প্রথম পর্যায়ে দেখ! যায়, এই কাব্যগুলির মধ্যে কল্পনার প্রাচুধ্য, অসম্ভবের 
আবিভাব এবং ভাবাবেগের আতিশয্য ৷ ইহাদের মধ্যে সর্ব সমতা দৃষ্ট হয় 
ন! । ভাষাও সৰ্বত্ৰ মান্দিত নয়। দ্বিতীয় পর্যায়ে কাব্যগুলির উন্নততর রূপ 
দেখা যায়। তখন বুদ্ধির সহিত কল্পনার যোগসাধন হইয়া কাব্য গুলিকে ভাবে 
ভাষায় ছন্দে সমৃদ্ধতর করিয়াছে । তৃতীয় পর্য্যায়ে, কাব্যের প্রধান প্রধান ঘটনা- 
গুলিকে বিচ্ছিন্ন করিয়! লইয়া কাবা লিখিবার প্রয়াস দেখা যায়। ইহ! যেন 
পুষ্প-গুবক রচনার যুগ । এই-সকল রচনার মধো কজনার স্ফুরণ বিশেষ নাই_ 
আবেগের স্পন্দন নাই__বুদ্ধি-হ্থার বিচার করিয়া অংশ-বিশেষের অহ্করণ' 

এবং অবতারণ! কাবাগুলির প্রবৃদ্ধি করিতে পারে নাই । এই কাব্যগুলিতে 
ক্রব্রি বুদ্ধির প্রাথধ্য রহিয়াছে, ভাষার কারুকাধ্য রহিয়াছে, কিন্তু ভাব 
ও কল্পনা কবির নিজস্ব না হওয়াতে ইহারা প্রাণবন্ত হইয়া! উঠিতে পারে 
নাই। কোন কোন কাবো কালোচিত ভাব ও সমস্যা অন্প্রবিষ্ট করিয়া 
কৰি নূতন বূপ-স্থ্টির চেষ্টা করিয়াছেন, কিন্তু পৌরাণিক আখ্যায়িকা- 
কাব্য হিসাবে তাহারা খুব সার্থক হইয়া উঠিতে পারে নাই। উনবিংশ 
শতাব্দীর শেষাদ্ধে রচিত পৌরাণিক আখ্যায়িকা-কাব্যগুলি তৃতীয় পর্ষ্যাগনের 
অস্ততুক্তি। এই সময়ে রচিত কাব৷গুলিকে ছয়টি ভাগে বিভক্ত করা চলে,_ 
(১ রামায়ণ-মূলক (২) মহাভারত-মূলক, (৩) দেবীমাহাস্মা-জ্ঞাপক, (৪) শ্ীরুষ- 
আাহাত্মা-জ্ঞাপক, (5) বিবিধ, (৬) বিদেশী পৌরাণিক কাহিনীর ভাব অবলঙ্গনে 
রূচিত। 

রামায়ণ-মূলক কাব্যগুলির মধ্যে আমর! পাই__ মাইকেল? সধুক্ছদন রচিত 
“মেঘনাদবধ কাব্য” ( ১৮৬১ ), গিরিশচ্্দ্র বস্থ রচিত “বালিবধ” (১৮৭৬ ), 
গোপালচন্দ্র চক্রবস্তাীঁ রচিত 'ভার্গব-বিজয়" কাব্য (১৮৭৭), হরিমোহন 


০৪ বাংলা আখ্যায়িকা-কাব্য 
সুখোপাধ।ায় রচিত ‘মুকুট-উদ্ধার’ ( ১৮৮৬ ) শশিত্ূষণ মজুমদার রচিত “দশীশ্য- 
সংহার-কাব।’ (১৮৮-) এবং কুষেন্্র রায় রচিত *সীতাচরিত (১৮৮৪) । 

মহাভারত-মূলক কাবাগুলির মধ্যে পাওয়া যায়_মাইকেল মধুস্থদন রচিত 
“তিলোত্তমাসম্ভব-কাব্য’ (১৬*), ছাঁরিকানাখ চন্দ্র রচিত “রাজা হরিশচন্দ্ 
উপাখ্যান’ (১৮৬২), ভোলানাথ চক্রবর্তী রচিত 'সাবিত্রী-চরিত' (১৮৬৮), 
মহেশচন্দ্র চক্রবর্তী রচিত “নিবাতকবচব্ধ-কাব্য' (১৮৯৯), হেমচন্দ্ৰ বন্দ্ো- 
পাধ্যায় রচিত “বুঅসংহার" (১৮৭৫), “যাদ্বনন্দিনী-কাব্য’ (১৮৮০), জীবনব্ুষ্ণ 
ঘোষ রচিত “ছুধোধনবধ-কাব্যা (১৮৮৬), দীনেশ চরণ বন্দ রচিত “মহা প্রস্থান- 
কাব্য’ (১৮৮৭), বিপিন বিহারী দে রচিত 'নৈশকামিনী-কাব্য" (১৮৪৩), 
উমাকান্ত দাস রচিত “দত্তীপর্ধ্” (?), নবীনচজ্্ সেন প্রণীত “রৈবতক" (১৮৮৬, 
“কুরুক্ষেত্র” (১৮৯৩) এবং ‘প্রভাস’ (১৮৯৬) । 

দেবীমাহান্যা-জ্ঞাপক কাব্য পাওয়া যায় ভারতচন্্ সরকার রচিত “মদনভগ্ম” 
4১৮৬১), দ্বিজ কালিদাস রচিত “কালীবিলাপ* (১৮৭৪), রামগতি চট্টোপাধ্যায় 
প্রধীত “হ্থরারিবধ-কাব্য* (১৮৭৫), ললিতমোহন মুখোপাধ্যায় রচিত “অপূর্ব 
প্রণয় বা দক্ষবধ-কাবা’ (১৮৭৭), অক্ষয়কুমার সরকার রচিত “তারকসংহার" 
কাব্য’ (১৮৮৮), ‘সতীসংবাদ বা দক্ষৎজ্ঞ ও পার্বতী-পরিপয়' (১৮৯*), শশখর 
বায় প্রণীত ‘ত্রিদিব-বিজয়’ (১৮৯৯), এবং শরচ্চজ্ঞ চৌধুরী প্রণীত “দেবীযুদধ” 
(১৯-০) । ইহাদের কাহিনী-আংশ চণ্ডী, মার্কণ্ডেয় পুরাণ এবং দেবী পুরাণ 
হইতে গৃহীত। 

গ্রকুষের মাহাস্মাজ্ঞাপক কাবা পাওয়া যায়,_জয়রাম রচিত 'উদ্ধব- 
সংবাদ’ (১৮:৫), জয়নারায়ণ বন্দ্যোপাধায় রচিত ‘দ্বারকাবিলাস’ (১৮৫৫), 
“জীননাথ ধর রচিত ‘কংশবিনাশ-কাব্য’ (১৮৬১ বনোয়ারীলাল রায় রচিত 

“্বারকা কেলিকৌমুদ্ী' (১৮৬৩), হরিচরণ চক্রবন্তা রচিত “ভদ্রোদ্বাহ-কাব্য’ 

(১৮৭১), হরানন্দ রান গুপ্ত প্রণীত ‘উযাহরণ’ €) এবং হুরিলাল গোস্বামী 
রচিত “নরকসংহার-কাব্য’ (১৮৯৬) । ইহাদের মধ্যে ভাগবত, বিষ্ণুপুরাণ, 
_ হুরিবংশপুরাণ প্রভৃতি গ্রন্থের কাহিনী-অংশ দৃষ্ট হয়। 

এই সমে পৌরাণিক কাহিনীর আবরণে উদ্দেশ্যমূলক কাব৷ও রচিত 
হইয়াছিল । তাহার মধ্যে বনমালী ঘোষাল রচিত “‘পদ্মগন্ধা-উপাখ্যান’, 
(১৮৬৪), জগগ্ষজ্বর দেব সরকার চৌধুরী রচিত ‘অব্োদাহ-কাব্য’ (১৮৯৭), 


"4 


গাগা 


© 


বাংল! আখ্যায়িকা-কাব্য ৩১ 


ব্ৰজনাথ মিত্র রচিত “কাদক্বরী-কাবা* (১৮৬৯), প্রফ্ুল্লচন্দ্র বন্দ্যোপাধ্যায় রচিত 
“সম্বরণবিজয়-কাব্য” (১৮৬৯), এবং হুরিমোহন মুখোপাধ্যায় রচিত ‘অদৃষ্ঠ- 
বিজয়’ (১৮৮১) পাওয়া যায়। 

বিদেশী কাহিনীর বিষয় অবলম্বনে“এই সময়ে আনন্দচন্দ্ৰ মিত্র ‘হেলেনা- 
কাব্য’ (১৮৭৬) রচনা করেন। 

রাম-সীতা, অর্ছুন-অভিমন্র্য, শিব-দুর্গা, রুষ-াধা এবং ব্রহ্মা ও বিফু 
বাঙ্গালীর মানসলোকের অনেকখানি, স্থান অধিকার করিয়াছিলেন,। কবিগণ 
এই-সকল দেব-দেবীর নিমিত্ত কখনও বাৎ্সল্য-রসে পরিঞ্ুত হইয়াছেন, কখনও 
পত্বীরূপে প্রেম নিবেদন করিয়াছেন, আবার কখনও ভক্তরূপে আরাধনা 
করিয়াছেন। ইহাতে অনেক অলৌকিক ঘটনার অবতারণা করিয়া! দেব- 
মহিমা প্রকাশের প্রশ্নাস থাক! সত্বেও স্থানে স্থানে কবি-হৃদয়ের ভাবপ্রবণতা 
ও ন্েহশীলতা! ইহাদের বাঙ্গালীর নিজস্ব বৈশিষ্ট্যে মপ্ডিত করিয়াছে। 

এট কাব্যগুলির দেবদেবী-চরিত্রে দেবোচিত ও মানবোচিত দোবগুণের 
সমাবেশ দেখ! যায়। কখনও অস্থর নিধন করিতে দেবগণের সকল চেষ্টা বার্থ 
হইতেছে আবার কখনও মহাশক্তির আরাধনা! করিয়া তাহারা শক্তিলাভ 
করিতেছেন এবং আন্তরিক শক্তিকে পরাভূত করিতেছেন । স্থযোগমত স্থানে 
স্থানে তত্ব ব্যাখ্যা করিয়া কাব্যকে কাহিনীর উর্ধে তুলিবার চেষ্টাও ইহাদের 
মধ্যে দেখ! যায় । স্থলবিশেষে দেবগণের পরাজয়ের কারণ হিসাবে এক্যহীনতা, 
দেশস্রোহিতা, ন্বাথপরতা৷ প্রভৃতি দেখাইয়া স্বদেশ্রীতির মহিমা কীত্তিত 
হুইয়াছে। সব কাব্যেই দেবান্ুগৃহীত ব্যক্তিকে এশ্বরিক শক্তি-সাহাযো উদ্ধার - 
লাভ ও স্বমহিমাম্স প্রতিষ্।। অঞ্জন করিতে দেখা যায়,। ছুদ্কতকারিগণ প্রথমেই 
যত শক্তিশালী ও সসুক্রত হউক না কেন-_-অত্যাচার ও পাপের পরিণাম: 
হিসাবে তাহাদের পতন ও ধ্বংস অবশ্বান্তাবিরপেই আসিয়াছে । অনেক 
কাবো ছুক্কতকারিগণের প্রতিও কবিহৃদয়ের সমবেদনা ও মমত্ববোধ লক্ষণীয় । 
কাব্যে তাহার! নৃতন স্বর আনিবার চেষ্ট। করিয়াছেন এবং অনেক ক্ষেত্রে কুত- 
কাধ্য হইয়াছেন । আবার কোন কোন কাব্যে বিদেশী দেবদেরী-চরিত্রের প্রভাব 
দৃষ্ট হয়, কিন্ত তথাপি তাহারা সম্ূ্ণন্ধপে বিদেশী হইয়া যায় নাই। ওয় 
সব কাব্যে শিবলোক, বিষ্ণলোক, ত্রক্ষলোক, মত্ত্যলোক, এবং নরকের বর্ণনা 
স্থান পাইয়াছে। ইহাদের উপরেও বিদেশী সাহিত্যের প্রভাব দৃষ্ট হয় । 


১৯ বাংলা আখ্যায়িকা-কাব্য 


এই কাব্যগুলির মধ্য সাধারণতঃ করুণরস, বীররস, ভয়ঙ্কররস ও 
মধুররসের সমাবেশ দেখা যায়। নিষ্। ও ত্যাগ, সাহস ও বীধ্য, আরাধনা 
ও একাগ্রতার দ্বার! মানুষ কতখানি শক্তি ও এরশ্বধ্ের অধিকারী হইতে পারে 
তাহাই ছন্দে ও ভাবে ইহাদের মধ্যে-বূপ পরিগ্রহ করিয়াছে । অনেক ক্ষেত্রে 
আবার মাহ্বকে দেবতার হাতের ক্রীড়নকক্ষপে ভাগ্যের বিপর্ধ্যয়-স্বোতে 
ভাসিতে দেখা! যায়। এই-সকল ঘটনার মধ্যে বিভিন্ন রস বিভিন্ন ভাবে 
পরিবেশিত হুইগ্ন| মানবকে এক অলম্ঘ্য শক্তির ও অনির্বচনীয়ের ইঙ্গিত দিয়া 
যায়। 

ইহাদের গঠনরীতিতেও ক্লাসিক-রীতিই পরিশ্ফুট, যদিও তাহাদের সার্থকতা 
সম্বন্ধে সন্দেহের অবকাশ রহিয়াছে। বেশীর ভাগ কাব্যই ত্রিপদী, পয়ার 
চৌপদী, মালঝণাপ, তোটক ও অমিত্রাক্ষর ছন্দে রচিত। কেহ .কেহ্‌ বাংলা 
কাব্যে সংস্কৃত ছন্দ প্রবর্তনের চেষ্টা করিয়াছিপেন। কিন্ত পাঠক-সমাজেন্ন নিকট 
তাহা সমাদর লাভ করে নাই। জ্রনেকে মাইকেলের অন্থকরণে অমিযত্াক্ষর 
ছন্দ ব্যবহার করিয়া কিছুটা! ক্রতিত্বের পরিচয় দিয়াছেন--কিন্ধ আবার এই 
ছন্দ ব্যবহারের অকুতকাধ্যতাও অনেকের কাবাকে ব্যর্থ করিয়া দিয়াছে । 

পৌরাণিক কাব্যগুলির মধ বাঙালী কবি-মানসের একটি ধারা পাওয়া 
যায়,__তাহ! কেবল অলৌকিক শক্তি, আধিভৌতিক ঘটনাবলী, আধ্যাত্মিক 
তবব্যাখ্যা, নিজ নিজ মত ও পথের সমর্থনে ছন্দ ও কলহে পূর্ণ নয়। ঝাঁালী 
কবিগণ দেবতাকে শ্রদ্ধা-ভক্কি ও ভয় ছারা কেবল আরাধ্য দেবতা করিয়া 
রাখেন “নাই, _স্দেহ-প্রেম-ভালবাসা, মান-অভিমান ছার! নিজেদের আত্মীয় 
করিয়া তুলিয়াছেন, এইজন্তই কাব্য গুলি কেবল ধণ্মকাহিনী না হইয়া সাহিত্য 
হইয়া উঠিয়াছে ॥ 4 


> 


মেখনাদবধ কাব্য_মাইকেল মধুস্থদন দত্ত রচিত মেঘনাদবধ কাব্যটি 
১৮৬১ আন প্রকাশিত হয়। ইহা রামারণের কাহিনীর অংশ লইয়া! রচিত 
হইলেও পুরাতন ভাব-ভাবা-ছন্দের মূলে বিরাট পরিবর্তনের আলোড়ন সপ করে 
এবং এই কাব্যের প্রধান মৃল্য-বিচার তাহা ছারাই নিরূপিত। বিদেশী সাহিত্যের 


© 


বাংলা আখ্যায়িকা-কাব্য : ৩৩ 


প্রভাব এই কাবোর উপর যতখানি কার্যকরী, এই কাব্যখানির প্রভাব বাংলা 
কাব্যজগতে তাহা অপেক্ষা শতগুণ অধিক। ইহা কেবল মিত্রাক্ষর ছন্দের 
শৃঙ্খল ভঙ্গ করে নাই, ছন্দে ওজন্থিতা, বঙ্কার ও নৃতন গতি দান করিয়াছে; 
ভাষার ক্ষেত্রেও নামধাতু প্রভৃতির প্রয়োগ ছারা অনেক প্রবৃদ্ধি সাধন 
করিয়া কাব্যের ভাষাকে নূতন রূপ দান করিয়াছে । ক্লাসিক মহাকাব্যেরও 
স্থর-ধ্বনি, ভাব-ভাষা ইহার মধ্যে মুদ্তি পরিগ্রহ করিয়াছে এবং স্থানে স্থানে 
লিরিক কবিতার স্থর ধ্বনিত হইয়া! পরবত্তা কাব্যধারার স্থচনা করিয়াছে । 
এক কথায় বলা যায় এক নৃতন বলিষ্ঠ দৃষ্টিভঙ্গি এই কাব্যে আস্মপ্রকাশ করিয়। 
বাঙল! কাব্যক্ষেত্রে নৃতন গতিপথ ও প্রবাহ আনিয়া সাহিত্যকে সম্বদ্ধিশালী ও 
প্রাণবন্ত করিয়াছে। 

এই কাৰ্য সদ্বদ্ধে বিস্তৃত আলোচন! বাহুলামাত্র । 

বালিবধ-কাব্য-_“বালিবধকাব্য” গিরিশচন্দ্র বস্থ কর্তৃক রচিত ও ১৮৭৬ 
“্রষ্টাব্দে প্রকাশিত হয়৷ রামষচন্্র-কর্তৃক বালিবধ, এই কাব্যের বিযয়বস্ধ । 
ইহা সাতটি সর্গে সমাপ্ত এবং অমিত্রাক্ষর ছন্দে রচিত । কিন্ত ছন্দ কোথাও 
কাব্যকে গতি বা সৌন্দর্য্য দান করিতে পারে নাই । অমিত্রাক্ষর ছন্দ সম্বন্ধে 
কবির অজ্ঞতাই কাব্যে প্রকাশিত হইয়াছে। ভাষা অথথ দুরূহ ও আড়ষ্ট 
হইয়াছে । ছন্দ ও ভাষার দিক দিয়! কাব্যটিকে সার্থক বলা চলে না। 

কাহিনী-বিন্াসের ক্ষেত্রেও কবি নৈপুণ্য প্রদর্শন করিতে পারেন নাই । 
কোথাও ভাব বা কল্পনার স্পর্শ নাই__কেবল ঘটনার বর্ণনা ও বিবৃতি, 
কাব্যটিকে প্রাণহীন করিয়া তুলিয়াছে। তৃতীয় সর্গে বালি পরাজিত ও 
আহত হইবার পর কাব্যকে বিলাপের দ্বারা! অযথা দীর্ঘ .কুরা হইরাছে। বালি 
বধ হইবার পরেও কাব্যকে আরও চারিটি সর্গে টানিয়া করার জন্য 
কাব্যের সমতা ব্যাহত হইয়াছে এবং কাব্যরস ক্ষু্ হইক্সাছে। চকরিত্র-চিত্রণে 
কোথাও প্রাণ সঞ্চারিত হয় নাই। রামচন্দ্র, লক্ষ্মণ, বালি, স্থগ্রীব, অঙ্গদ, 
তারা প্রভৃতি আপন আপন ভূমিকায় নিজ নিজ কর্তব্য করিয়া গিয়াছেন। 

রামচন্দ্র-কর্তৃক তারাকে উপদেশদানচ্ছলে কাব্যে তত্ব-ব্যাখ্যাও স্থান 
পাইয়াছে। 

্রন্থকর্তা সম্বন্ধে কিছু জানা নাই । হিন্দু কলেজের এক ছাত্র হোৌমারের 
ইলিয়ডের ইংরাজী অনুবাদ বাংল! পদ্যে অন্বাদ করিমাছিলেন_ €১৮৩৯)। 


৩ 


101 বাংলা আখ্যায়িকা-কাব্য 


ইনি মিণ্টনের ‘Parsdi5 7,০৪৮" এর ভাব অবলঙ্গনে ৭ সর্গে “স্বগিষ্ট-কাব্য’ 
রচনা করিয়াছিলেন_( ১৮৬৯ )। ‘বালিবধ’ তাহারই রচনা হওয়া সম্ভব । 

ভার্গববিজয়-কাব্য-_১৮৭৭ খ্রীষ্টাব্দে গোপালচন্দ্র চক্রবর্তী কর্তৃক রচিত 
পভার্গব-বিজয়” কাধ্যটি প্রকাশিত হয়। রামচন্দছের নিকট পরশুরামের 
পরাজয়_কাব্যের বিযয়বস্ত । প্রত্যেক সর্গের প্রারস্তে সেই সর্গে বণিত 
তালিকা দেওয়া আছে। প্রথম নিচ বা ক্র তালিকার দার 
বিষয়বস্ত সম্বন্ধে কবি লিখিয়াছেন। 

তারপর কবি ভারতীয় ও ইউরোপীয় কবিগণের বন্দন! করিম্সাছেন__দেবী 
সরব্বতীর ক্ুপাভিক্গ! করিয়াছেন-__অবশেষে মাইকেলের নিকট শিশ্াত্ব স্বীকার 
করিয়াছেন। 

কাব্যটি যোলটি সর্গে বিভক্ত । প্রথম তিন সর্গের ভাষা অত্যন্ত দুরূহ 
নূতন শব্দ স্থষ্টি করিতে গিয়া কবি ভাষাকে অষথ| কষ্টকর ও জটিল করিয়া 
তুলিয়াছেন। চতুর্থ সর্গ হইতে ভাষা কিছুটা সরল ছুইয়াছে_তাহাতে কাব্যে * 
গতি আসশিয়াছে। ইহা অমিত্রাক্ষর ছন্দে রচিত__ছন্দের উপর কবির 


* «কিছুটা দখল আছে। 


বিষয়-বিন্যাসে কৰি কৃতিত্ব প্রদর্শন করিতে পারেন নাই। মহাকাব্য 
রচনা করিতে গিয়| কবি কাব্যটিকে অযথা দীর্ঘ করিয়াছেন এবং তাহা! দারা 
কাব্যরস ক্ষণ হইয়াছে। ভ্ার্গবের পরাজয়ের পরেও কাব্যে ৫টি সর্গের 
অবতারণ! ও দৃশ্যাদি-বর্ণনা এবং নিজ্--পরিচয় প্রভৃতি উল্লেখে কাব্যের তুলনায় 
বিষয়বস্ত অকিঞ্চিংৎকর হুইয়া পড়িয়াছে। বিযয়বস্তর বিস্তৃতি নাই এবং বিষয়- 
নির্বাচন কৰির,সার্থক হয় নাই । 

চকরিত্র-চিত্রশেও করি দক্ষতা প্রদর্শন করিতে পারেন নাই। ভার্গবের 
চরিত্রে সীতাকে বিবাহ করিবার বাসন! সম্পূক্ত করিয়! হীনভাবাপন্ন করা 
হুইয়াছে। রামচন্দ্রের চরিত্রটি হুন্দর ও সমুত্রত_লক্ষ্মণ ক্রোধী এবং দশরথ 
পুত্রের অকল্যাণ আশঙ্কায় হতজ্ঞান। দশরথকে এরূপ ছুর্ববলচেতা না করিলেই 
ভাল হইত। এক কথায় বল! চলে কাব্যটি সার্থক হয় নাই । 

মুকুট উদ্ধার_হরিমোহন সুখোপাধ্যাক্ম “ঘুকুট-উদ্ধার কাব্যটি রচনা 
করেন । ইহা ১৮৮১ খ্রীষ্টাব্দে প্রকাশিত হয়। রামায়ণের সীতাহরণ ইহার বিষয়- 
বন্ধ কিন্তু ইহার কাহিনী-অংশ রামায়ণ হইতে পৃথকৃ। সীতা আব/-রাজলক্্ী 


© 


বাংল! আখ্যায়িকা-কাব্য ৩৫ 


_রামচন্দ্রের পত্নী নহেন। তিনি রাবণ-গৃহে বন্দিনী এবং তাহাকে 
উদ্ধার করিবার জন্যই যুদ্ধ। দশরথ যুদ্ধে পরাজিত ও বন্দী হন। রাবণ 
অন্যান্য রাজাদিগকে পরাজিত করিয়া ভারতবর্ষে নিজের একাধিপত্য স্থাপন 
করিয়াছেন। মন্দোদরী কৌশল্যার স্থান অধিকার করিবার জন্য ব্যন্ত। 
দেবতার রোষ জাগরিত হইল এবং রামচন্দরের হারা তাহারা রাক্ষস-রাজকে 
দমন করাইয়া ‘সীতার’ উদ্ধার সাধন করাইলেন। কাব্যে স্বদেশপ্রীতি মুখ্য 
স্থান অধিকার করিয়াছে। দেশের স্থাবীনতা ও পরাধীনতা! লইঘা কাব্যের 
স্থর ঝন্কত এবং সমস্ত ঘটনার মূলে স্বদেশের উদ্ধার ও উন্নতি-সাধনের চিন্তা ও 
উপায় সম্প্‌ক্ত। উনবিংশ শতাব্দীর নবচেতনার পটকূমিকায় পৌরাণিক 
কাহিনীর সমাবেশ ইহাতে কৰি যেমন করিয়া! অস্কিত করিয়াছেন এমন করিয়া 
আর কোন কাব্যে দেখা যায় ন!। ইহাকে ঠিক পৌরাণিক কাহিনীও বলা 
চলে কি না তাহাও বিবেচ্য । কারণ দশরথ, কৌশল্যা, রামচন্দ্র, সীতা, রাবণ, 
অন্দোদরী, ইন্দ্রজিং, বিভীষণ, সরমা প্রভৃতি নামগুলি থাক! সত্বেও তাহাদের 
চরিত্রগত বৈশিষ্ট্য এবং কাধ্যকলাপ অন্তযরূপ । যাহা হউক, কাব্য-ভিসাবে 
গ্রন্থটি সুন্দর ও মৰ্দ্মস্পশী । Ay 

ইহা! চতুৰ্দ্দশ উচ্ছ্বাসে বিভক্ত । 

প্রথম উচ্ছাস _সরযূর তীরে একাকিনী বলিয়া নান কৌশল নিজের 
ুর্ডাগ্যের জন্য বিলাপ করিতেছেন। রহ 

নীরবে আসীন__চিত্ত চিন্তায় জড়িত ; 
যেন রে হতাশা-মৃষ্টি পাযার্ণে ক্ষোদ্দিত। (> পৃঃ) 


তিনি সব দেব-দেবীকে স্মরণ করিতে লাগিলেন । ইহাতে হ্াদেৰ বিচলিত 
হুইলেন। সারি অকুণের দ্বারা কৌশল্যাকে সাস্থনা দান করাইলেন। 
দ্বিতীয় উচ্ছাস_লক্কায় আনন্দ-উৎসব চলিতেছে । কোৌশল্যার সিংহাসনে 
মন্দোদরীর 'অভিযেক হইবে। শচীদেবীকে অন্দোদরীর সজ্জাবিধানের নিমিত্ত 
আনা হইলে তিনি মন্দৌদরীকে সক্ষিত করিলেন এবং কৌশল্যার কথা চিন্তা 
করিয়া ছুঃখিত-অস্তরে চলিয়া গেলেন। সিংহাসনে অভিষেকের নিমিত্ত 
রাবণ ও মন্দোদকীর যাত্রাকালে ব্রহ্মা তাহাদের নিবৃত্ত করিবার চেষ্টা করিয়া 
ব্যর্থকাম হন এবং পরে মহাদেবের চরণে সকল সংবাদ জ্ঞাপন করেন । মহাদেব 


৩৬ ০ বাংল! আখ্যারিকা-কাব্য 


ক্রুদ্ধ হুইয়া বীরভত্রকে নিন্দ ত্রিশূল দিয়া সকল সংসার ধ্বংস করিতে আদেশ 
করিলেন। রাবণ ও মন্দোদরীর রখ একটি তিস্তিড়ী-বৃক্ষে ধাক্কা খাইয়া 
ভূপতিত হইল। একটি স্বেনপক্ষী আসিয়া রাবণের মাথার মুকুট লইয়া গেল। 
আর অপরদিকে ুদ্ধ মহেশ্বরকে শান্ত করিয়া ভবানী তাহার কর্মের ভার 
গ্রহণ করেন এবং মায়া দ্বার! শচীদেবীকে সংবাদ পাঠান । তারপর কৌশল্যাকে 
সাস্বন! দিবার জন্য ত্রহ্জাকে তিনি মণ্ড্যে পাঠাইলেন । 

তৃতীয় উচ্ছাস__বৈজয়ন্ত-ধামে শচীদেবী ক্রোখে-ক্ষোভে দাসীর নিকট 
যুদ্ধে যাইবার বাসনা! প্রকাশ করিতেছিলেন । তখন মাক্সাদেবীর মুখে ভবানীর 
আদেশ পাইয়া তিনি যন্ত্যে আসিলেন এবং পূর্বের গৌরবময় স্মতিসকল 
স্মরণ করিয়া দুঃখ প্রকাশ করিতে লাগিলেন । এমন সময় সঙ্গীতের ধ্বনি 
অস্থসরণ করিয়া তাহারা! দেখিলেন এক সৌম্যমৃষ্টি বৃদ্ধ ব্রাহ্মণ ভারতের 
পূৰ্ব্ব গৌরব ও বর্তমানের হীন অবস্থার উল্লেখ করিয়া বীণ! বাজাইয়া গান, 
করিতেছেন ২ 

আছে সেই আৰ্ধ্যপুত্ৰ অযোধ্যা-কুবন-__ 

॥ আছে সেই হিমালয় দণ্ডক কানন। 

কিন্ত সে গভীর স্বরে কাপাইয়া চরাচরে 
দামামা দুন্দুতি তেরী বাজে না ভীষণ। 

কোদণু-টক্কার ঘন হয় হস্তী গরজন 

করে না বিদার আর অবনী গগন । 
নীরব সমর-শংখ নিজ্রায় মগন । (৩৬ পৃঃ) 


ইহা হেমচন্দ্রের “ভারত-সঙ্গীত” কবিতাটির পঙ ক্রিগুলি স্মরণ করাইয়া দেয়) 
গীতধ্বনি বন্ধ হইলে ভবানীদেৰীর সহিত শচীদেবীর পরামর্শ হইল । রামচন্দ্রকে 
সৌদামিনীর এবং চামুণ্ডার তেজ দ্বার! উদ্দীপিত করিয়া স্বদেশ-উদ্ধার-কাধ্যে 
নিযুক্ত কর! স্থির হইল। 

চতুর্থ উচ্ছাস রাজা দশরখ বক্ষ-কারাগারে. আবদ্ধ । পুত্র, পুত্রবধূ, জায় 
ও পরিজনবর্গ বনে বাস করিতেছেন। একদিন রাত্রে রামচন্দ্র সরোবরকূলে 
বলিয়া চিন্তায় মগ্ন ছিলেন। এমন সমস্স তিনি দেখিলেন-__কখনও অন্ধকারে 
চারিদিক আবৃভ হইতেছে_ কখনও আগুনের ঝলকে উদ্ভাসিত হইয়া 


i 





© 


“বাংলা ব্মাখযাক্সিকা-কাব্য ত 
উঠিতেছে_-কখনও ুকম্পন__কখনও সব স্থির এবং শান্ত । এক নিরাভরণা 
রমমী-সুত্তি নৃত্য করিতে করিতে নিকটে আলির! তৃষ্ণা দূর করিবার জন্য রক্ত 
চাহিলে তিনি বক্ষ বিদীণ করিয়া রক দিলেন। চারিদিকে জয়ধ্বনি উঠিল 
এবং রক্রবিন্দু হইতে শত শত মহাবীরের উৎপত্তি হইল । রামচন্দের প্রশ্নের 
উত্তরে রমণী নিজ পরিচয্ন দিলেন 
ভারত-নন্দিনী আমি হে দামিলী 
বেড়াই নাচিয়! সকল দেশে । 
যৌবনের ঘট! সৌন্দর্য্যের ছটা 
খেলায় তরঙ্গ শরীরে হেসে ॥ 
লহরে লহুরে শিহরে শিহরে 
কখন নাচি লো মেঘের কোলে । 
পৰন-হিলোলে জলখি-কল্লোলে 
কথন খেলি লে| ভীষণ রোলে ॥ -_(২-৫৩ পুঃ ) 


শৌদামিনীর বর্ণনাটি হন্দর ও ভাবময়। সৌদামিনী চলিয় গেলে আবার এক . 
ভয্নন্ধরী সুস্ধি আপিলেন। মায়াবিনী ভাবি! রামচন্দ্র অস্ত্র । নিক্ষেপ করিয়া, 
বর্ম হইলেন । ”y 
তারপর চামুণ্ডার পরিচয় পাইয়া ছুঃখিত-অন্রে রামচন্দ্র কহিলেন_ 

নির্বাণ বন্ধিরে আর বৃথা বারবার 

দিও না আহুতি দান, মিনতি চরণে । 

স্থখের ভারতে উমা! কি রেখেছ আর? 

্র্ণভূমি আধ্যতূমি কান্দি মকরুন্থান 

নিবিয়াছে দীপাবলী ; ঘোর অন্ধকার 

ঘেরিয্াছে সমুদায় ; মেদিনী বিমান 

ফাটিতেছে আর্তব্বরে_ভারত-সন্ধান 

ক্িরিতেছে অন্রের আশে দুয়ারে ছুষ্ার 

উন্নত হিমাত্রিশৃঙ্গ করিছে চুম্বন 

অধম শৃগাল-পদ-_ স্বচক্ষে এবার 


© 


hes বাংল! আখ্যায়িকা-কাব্য 


ধুলায় লুষ্টিত হয়ে করিব রোদন 
না দেখিলে নহে, দেবি { মনের মতন ? 
_(৬:-৬১ পূঃ) 
রামচন্দ্র দেবীর নিকট রাক্ষসগণকে বধ করিবার শপথ গ্রহণ করিলেন এবং 
গৃহে ফিরিয়! পত্নীর নিকট বিদায় চাহিলে তিনি রামচচ্বকে ৰুহিলেন_ 


যাবে নাথ, যাও রণে নিষেধ না করি 

বীর হয়ে রবে কেন কাপুরুষ ভাবে? 

লতিবে অক্ষয় কীত্তি ধহর্ব্বাণ ধরি 

স্থষশ কুন্থমে মণি-মুকুট সাজাবে। _ (৬৫-৬৮ পৃঃ) 


রামচন্দ্র উষাকালে হিমাজিশিখরে আরোহণ করিয়া সকলকে আহ্বান 
করিতে লাগিলেন 
২ আবার, 
বনী গগন হোৌকরে বিদ্বার। 
বাজবে দুন্দুভি বাজ ভয়ঙ্কর 
দানব মানবে করিয়া কাতর । ২) 


এস্থলেও ‘ভারত-সঙ্গীত’ কবিতার স্বরটি ধ্বনিত, হইয়াছে। সৈন্যগণ যুদ্ধের 
জন্য মিলিত হইল । 
পঞ্চম উচ্ছবাস-_কোৌশল্য! যখন বিলাপ করিতেছিলেন তখন রঙ্গ! তাহাকে 
ভবানীর আদেশ জানাইলেন এবং শচীদেৰী চামুণ্ডার তেজে শক্তিশালী রামচন্দ্র 
Uh Se posh Aredia 3 
এ রদ পার আনন্-উৎসনেত (লে নিন নিলি শরির ও 
সকলে যুদ্ধের জন্য প্রস্থত হইয়া! আসিল । প্রচণ্ড বি মাস 
পরাজিত করিয়া গৃহে ফিরিলেন । 
সপ্তম উদ্ছবাস_-কোৌশল্যা রাষচন্দের দেহে আঘাতের চিহ্ন দেখিয়া তাহাকে 
যুদ্ধে খাইতে নিষেধ করিলেন । রামচন্দ্র তাহাকে অনেক ভাবে বুঝাইয়! যুচ্ধে 
গিয়া! পুনরায় ইন্দ্রজিৎকে আঁহত করিলেন । ক্রুদ্ধ রাবণ যুদ্ধে আসিলে তাহার 
বাণে রামচন্দ্র নিহত হইলেন । 


© 


বাংল! আখ্যায়িকা-কাব্য ৩৯ 


অষ্টম উচ্ছাস সৰ্দ্যদেৰ রাক্ষপগণের বিরুদ্ধে দেবগণকে উত্তেজিত করিতে 
লাগিলেন। আধ্যকুললক্ী জানকী রামচন্স্রের মৃত্যু-সংবাদ দিয়া অভিমান 
প্রকাশ করিলে হুতাশন ক্রুদ্ধ হইলেন এবং দেবতার! সকলে যুদ্ধের জন্য প্রন্তত 
হইলেন ৷ নিয়তি জ্আসিয়া সকলকে নিবৃত্ত করিয়া! ভারতবর্ষের ভবিস্াৎ 
দেখাইলেন-_-ভারত পুনরায় গৌরব লাভ করিবে__কৌশল্যা-মাতার শিরে 
অযোধ্যার মুকুট শোভা পাইবে এবং রাক্ষসকুল বিনষ্ট হইবে । তবে এ-সকল 
কাধ্য কিভাবে সম্পাদিত হইবে তাহা ইন্দ্র কলির নিকটে জানিতে পারিবেন । 
জানকী আস্বন্ত হইয়া কারাগারে প্রত্যাবর্তন করিলেন এবং ইন্দ্র কলির উদ্দেশ্যে 
গমন করিলেন। 

নবম উচ্ছাদ_-কলির রাজধানীর বর্ণনা ও কাধ্যকলাপের বনি! অন্দর | 
কলির ধূর্ভতাও কিছু প্রকাশিত হুইয়াছে। প্রথমে ইন্দ্রকে ন! চিনিবার ভান 
করিয়া তিনি ইন্দ্রকে অগ্রিকুণ্ডে নিক্ষেপ করিবার আদেশ দেন। পরে সমস্ত 
বিষয় অবগত হইস্সা এই সর্ভে সাহায্য করিতে সম্মত হন যে ইন্দ্র মনে রাখিবেন 
বিপদের সময় দেবরাঙ্গকেও কলির নিকটে আসিতে হয়। 

দশম উচ্ছাস--ব্বলিরাজ বিভীষপকে -গৃহবিরোধের উপদেশ দিলে বিভীষণ 
প্রথমে ক্রুদ্ধ হন। কিন্ত অবশেষে তাঁহাতেই মঙ্গল মনে করিয়া সেই পথ 
অবলম্বন করেন এবং পত্নী সরমার সাহায্যে রাজা দশরথকে কারাগৃহ হইতে, 
মুক্ত করেন। 

একাদশ উচ্দ্বীস__রামচন্দ্রের স্ত্রী সরলা স্বামীর ম্বত্যুতে শোকাকুল হইয়া 
খাবা লহ 0 গমন 
করিলেন। + 

দ্বাদশ উচ্ছাস__রাম অমৃত সিঞ্চনে পুনজ্জীবন বৈ রাবণের 
২১০৮2 ইন্দ্ৰজিত 
নিহত হইলেন-_রাবণ পলায়ন করিলেন । 

"ত্রয়োদশ উচ্ছাস__পরাজিত রাবণ রুদ্ধ রোধে ক্কুলিতে লাগিলেন । নিজের 
হৃত শক্তিকে ফিরাইয়! আনিয়া পুনরায় যুদ্ধে যাইতে প্রবৃত্ত হইলে দৈববাণীতে 
শুনিলেন_-উমা এবং উমাপতি তখনও তাহার প্রতি সদয় আছেন এবং তনি 
যদি জানকীকে ফিরাইয়া দেন তবে তাহার মঙ্গল হইবে। মন্ত্রীরাও রাবণকে 
সেই কাৰ্য্যে পরামর্শ দান করিলে তিনি জানকীকে দশরথের নিকট প্রতার্পণ 


টি বাংলা আখ্যায়িকা-কাব্য 


করিবার সঙ্কল্প করিলেন । কিন্ত মন্দোদরী আসিয়া তাহাকে সে কাজে নিবৃত্ব 
করিয়া যুদ্ধে পাঠাইলেন ॥ 
চতুদ্দশ উচ্ছাস__দশরখ ও রাবণের যুদ্ধ হইল। দেবভাগণ যুদ্ধে যোগদান 
করিলেন । রূতিদেবী দশরথকে প্রভূত সাহায্য করিলেন । বিভীষণ দশরথকে 
ব্ৰহ্মাত নিক্ষেপের পরামর্শ দিলেন এবং তাহাতেই রাবণ হৃত হইলেন ।- ভারতের 
হৃত-গৌরব ফিরিয়া আসিল এবং__ 
< আনন্দে ধরিয়া দিব্য অভিনব ছবি 
নিশ্থল আকাশে আসি দেখা দিল! রবি 
কেন্দ্রে কেন্দ্রে প্রতিঘাৎ করি ভীম ভাবে 
ভারত মঙ্গল বাস্ত বাজে ঘোর রাবে। -_( ১৯* পৃঃ) 


কাব্যটিতে- চরিত্রচিত্রণও স্বন্দর হুইয়াছে। কোন চরিত্রই ক্ষুণ্ন হয় নাই । 
ইহাতে পদ্মার, ত্রিপদী, চৌপদী ক ক খ গ গ খ খ রূপে সপ্ত পঙ-ক্রির প্তবক 
ও অমিতআ্রাক্ষর ছন্দ বাবহৃত হইয়াছে। ভাষা সহজ ও গতিশীল এবং স্থখপাঠ্য। 

‘সাধারণী’, ‘সোমপ্রকাশ’, ‘বান্ধব’, ‘নবজীবন’ প্রভৃতি *সমসামস্িক পত্রিকা- 
গুলিতে কবির রচনা প্রকাশিত হইত । তাহার অন্যান্য কাব্য ‘অদৃষ্ট-বিজয়’ 
(১৮৮১), ‘বষ্টম বউ' (১০৮২), ‘শিবাজীর ভবানী-পূজা’, 'জীবন-ষ্গীত", প্রভৃতি 
পাওয়া যায়। ‘যোগিনী’ এবং ‘কমলাদেবী’ নামক দুইখানি উপপ্তাসও তিনি 
রচনা করিয়াছিলেন। 

দশাস্য-সংহার-কাব্য_শশিভূষণ মন্জুমদার কর্তৃক রচিত ‘দশাস্তা-সংহার- 
কাব্য’-টি ১৮৮৩ খ্রীষ্টাব্দে প্রকাশিত হয়। শূর্পণখার নাসিকা ও কর্ণ ছেদনের 
পর রাবণ-সভায় শূর্পণখার উপস্থিতি ও সমস্ত সংবাদ জ্ঞাপন হইতে রাবণবধ 
পর্য্যন্ত কাব্যে বপিত হইয়াছে। ইহা গদ্ধে-পদ্ভে রচিত । কাব্যে চতুদ্দশটি সর্গ 
রহিয়াছে। 

শগ্যাংশ-_রাবণ-সভাম্ম শূর্পণখার আগমন এবং আত্ম-অবমানন! বর্ণনা 
কাবপ-কর্তৃক মারীচকে আদেশ দান ও শ্বর্ণস্থগের অব্তারণা__নীতাহরণ__. 
টায় যু্ধ-ও রামকে সংবাদ দান এবং সবত্যু-_স্রীবের সহিত রামচজের 
মিত্রতা_বালিবধ__হুহুমানের লক্কায় গমন, সীতার সহিত সাক্ষাৎ এবং 
লঙ্কাদহন__রামচন্দ্রের সীতার সংবাদ প্রাপ্তি । 


ভি 


বাংলা আখ্যায়িকা-কাব্য ৪১ 

পদ্ধাংশ--সাগরে সেতু-নিশ্মীপ__লঙ্কা-আক্রমণ_বিভীষপের অপমান ও 
রাবণ-পক্ষ ত্যাগ__রাবণপুত্রগণের যুদ্ধক্ষেত্রে প্রাপত্যাগ-_কুস্তকর্ণের পরাজয় ও 
নিধন__েঘনাদ-বধ, শক্তিশেলে লক্ষণের স্বৃত্যু__হহুমান-কতৃক গন্ধমাদন-পর্ববত 
আনয়ন ও লক্ষণের পুনর্জীবন প্রাঞ্চি _রাবণের যুদ্ধক্ষেত্রে প্রাণত্যাগ ও 
শেষরুত্য । 

গঞ্চাংশ রচনায় কাব্যটি ক্ষ হয় নাই__অনেকখানি নৃতনত্থ আনিতে সক্ষম 
হইয়াছে । গগ্যাংশ প্রাচীন-রীতি-বচ্দিত। ছেদ প্রভৃতি যথোপযুক্তভাবে 
ব্যবহৃত হুইয়াছে। ভাষায় উপমা-উৎপ্রেক্ষা, এবং অন্ুপ্রাসের বাহুল্য থাকিলেও 
ভাষ। অনেকখানি সহজ ও সরল। যেমন__ 

“দশানন ও সারণ এইরূপ কখোপকখন করিতেছেন, এমন সময়ে সকল 
ভুবন-প্রকাশক দিনমণি অংশুমালী অন্তাচল-শিখরে অধিরোহণ করিলেন; 
রাবণের অজ্ঞাতসারে রক্ষ:-কুল-গৌরব ভাস্করও যেন দিনমানের সহিত অবসান 
হইতে লাগিল । দিনকর সহজ ময়খমাল! সক্ষোচিত করিয়! প্রজ্ছলিত হুতাশন- 
সুদ্ধি ধারণ করিলেন । নলিনী দিনমণির বিরহে কাতর! হুইয়া অবনতমুখী 
হুইল ; পশ্চিম গগন ঈষৎ রক্কিমাকার হইল ।”__( ১৫ পৃঃ) 

পদ্যাংশে অমিত্রাক্ষর ছন্দ ব্যবহৃত হইয়াছে। ইহাতে মাইকেলকে 
অহ্ৃকরণের চেষ্ট! রাক্ষ্য করা যায়। ভাষা ও ছন্দ মন্দ নয়, তবে মাঝে মাঝে 
অহেতুক শব্দগুলিকে দুরূহ করিয়া তোলাতে কাব্যরস কিছুটা ক্ষণ হইয়াছে। 
একাদশ পরিচ্ছেদে ক খখ গগ রূপে ছন্দের মিল করিয়া স্তবক-রচন! দৃষ্ট হয় 
এবং ইহা ুখপাঠ্য। চরিআ-চিত্রণ মানুলী__বিশেষস্থ কিছু নাই। : ঘটনার মধ্যে 
দেবগণের অংশগ্রহণ ও ঘটনাকে নিয়স্থণ হুন্দরভাবে ব্যক্ত হইয়াছে । গদ্ এবং 

, পগ্ের মিঙিত ব্যবহার ব্যতিরেকে কাবাটিতে নুতনত কিছু নাই। 
লীতা-চরিত- কবি ক্ুফেন্দ্র রায় কর্তৃক রচিত “সীতা-চরিত" কাব্যটি ১৮৪৮ 
খ্রীষ্টাব্দে প্রকাশিত হয়। এই গ্রন্থ রচনার উদ্দেশ্য সম্বন্ধে কবি 'গ্রশ্থ-রচনা" 
গিকমাহ থাতযা ছেদ 

বালিকার! প্রাচীনাদিগের রচিত ব্রতকথা এবং 
কৰিতাওনি যজ্বপ শিক্ষা করিতে সচে্টিতা, জান না হওয়া কালতক অন্য 
গ্রন্থাদি শ্রবণে তজ্ূপ মনৌষোগ করে না। তন্বেতু স্থকোমল-মতি বালিকার 
্দয়-ক্ষেত্রে পবিত্র সীতা-বৃক্ষের বীজ বপন মানসে আমি বক্তা ও শ্রোতা 


© 


বাংলা আখ্যায়িকা-কাব্য 
উভয়কেই নারী,/সাজাইয়| এই ক্ষুত্রতম ‘“সীতা-চরিত’ গ্রস্থখানি প্রণয়ন 
করিলাম ।-- --- ৮ 
গ্রন্থটি চারিটি পরিচ্ছেদে সমাপ্ত । প্রত্যেক পরিচ্ছেদে প্রথম সোপান, 
“দ্বিতীয় সোপান রূপে বিভাগ আছে । সীতার জীবন-আলেখ্য ইহার বিযয়বস্ত ৷ 
প্রথম পরিচ্ছেদে ১৫টি সোপান রহিয়াছে এবং প্রারভ্েই__ 
« ওলো লো ভগিনি! অপূর্ব কাহিনী 
৫ সীতা-গুণ করি গান । 
সম্পত্তি-শালিনী, হও ভিখারিণী, 


শুনিলে ছুড়াবে প্রাণ ॥ = (> পৃঃ) 


“৪২ 





শব্দের ঝক্ধারে ও ভঙ্গিতে কবি রমণীস্থলত হুরটি প্রকাশ করিয়াছেন। এই 
পরিচ্ছেদে রামের হরধহু-তঙ্গ ও সীতাকে বিবাহ হইতে হহুমান-কর্তৃক সীতার 
অন্বেষণে লক্ষায় উপস্থিতি পর্য্যন্ত বণিত হইয়াছে। 
সীতার রূপের কথ! শুনিয়া এবং তাহাকে হরণ করিবার বাসনা করিয়া 
রাবণ কিন্ত মনে মনে অজ্ঞাত আশঙ্কায় অভিভূত হইলেন । 
অপূর্কা প্রাসাদে, বসিয়ে একাকী, 
চিন্তিতেছে লক্ষেস্্র | 
কি জন্য বিষাদে, মন থাকি থাকি, 
কাপিতেছে থর খর ॥ (২০ পৃঃ) 


মুল রামায়ণ হইতে কবি এখানে বিচ্ছিন্ন হইয়াছেন । 
আবার স্বর্ণ-সবগের ব্যাকুল আহ্বানে লক্ষ্মণ রামের সাহায্যের জন্য যাইতে না 
চাহিলে সীতা ভাহাকে তিরস্কার করিলেন _ 


এ-স্থলে বান্দমীকির রামায়ণের অঙস্ুকরণ লক্ষণীয় । 


© 


বাংল! আখ্যায়িকা-কাব্য ৪৩. 
রাবণ-কর্তৃক সীতা-হরণ বর্ণনা! করিবার পূর্বে কবি কান 7 


যখন যাহার দশা বামে হেলে বঙ্গ । 
দুর্বধাবনে তারে দিদি | বাঘে ধরে খায় ॥ _তেশ পৃঃ) 
s 


এই উপমা ও. ভঙ্গির মধ্যে পুনরায় মেয়েলি কথার ভঙ্গিটি ফুটিয়া উঠিয়াছে। 

দ্বিতীয় পরিচ্ছেদ ত্রয়োদশ সোপানে বিভক্ত । ইহাতে অশোক-কাননে 
সীতার অবস্থা হইতে সীতার অগ্রিপরীক্ষা এবং রামচন্দ্র-কর্তৃক রাবণ-বিজয় 
পর্য্যন্ত বণিত হইয়াছে। এখানেও যুদ্ধে যাইবার পুর্বে মন্দোদরী রাবণকে যুদ্ধে 
যাইতে নিষেধ করিলে রাবণ কহিলেন__ 


সমন্তই আমি জানি, স্বয়ং বিষ্ণু রুম ণি, 
অবতার রাক্ষস বধিতে । 

ওকথা কি আমি শুনি, রণেতে পশি এখনি, 
তাজি দেহ যাইব দ্বর্গেতে ॥ 4 05১ পৃঃ) 


এই স্থলে দেখা! যায় কবি কৃত্তিবাসের পদাক্ষ অস্রসরণ করিয়া রাবণকে জ্ঞানী 
ও ভক্তরূপে অক্ষিত করিয়াছেন । এই পরিচ্ছেদে কবি ন্বামচন্দ্র-চরিত্রের ও দুইটি 
দিক্‌ ব্যক্ত করিয়াছেন । সীতা লক্ষ্ষণকে চিত! জ্ঞালিতে আদেশ করিলে লক্ষ্মণ 
রামের অস্মতি চাহিলেন। রামচন্দ্র তাহাকে চিতা জালিবার আদেশ দিলেন । 
কিন্ত সীতা অগ্নিতে প্রবেশ করিলে তিনি কীদিয়! আকুল হইলেন এবং মুচ্ছিত 
হইয়! পড়িলেন। একদিকে কর্তব্য কঠোর এবং অপরদিকে প্রেমে কোমল 
রামচহ্গের চরিত্র অস্কিত করিতে গিয়া চরিত্রটি কিছুটা দুর্বল হইয়! পড়িয়াছে। 
তৃতীয় পরিচ্ছেদ ছয়টি সোপানে বিভক্ত । শরীরামচন্দ্রের অযোধ্যায় প্রত্যাবর্তন 
হইতে লবকুশের হাতেখড়ি পর্য্যন্ত ইহাতে লিপিবদ্ধ হইয়াছে। সীতার চরিত্রের 
অপূর্ব মাধুর্য এই পরিচ্ছেদে ব্যক্ত হইয়াছে । অত দুঃখের মধ্যেও সীত! নিজের 
জন্য দুঃখিত নহেন-_তাহার দুঃখ রামচন্দ্রের নিমিত্ত । তিনি কহিয়াছেন_ 
মম দুঃখ যত, ভাগ্যে লেখা ছিল, 


© 


hod বাংল আখ্যায়িকা-কাব্য 


চতুর্থ পরিচ্ছেদ তিনটি সোপানে বিভক্ত । রামরাজ্যের বর্ণনা হইতে 
সীতার ধরসীগর্ডে প্রবেশ পর্য্যন্ত ইহাতে বর্ণিত হুইয়াছে। এ-স্থলেও বাঁমচ্দ্র- 
হৃদয়ের দুইটি দিক্‌ প্রকাশিত হইরাছে। রামচন্দ্র সীতাকে বনবাসে দিয়া 
"অহরহ বিরহানলে দগ্চ হইতেছিলেন কিন্তু বাহিরে কেহই তাহার এই দুঃখের 
অভিব্যক্তি দেখিতে পায় নাই_ 


সীতা বনে দিয়ে রাজ্য করিছেন রাম । 
বিরহু-অনলে দগ্চ হন অবিরাম ॥ 

অশেষ গুণেতে তিনি পণ্ডিত যখন। 

অসাধ্য কি আত্মভাব করিতে গোপন ॥ (১৫৬ পৃঃ) 


কবি যে উদ্দেশ্য লইয়া গ্রন্থটি রচনা! করিয়াছেন তাহা কিছু পরিমাণে সার্থক 
হইয়াছে। কাব্যটি সহজ ও সরল ভাষায় রচিত__শিশুপাঠ্ের উপযোগী__ 
কোথাও জটিলতা বা ছুরূহতা! নাই ॥ কোন অবান্তর বর্ণনা বা ঘটনা নাই 
কেবল সীতার জীবনের সমস্ত ঘটনাগুলি নানা ছন্দের ভিতর দিয়! স্থললিতভাবে 
'অভিব্যক্ত হুইয়াছে। কোন কোন লোপানের প্রারন্ডে মেয়েলি কথার স্থর 
দিয়! কবি ইহাকে মহিলা-কবি-কৰ্তৃক রচিত মনে করাইবার প্রয়াস পাইয়াছেন। 
কোন কোন স্থানে রমণী-চরিত্রের দোষ-গুপের বিচার করিয়াছেন। কিন্ত 
কোথাও তাহা অসঙ্গত হয় নাই ব! মাত্রা ছাড়াইয়া যায় নাই। বণিত কোন 
চরিত্রও ক্ষণ হয় নাই । এক কথায় বল! চলে যে এই কাব্যে কবির উদ্দেশ্য 
সিদ্ধ হইয়াছে। 


২ 
-কাব্য__মাইকেল মধুস্থদন দত রচিত “তিলোত্তমা সম্ভব” 
কাব্যের ১ম ও ২য় সর্গ প্রথমে রাজেক্্লাল মিত্রের “বিবিধার্থ্‌ সংগ্রহে" ১৮৫৯ 
খ্রীষ্টাব্দে জুলাই ও আগষ্ট মাসে প্রকাশিত হয়। ইহাতে কবির নাম ছিল না। 
তারপর ১৮৬ খ্রীটান্ছে ব্যান্টিষ্ট মিশন প্রেস হইতে ইহার ঘ্িতীক্ সংস্করণ 
প্রকাশিত হয়। 
এই কাব্যেই সর্ব প্রথম অমিত্রাক্ষর ছন্দ ব্যবহৃত হইয়া বাংলা 


@ 


বাংল! আখ্যায়িকা-কাব্য se 
কাব্য-সাহিত্যে যুগান্তরের স্থত্রপাত করে এবং পরে “মেঘনাদবধ-কাব্যে ও. 
“ৰীরাঙ্গনা-কাব্যে’ তাহা! সমৃদ্ধতর ও হুন্দরতর-কূপে আত্মপ্রকাশ করে। প্রথম 
সংস্করণের ‘মঙ্গলাচরণে’ কবি যতীন্্রমোহন ঠাকুরকে উদ্দেশ করিয়া লেখেন_ 
“-.যে ছন্দোবদ্ধে এই কাব্য প্রণীত হইল, তদ্ছিযয়ে আমার কোন কথাই বলা 
বাহুল্য; কেন না এরূপ পরীক্ষা-বৃক্ষের ফল সম্যঃ পরিণত হয় না। তথাপি 
আমার বিলক্ষণ প্রতীতি হইতেছে যে, এমন কোন সময় অবশ্যই উপস্থিত 
হইবেক, যখন এদেশে সৰ্ব্ব সাধারণ জনগণ ভগবতী বাগ্দেৰীর চরণ হইতে 
মিত্রাক্ষরস্বরূপ নিগড় ভগ্ন দেখিয়া চরিতার্থ হইবেন।” কাব্যটির বিশেষত্ব 
এইখানেই । 
ইংরাজী শিক্ষার ফলে মাইকেলের মনে ‘চচPicli০৪’ লিখিবার বাসনা 
জাগে এবং অমিত্রাক্ষর ছন্দ রচনার প্রচেষ্টার সহিত এই নব ধারার স্থচনাও, 
তাহার ‘তিলোত্বমাসস্ভব-কাব্যে' প্রথম দৃষ্ট হয়। কাব্যে হোমর, কীট্স্‌, 
শেলী প্রস্তৃতি বিদেশী কবিগণের প্রভাব যেমন দৃষ্ট হয়_সের্ূপ কালিদাস ও 
সংস্কৃত সাহিত্যের প্রভাবও কিছু দেখা যায়। ব্রহ্মার॥ চরিত্রে 2958 এবং 
বিশ্বকশ্মার চরিত্রে 17১%19৮০৭ চরিত্রের প্রভাব লক্ষিত হয়। কবির 
নিত্রাদেবী, স্বপ্রদেবী, দেবদূতী ও দৈববাণীর পরিকজনা গ্রীক সাহিত্যের দেব- 
দেৰীগণকে স্মরণ করাইয়া দেয়। 7 
কাব্যটিতে চারিটি সর্গ আছে। ইহাতে পুরাতন রীতির অনুকরণে প্রতি 
সর্গের শেবে সর্গে বদিত ঘটনার সংক্ষেপে নামকরণ রহিয়াছে ; যেমন থম 
সর্গের শেষে__ 


“ইতি ড্রতিলোত্রমাসম্তবে কাব্যে ধবল-শিখরে! নাম প্রথম: সর্গ: ৷" 


প্রথম সর্গ__প্রথমে ধবলগিরির বর্ণনাটি অতি ুন্দর । 
॥ ধবল নামেতে গিরি হিমান্ির শিরে__ এ 
২ অভভে্দী, দেব-আত্মা, ভীষণ-দশন ; 
সতত ধবলা কৃতি, অচল, অটল; 
যেন উদ্ধবাহ সদা, শুভবেশধারী, 
নিমগ্ন তপঃসাগরে ব্যোমকেশ শৃলী__ 
যোগিকুল ধ্যেক্স যোগ্য । _€১ পৃঃ) 


© 


৭ বাংলা আখ্যায়িকা-কাব্য 


তারপর কৰি দেবী বীশাপাশির ক্পাভিক্ষা করিয়া কাহিনী আরম্ভ 
করিয়াছেন। হন্দ-উপহুন্দ নামক দৈত্যের নিকট পরাজিত হইয়া ইন্দ ও 
খবলগিরির উপর আসীন। নিত্রাদ্বেৰী তাহার নিকট যাইতে সাহস না করিয়া 
স্বপ্রদেবীকে ভার দিলে স্বপ্রদেবী ইঙ্জানীকে আনয়ন করেন ॥ দেবরাজ ইন্দরাণীর 
নিকুট দেবগণের অসুরোধ শ্রবণ করিয়া, ইন্জাণীর সহিত ব্দ্ষলৌকে যাইবার 
জন্য যাত্রা করিলেন । 

দ্বিতীয় সর্গ__কবি এই সর্গের প্রথমে পুনরায় বীণাপাণির শরণ লইয়াছেন। 
তারপর দেবরাজ শচীদেবীর সহিত ব্রদ্লোকে যাইবার পথে চন্দ্রলোক, 
স্্যলোক প্রভৃতি পশ্চাতে ফেলিয়া! ব্রদ্ষলৌকে উপস্থিত হইলেন । সেখানে 
“দেবতাগণের মধ্যে তাহাদের দুর্ভাগ্যের কথা লইয়া আলোচনা চলিল। এই 
আলোচনার মধ্যে প্রতি দেবতার চরিত্রগত বৈশিষ্ট্য প্রকাশিত হুইয়াছে। 

কান্তিক বিধাতার বিধান মানিয়া লইবার পক্ষে যুক্তি দিলেন, আর বরুণদেব 
সকলকে বিধাতার নিকট যাইতে পরামর্শ দান করিলেন। সকলে সেই প্রস্তাব 
সমর্থন করিলে দেবরাজ চিত্ররথ নামক গন্ধর্বকে আহ্বান করিয়া নারীগণকে 
রক্ষার ভার দিলেন এবং সকলে ব্রহ্মার উদ্দেশ্বে যাত্রা! করিলেন । 

তৃতীয় সর্গ__দেবগণ সমভিব্যাহারে ইন্দ্র ভক্তি ও আরাধনা দেবীকে স্বে 
তুষ্ট করিয়া তাহাদের সহায়তায় ব্রহ্মার নিকট গেলেন এবং দেবগণের বিপদের 
বার্তা জানাইলেন। ব্র্ধা কহিলেন 


**'ভ্রাতৃতেদ তিন সন্ত পথ নাহি 
নিবারিতে এ দানবন্ধয়ে ।--- 


ভ্রাতৃভেদের উপায় স্থির করিবার জন্য দেবগণের মধ্যে পুরনায় আলোচনা 
চলিল এবং সেই সময় দৈববাশীতে তাহার! বিধাতার আদেশ পাইলেন যে 
বিশ্বের সম্ত জিনিষ হইতে তিল তিল সৌন্দর্য্য লইয়া রমণীসুত্ঠি সি করিয়া 
দানবের নিকট পাঠাইলে তাহাদের উদ্দেশ্য সিদ্ধ হইবে। ইন্দ্র প্রতঞ্চনকে 
বিশ্বকর্শ্মার নিকট প্রেরণ করিলেন । প্রভন্রন পথে যমপুরী এবং তথায় 
পাপিগণের যন্ত্রণার দৃশ্য দেখিলেন। দেবরাজের আদেশে বিশ্বকর্শ্মা যে 
রমণীমৃষ্ি স্ুইি করিলেন তাহার বর্ণনা কবি স্বল্প কথায় হুন্দরভাবে পরিস্দৃট 
_করিয়াছেন। 








@ 


বাংল! আখ্যায়িকা-কাব্য ৪৭ 


চতুর্থ সর্গ__বিদ্ধ্যগিরিতে কতুরাজের সহিত তিলোত্তমাকে দানবগণের 
উদ্যানে পাঠাইয়া দেবগণ অপেক্ষা করিতে লাগিলেন। ' এস্থলে তিলোত্তমার 
গমন কবি হন্দরভাবে বর্ণনা করিয়া গীতিকাব্যের স্বর ঝঞ্কত করিয়াছেন । 
স্থন্দ-উপস্থন্দ অপূৰ্ব্ব বূপলাবপ্যময়ী রমণী দেখিয়া প্রথমে তাহাকে 
ভগবতী মনে করিলেন। কিন্ত মদনদ্বেবের শরে জর্দ্দরিত হুইয়া আপন 
২ আপন রমণী বলিয়া তাহাদের মধ্যে বিবাদ উপস্থিত হইল এবং পরস্পরে যুদ্ধ 
করিয়া মৃত্যুমুখে পতিত হইলেন। মদনদেব বিজ্য়-শবন্খ বাজাইলে দেবগণ 
দানবগণকে বধ কাঁরতে করিতে অন্দ-উপস্বন্দের মৃতদেহের নিকট গেলেন 
এবং সম্মানের সহিত দানবদ্ধয়ের দাহকার্ঘ্য সম্পন্ন করিলেন ॥ তাহাদের 
মহিষীগণ সহম্বতা হইলেন। ইন্দ্র তিলোত্তমাকে স্থধ্যলোকে ইন্দিরার নিকট 
খাকিবার আদেশ দিলেন । 
_. তিলোত্তমাসম্ভব-কাব্যে স্থান ও কালের বর্ণনার মধ্যে মহাকাব্যোচিত 
বিস্তৃতি ও গাভীধ্য বর্তমান । তাহার তুলনায় আখ্যানবস্ত অকিঞ্চিৎকর 
হইয়| গিয়াছে । এইজন্য কাব্যের স্থরে সর্ব সমতা! রক্ষিত হয় নাই । স্থানে 
স্থানে লিরিক কাব্যের ন্যায় ভাবাবেগও কাব্যরসকে ক্ষুপ্ণ করিয়াছে । তথাপি 
পৌরাণিক আখ্যাক্সিকা-কাব্য-ধারার মধ্যে ইহা! নৃতনত্ব আনিতে সমর্থ 
" হইয়াছে। পূর্বেকার পৌর্যণিক আখ্যায়িকা-কাব্যে দেবদেবীর মহিমাই 
কীন্তিত হইয়াছে এবং লেখকগণের এই উদ্দেশ্য স্পষ্টভাবে কাব্যে প্রচারিত 
“হইয়াছে । এই কাব্যে তাহার ব্যকতিক্রম লক্ষণীয়। ঘটনার পরিণতির 
মধ্যে দেবমহিমাই প্রতিষ্ঠিত হইয়াছে সত্য কিন্তু তাহা ছার! কবি-মানসের 
আগ্রহ পরিস্ফুট হয় নাই। বরঞ্চ লেখকের সৌন্দর্ধ্যপিপাস্থ মনের অভিব্যক্তি 
স্থানে স্থানে প্রকাশিত হইয়| নৃতন দৃষ্টিভঙ্গির পরিচয় বহন করিতেছে। 
২কাহিনী-নির্বাচন ও ভিলোত্তমার সৌন্দধ্য-বর্ণনার মধ্যে কবি-মানসের এই 


তাস্বিকতার গণ্ডি হইতে মুক্তির বার্তা আনিয়াছে। নৃতনত্বের অপরিপক্ষতা৷ 
" ছন্দের মধ্যে স্থানে স্থানে শৈথিল্য আনয়ন করিয়াছে সত্য এবং নৃতন শব্দ- 
স্থ্টিও সৰ্ব্বত্ৰ সার্থক হয় নাই_-তবু বাংল! আখ্যায়িকা-কাবা-ক্ষেত্ৰে ইহার 
সূল্য অনস্বীকাধ/। 


© 


৪৮ বাংলা আখ্যায়িকা-কাব্য রা 
রাজা হুরিশ্চন্দরের উপাখ্যান-__ছারিকানাথ চন্দ্র রচিত ‘রাজা হরিশ্চন্দ্রের 


উপাখ্যান” কাব্যটি ১৮৬২ ,এই্ন্দে প্রকাশিত হয়। গ্রন্থশেবে কৰি নিজ 
পরিচয় দিয়াছেন__ 


কলিকাতা '্মাহিরীটোলা হয় মম ধাম। 
বণিক কুলেতে জন্ম ছারিকানাথ নাম ॥ 


সমপ্ত পরিচ্ছেদের্‌ শেষেই কবির ভশিতা আছে। মুনি-কর্তৃক জন্মেজয়কে 
গল্প বলিবাঁর মধ্য দিয় কাহিনীটি উক্ত হইয়াছে। 

-পীচটি অপ সরী কন্যাকে মুক্ত করিয়া রাজ! হরিশ্চন্্র বিশ্বামিত্রের নিকট 
অপরাধী হন এবং নিজের রাজ্য দান করিস। এবং সস্বরীক নিজেকে বিক্রয় 
করিয়া অষ্ট কোটি হেম মুত্রা দক্ষিণা-স্বরূপ দিয়া তিনি বিশ্বামিত্রের নিকট 
মুক্তিলাভ করেন। পুত্র রুহিদাসের সপদংপনে মৃত্যু হইলে তিনি প্রাণত্যাগ॥ 
করিতে উদ্ভত হুন এবং ক্রষ্চের রুপায় পুত্রকে ফিরিয়া পান । বিশ্বামিত্র 
হরিশ্চন্দ্রের দানে ও ত্যাগে মুগ্ধ হুইয়া রাজ্য প্রত্যর্পণ করেন। রাজা অশ্বমেধ 
যজ্ঞ করিয়া, পুত্রকে রাজ্য দিয়! সশরীরে প্রজামণ্ডলীসহ স্বর্গে খাইবার পথে 
ইন্দের কৌশলে মধ্যপথে রহিয়া যান। ২৪ 

কাব্যের মধ্যে কোন বিশেষত্ব নাই। ক্লাহিনী সহজভাবে লিপিবদ্ধ 
হইয়াছে । কোথাও কবিত্বের স্কুরণ নাই। কাবাটি একেবারেই ব্যর্থ রচনা। 

সাবিত্রীচরিত-কাব্য_ভে চ্রুবর্তী, কৰক রচিত “সাবিআ্বী- 
চরিত” কাব্যটি ১৮৬৮ খ্রীষ্টাব্দে হয়। ir 

সাবিত্রীর কাহিনী এই কারোর প্রতিপান্ড বিষয়। ইহাতে কী? 
অংশ সহজভাবে লিপিবদ্ধ হইয়াছে। কোথাও কোন জটিলতা নাই বা... 
তবব্যাখ্যা নাই। তবে স্থানে স্থানে বর্ণনা-বাহুল্য কাব্যটির রসধারাঁকে ক্ষ 
করিয়াছে ; যেমন-_তপোবনের বর্ণনা, রাত্রির বর্ণনা, বিদায়কালীন শোক- 
বর্ণনা প্রভৃতি ৷ 

কাব্যটিতে রাজারাণীর বাংসল্য_সখীর প্রীতি_ঝ্চযি ও খ্ষিপত্ধীর সিদ্ধ 
অধর জ্রেহ মাধুৰ্য্য দান করিয়াছে। সাবিত্রী ও সত্যবানের মধ্যে প্রণয় * 
সরল কখার ভিতর দিয়া হুন্দররূপে ব্যক্ত হইয়াছে চরিত্রগুলি কোথাও ক্ষুপ্ 
হয় নাই। সাবিত্রী-চরিত্রের কোমলতা ও দৃঢ়তা, নম্রতা ও পবিত্রতা, 


© 


বাংলা আখ্যায়িকা-কাব্য ৪৯ 


সাহসিকতা ও শক্তিমত্তা কাব্যটিকে রস-সম্বন্ধ করিয়াছে । শ্বশ্মকুটীরে 
আসিয়া ভক্কিমতী সাবিত্রী_ 

ক্ষণ পরে ত্যজি সতী স্থনীল বসন, 

কোমল শরীরে করে বাকল ধারণ। 

রত্ব অলঙ্কার বালা খুলি অনাদরে, 

কুশের বলয় পরে স্থবলিত করে । __( ১১৭. পৃঃ ) 


যমরাজের বর্ণনাটিও হ্ুন্দর__ রা ৮ 


বক্রশির, দীর্ঘ দন্ত, মুখে অট্রহাস, 
অপসব্যে ঘোর দণ্ড, বাম করে পাশ, 

ভীষণ পুরুষ হেন পাশে উপনীত, 

নিরখি সতীর ভয়ে হৃদয় কম্পিত। __( ১৩৭ পৃঃ) 


কাবোর শেষে সত্যবানের স্বপ্র-কাহিনী বিবৃতির মধ্য দিয়! সাবিত্রীর সহিত 
মের কথোপকথনগুলি ব্যক্ত হওয়াতে কাব্যের শরববদ্ধি হইয়াছে । 
কাব্যটিতে সাতটি সর্গ রহিয়াছে। সম্পূর্ণ গ্রস্থটিই পয়ার ছন্দে রচিত। 
ভাষা সহজ ও সাবলীল। , 
- হনিবাতকবচবধ-কাব্য__মহেশচক্্ তৰ্কচুড়ামণি রচিত “নিবাতকবচবধ” 
*-  কাৰ্মটির প্রথম সংস্করণ ১৮৬৯ খ্রীষ্টাব্দে প্রকাশিত হয় এবং দ্বিতীয় সংস্করণ ১৮৮৩ 
খ্রীষ্টাব্দে মুদ্রিত হয়। প্রথম সংস্করণ অপেক্ষা! দ্বিতীয় সংস্করণে চারিটি সর্গ বন্ধিত 
হইয়াছে এবং উর্ধশীর শাপাংশ স্থানলাভ করিয়াছে। কৰি কাব্যরচনায় 
সংস্কতরীতিকে অঙ্গসরণ করিয়া নৃতনত্ব আনিবার চেষ্টা করিয়াছিলেন। 
“বিজ্ঞাপন” অংশে কৰি লিখিস্সাছেন__ 
“সংস্কৃত মহাকাবোর লক্ষণাহনসারে আমি এই কাব্যখানি প্রণয়ন করিলাম । 
এ. যদিও ইহার ভাষা সংস্কৃত নহে বটে, তথাপি এ লক্ষণের লক্ষ্য অন্যান্য পদার্থ 
প্রায়ই ইহাতে লক্ষিত হইতে পারে ।” 


সমসাময়িক পত্রিকাুলি ও বিহজ্্নমণ্ডল কাব্যটি সম্বন্ধে প্রভূত 
৪ 


© 


চ্ড বাংলা আখ্যায়িকা-কাব্য 
সমালোচনা করিয়াছিলেন এবং তাহাদের কিয়দংশ কাব্যের প্রারস্ভে সন্নিবেশিত 
হইয়াছে । 

মহাভারতের বন-পর্ক্ের অন্তর্গত ইন্দ্রের আহ্বানে অর্জ্ছুনের স্বর্গে গমন__ 
দেব-অস্ত্রাদির শিক্ষা ও প্রাপ্তি উর্ব্বশীর অভিশাপ-_নিবাঁতকবচ-দৈত্যগণকে 
বধ__এই কাব্যের বিষয়ীভূত। 

শরস্থারস্তে, “হর্ন ও সুজন’ অংশে ছুক্জনের খল-্বভাবের এবং স্বজনের 
পরগুণগ্রাহিতার বর্ণন! করিয়াছেন। তারপর প্রথম সর্গে সরব্বতী-বন্দনায়_ 
যোগ্য পাত্র নহি বর মাগিব কেমনে, 
দীনের মনের বাঞ্ছা রহিল সে মনে । 
নৃপুর হুইয়া তবু লাগিহ্ চরণে, 
অবস্তা হইব পাত্র ধূলি পরশনে । 
দৃষ্টিমান্‌ অন্ধ হয়-সামাপ্ত ধূলিতে, 
তব পদধূলি পারে দিব্য দৃষ্টি দিতে । 
অভিষিঞ্ণ জননি ! কারুণ্য রস পূর, 
প্রচ হউক মোর প্রতিভা! অঙ্কুর ॥ _-(€ পৃঃ) 
এই বন্দনার মধ্যে একটু নৃতন ভাবের প্রকাশ দেখা যায়। 


... বুদ্ধের ছদ্মবেশে ইন্দ্রের রূপাটও কবি দক্ষতার সহিত বর্ণনা করিয়াছেন__ 
স্মশ্রুতে হৃদয় ঢাক! তৰু খোলা মন, 
জরাতে অবশ অঙ্গ তবু বশী হন। « 
ক্ষীণপ্রায় দৃষ্টি তবু দেখে অবিকল, An 
ভূত ভব্য বর্তমান বিষয় সকল ॥ 
স্থর্ধের আলোক যেন দীপ্চিতে ঢাকিয়ে 
পদ্দে পদে ধর! যেন পবিত্র করিয়ে । -_(॥ পৃঃ) 


গ্রহগণের বর্ণনা ও চারিত্রিক বৈশিষ্ট্যও স্ন্দরভাবে ব্যক্ত হইয়াছে। 
_কামদেবের বর্ণনাটি মনোরম__ 
কোমল ইহার তু কুস্থম ইহার ধহছ 
অলিমালা ধন্থগুণ পুম্পগুলি তীর । 


© 


বাংলা আখ্যায়িকা-কাব্য <> 


অচিন্ত্য দেবের শক্তি অতিত্রমে ন্যায় যুক্তি 
তথাপি তরৈলোক্যজয়ী এই মহাবীর । 
কোকিলের কলধবনি ভ্রমরের গুণগুণি 
মন্দির! মবদঙ্গ সঙ্গি বেণু বীণাযস্ত্র 
মন্গীরের মঞ্জধবনি কিন্রুরী কণ্ঠের তান 
রতিকাম পুজনের আবাহন মঙ্্। _-(৬? পৃঃ) 
উত্দলী ও বিশ্বাতীর রূপ বর্ণনাটুকও উপভোগ্য by 
দুইটি মুকুত! একগাছি সুতা দিয়ে যেন গাথা হুষমতুল । 
পাশাপাশি ফুটি এক ডালে দুটি অথবা রয়েছে গোলাপ ফুল ॥ 
অথবা বিদল কমল যুগল শোভিছে মিলিয়ে প্রেম পবনে 
মিলেছে অথবা দুটি অভিনবা কল্পলতিকা পিরীতি বনে । -_€১৩৪ পৃঃ) 


কাব্যটিতে বিবিধ সংস্কৃত ছন্দের প্রবর্তন এবং সংস্কৃত শব্দের ব্যবহারও 
স্থানে স্থানে দৃষ্ট হয়। অষ্টম সর্গে শব্দালকঙ্কার এবং চতুর্দশ সর্গে অর্থালদ্ষারের 
নানারূপ প্রয়োগ দেখা যায়। কাবাটিতে স্থানে স্থানে কবিত্ব স্ছুরিত হইলেও 
পাত্তিতাই বেশী ব্যক্ত হইয়াছে । তাহাতে কাব্য খুব সার্থক হইতে পারে 
নাই। কাব্যের ভাব ভাষা সহজ ও গতিশীল তথাপি যেন কাব্যটি পাঠ- 
কালে কষ্টকল্িত প্রয়াস অনুভূত হয় । 

চরিত্র-চিত্রণে অঞ্জুন ও ইন্দ্রের চরিত সবন্দরভাবে ব্যক্ত হইয়াছে। 
(পৌরাণিক চরিত্রগুলি কোথাও স্ন হয় নাই। দৈত্যগণের চরিত্র ও অস্্াদি 
পরিচালনা এবং মায়ার আশ্রয় গ্রহণ প্রভৃতিও মনোরম । তথাপি কবির 
মহাকাব্য লিখিবার প্রয়াস সাফলামন্ডিত হয় নাই। ভাব ও ভাষার গাল্তীধ্য 
থাকা সত্বেও এবং পটতভূমিকার বিস্তৃতি থাকা সত্বেও কাব্যের প্রাণহীনতা! 
কাব্যটিকে ব্যর্থ করিয়াছে । 

ব্ব্রসংহার-কাব্য__হেমচন্্র বন্দ্যোপাধ্যায় রচিত “‘বৃত্রসংহার-কাব্যে’'র 
প্রথম খণ্ড ১৮৭৫ শ্রীষ্টাব্দে এবং দ্বিতীয় খণ্ড ১৮৭৭ খ্রীষ্টাব্দে প্রকাশিত হয় । 

বৃত্রসংহার-কাব্য হেমচন্দ্রের শ্রেষ্ট রচনা । মহাকাব্য-হিসাবে অনেকেই, 
ইহাকে মেঘনাদবধ-কাব্যের উপরে স্থাপন করেন এবং জীবদ্দশায় এই কাব্যাট 
বচন! করিয়া হেমচন্দ্র প্রভূত যশের অধিকারী হুইয়াছিলেন। 


© 


=! A বাংলা আখ্যায়িকা-কাব্য 


বৃত্রাক্থর-কর্তৃক স্বর্গরাজ্য অধিক্কত হইলে দেবগণের পাতালে অবস্থিতি ও 
মন্ত্ৰণা হইতে বৃত্ৰাস্থরের বধ পধ্যস্ত কাব্যে বণিত হইয়াছে । 

বিভিন্ন চরিত্র-চিত্রণে এবং নানাবিধ বর্ণনায় কাব্যটি উপভোগ্য । 
ইন্্রবিজয়ী বৃত্ৰ কত শত বৰ্ষ কঠোর তপস্ক! করিয়! মহাদেবের বরে প্রভূত 
শক্তিলাভ করিয়াছেন এবং মহাদেবদ্ত্ত ত্রিশূলের সাহায্যে ত্রিদিব বিজয় 
করিয়াছেন তাই মহাদেবের ক্রোধকে তিনি ভয় করেন এবং তাহাকে তুষ্ট 
করিতে সর্বদাই সচেইট | /.কিন্ক বাদ সাঘিলেন দানব-মহিষী উজ্জিলা ॥ শচীর 
প্রতি ঈধ্যায় এন্দিলা জঙ্জরিত-_তীহাকে আনিয়া! পদসেবা না করাইলে 
এজ্জিলার মনে শান্তি নাই। নানাভাবে নানারূপে দানবরাজকে সম্মত করাইয়া 
তিনি শচীদেৰীকে স্বৰ্গে আনাইয়াছেন। কত্র-রোষের ভয়ে বৃত্র যখন, 
শচীদেবীকে আনিবার বাসন! ত্যাগ করিতে কহিয়াছেন উজ্জিলার গবিবিত 
বাক্য তখন বৃত্রকে উদ্দীপ্ত করিয়া এ পাপকাধ্যে লিপ্ত করিয়াছে কিন্ত 
দানবরাজের মনে শান্তি নাই । তিনি সব সময় শচীকে মুক্তি দিবার জন্তু পথের 
? সন্ধান করিয়াছেন এবং বারে বারে এন্ছিলা-কর্তৃক প্রতারিত হইয়। পাপের পথে 
চলিয়াছেন। কিন্ধ বৃত্রের ন্যায় বীরের ধ্বংসের পশ্চাতে গুরুতর পাপ- 
অত্যাচার-অনাচার থাকা উচিত ছিল। কবি কেবল শচীকে আনয়ন 
করাইয়। দানবরাজের পতনকে আসন্ন করিয়া আনিয়াছেন-__ইহা! খুব যুক্তি 
“যুক্ত হয় নাই। কারণ শচীকে আনিবার বাসনা দৈত্যপতির ছিল ন! এবং 
তিনি নিজে তাহাকে কখনও অসম্মান করেন নাই । বৃত্রের চরিত্রে বীরত্ব এবং 
ব্যক্তিত্বের অভাব চরিত্রটিকে দুর্বল এবং ভাগ্যের হাতের ক্রীড়নক করিয়াছে। 
তাহার চরিত্রের বলিষ্ঠ প্রকাশ কোথাও দেখ! যায় না। চরিত্রটি মহাকাব্যের 
নায়ক হইবার উপযুক্ত নয় এবং ঘটনাচক্রও তাহার ইচ্ছানুযায়ী নিয়স্তিত হয় 
নাই । 
নম দানব-মহিধী এন্দিলা দান্ডিক, স্বার্থপর ও বাদনাঁমক্রী। বৃত্রের মহিষী 
বলিয়া তাহার দন্ডের শেষ নাই এবং স্বর্গরাজ্যের অধীশ্বরী হইয়া তিনি ধরাকে 
সর! জ্ঞান করিতে লাগিলেন। কোন ইচ্ছাকে দমন করা তাহার স্বভাব নয়। 
যখন যে বাসনা মনে জাগে তাহা পূর্ণ না হওয়া! পর্য্যন্ত তাহার মনে স্বস্তি থাকে 
ন! । শচীর প্রশংসায় তিনি ঈর্্যাকাতর । 

স্ব-বাসনা পূর্ণ করিবার নিমিত্ত এন্দিলার কোনরূপ লঘুত্ব প্রকাশ করিতেও 


© 


বাংল! আখ্যায়িকা-কাব্য ৮ ৫৩ 


কুঠ নাই-স্বামিপুত্রের কল্যাণ-চিন্তা নাই, হিতাহিতজ্ঞান নাই।; তাহার 
এই স্বেচ্ছাচারিত! ও অহঙ্কারের নিমিত্তই বৃত্রের অতখানি ভক্তি ধূলিসাৎ হুইয়া 
গেল এবং দানবকুলের ধ্বংস হইল । বুত্র রুদ্ররোষের 'আশঙ্কাক্স শঙ্কিত হইলেও 
তিনি নিজের বাসনা দমন করিতে চেষ্টা করেন নাই এবং নানাবিধ ছলাকলা 
দ্বারা স্বামীকে স্ব-উদ্দেশ্য সাধনে নিযুক্ত করিয়াছেন । পুত্র কুদ্রপীড়ের প্রতি 
তাহার স্রেহের অভাব নাই ; কিন্ত পুত্রবধূ ইন্দুবালাকে শচীর চরণতলে আসীন 
দেখিয়া তাহাকে শান্তি দিতে এজ্ঞিলার মনে কোনরূপ দ্বিধা নাই। আর 
বিজেত্রীর গর্বদ লইয়া শচীর বক্ষদেশ লক্ষ্য করিয়া চরণা'ঘাত করিবার উদ্যোগ 
করিতেও তিনি বিন্দুমাত্র কুষ্ঠিত নহেন। দানবকুলের ধ্বংসের মুলে তাহার 
আত্মস্তরিতার ও শ্বেচ্ছাচারিতার যে চিত্র অস্কিত হইয়াছে তাহ! দৈত্য-মহিষীর 
উপযুক্ত কিন্ত মহাকাব্যের উপযুক্ত নয়। বৃত্রসংহার-কাব্যের সমস্ত ঘটনা! যেন * 
তাহারই ইচ্ছায় নিয়ঙ্ত্িত হইয়াছে, অথচ মহাকাব্যের নায়িক! হইবার মত 
গৌরবদীপ্ চরিত্র তাহার নয় বা তাহার কশ্মের পটতূমিকায়ও সেরূপ কোন 
ইঙ্গিত নাই। তাই চরিত্রটি অস্বাভাবিক ও লঘু হয়৷ পড়িয়াছে। 

এন্দিলার বিপরীত চরিত্র দেখি ইন্দ্রাণীতে। তিনি শুধু র্ূপরতী নহেন__ 
গাস্ভীধ্য, সৌন্দধ্য ও লাবণ্য তাঁহাকে অপূর্ব প্রদান করিয়াছে। তাহার 
গোৌরবদীপ্র মাধুধ্য সকলের;মনে শ্রদ্ধার উদ্রেক করে। সকল দুঃখ-কষ্ট, যস্্রণা- 
লাঞ্ছনা সহন করিয়াও তিনি ছলনার আশ্রয় লইতে লক্দ্দা বোধ করেন এবং 
অপরের দত্ত মুক্তি গ্রহণ করিতে তাহার আত্মমধাদায় বাধে। তিনি বন্দী- 
অবস্থায় কারাগৃহে থাকিতে প্রস্তুত তথাপি দানবের দয়া! গ্রহণ করিতে সম্মত 
নহেন। ইন্দুবালার প্রতি তাহার সঙ্গেহ ব্যবহার চিত্তাকর্ষক । কুদ্রপীড় 
শত্রতনয় হইলেও তাহার বীরত্বের প্রশংসা করিতে শচীদেবীর সঙ্কোচ নাই । 
তিনি পুত্রবৎসল। পুত্র জয়ন্তের মঙ্গলের আকাজ্জাক্স তিনি সব সময় চিন্তিত। 
শচীর চরিত্রে দেক-রাজ্জীর উপযুক্ত চিত্রই কবি অঙ্কিত করিয়াছেন । কিন্ত 
চরিত্রটি নিক্ষিয়। আপনার মাধুধ্য ও গান্ডীধ্য লইয়া তিনি এক্দ্রিলার অদম্য 
বাসনার আোতে ভাসমান ॥ 

বৃত্রের পুত্রবধূ ইন্দুবালা সকলকে মুগ্ধ করেন। তিনি সরলা! স্বেহশীলা, 
পতিপ্রাণা এবং পরছুঃখে কাঁতর1। 

পতির ছুষ্ষাধ্যকে ঢাকিবার জন্য তিনি শচীর নিমিত্ত মাল! গীথিতে 


©@ 


<” বাংলা আখ্যায়িকা-কাব্য 


বসিলেন। এইভাবে স্রেহে-প্রেমে-অনুরাগে, দুঃখে-ব্যথায়-ত্রন্দনে ইন্দুবালা 
প্রাণময়ী। স্বামী যুদ্ধে যাইয়া জীবন-বধ করিয়া কি অনন্দ লাভ করেন তিনি 
বুঝিতে পারেন না। তাই রুজ্রপীড় যুদ্ধে যাইবার কালে বিদায় লইতে আসিলে 
তিনি তাহাকে যুদ্ধে যাইতে নিষেধ করিয়াছিলেন ও চেতনা হারাইয়াছিলেন। 
স্বামী যুদ্ধে গেলে তাহার কল্যাণ-কামনায় শিবপূজ! করিয়৷ স্বর্ণকুদ্ত ভঙ্গ হইলে 
তিনি অত্যন্ত দুঃখিত হন এবং রতির উপদেশে শচীদেবীর নিকট গিয়া! 
স্বর্গরাজ্যের নানাবিধ কাহিনী শুনিতে শুনিতে আশ্বস্ত হন। আবার যুদ্ধক্ষেত্রে 
কুপ্রপীড় সকল শত্রুকে নিধন করিতেছেন শুনিয়! দুঃখে তিনি ব্যাকুল হইয়া 
পড়েন। অবশেষে কুত্রপীড়ের মৃত্যুর সংবাদে তিনিও প্রাণত্যাগ করেন। 
ফুলের মত কোমল, হ্ন্দর, পবিত্র একটি বালিকার চরিত্র কবির তুলিকায় 
নিপুণভাবে চিত্রিত হইয়াছে । কিন্ত কাব্যের ক্ষেত্রে ইহ! একেবারেই 
অস্বাভাবিক । পরনির্ভরশীল কোমল এইরূপ চরিত্র মহাঁকাব্যের উপযুক্ত নয়_ 
পরন্ধ ঘটনা-বিন্যাসের ক্ষেত্রেও ইহা কোনরূপ সাহাধ্য করে নাই। কেবল 
উন্দ্িলার চরিত্রকে পরিস্ফুট করিতে ইহার সার্থকতা। 
দেবরাজ 'ইজ্জের চরিত্রে একটা রাজোচিত গুরুত্ব আনিবার চেষ্টা দেখা 
যায়। অন্তান্য দেবতাঁগণ যখন পাতালের অন্ধকারে বসিয়! পরাজয়ের দুঃখ ও. 
জালায় অসহিফু-ভাবে দিন কাটাইতেছিলেন ইন্দ্র তখন কুমেরু-পর্বতে নিয়তি- 
দেবীর তপস্তায় মর । তিনি জানিতেন তপস্যা! ছাড়া কোন কাধ্যেই সি্ছি. 
সম্ভব নহে । অনেককাল ধরিয়া তিনি তপস্যা করেন এবং নিয়তির নিকট বৃত্ের 
২ সংহারকাল জানিয়া গাহারই নির্দেশে শিবের নিকট গমন করেন। সেখানে, 
শচীর অবমাননার সংবাদে তিনি বিচলিত হন এবং প্রতিকারের নিশি স্থষ্টি 
ধ্বংস করিতে উদ্যত হন। মহাদেব তাহাকে নিরপ্ত করিয়া বৃত্তের সংহারের' 
নিমিত্ত দবীচিমুনির অস্থি সংগ্রহ করিতে আদেশ দেন। ইন্দ্র দধীচির নিকট 
হইতে অস্থি আনিয়! বিশ্বক্শ্মা-কর্তৃক বজ্র তৈয়ারী করাইয়া বৃত্রের নিধনের 
উপায় করেন৷ তিনি ক্ষণমাত্র সময়ও আলস্যে বা অবসাদে কাটান নাই। 
কিন্ত ইন্দ্রের এই তপস্যা এবং আয়োজনের তুলনান্মবৃত্রের চরিত্র একেবারেই 
নিশ্রন্ভ। বৃত্রের চরিত্রে বীরত্ব ও আদর্শনিষ্ঠা না থাকাতে তাহার পতনের 
নিমিত্ত এতখানি প্রয্নাস ব্যর্থ বলিয়াই মনে হয় এবং ইন্দ্রের প্রপ্ততের কাহিনীগত 
মুল্য খুজিয়া পাওয়া যায় না। ইন্দ্রের ছারা কবি অনেকগুলি কৰ্ম্ম সম্পাদিত, 


© 


বাংলা আখ্যায়িকা-কাব্য এ 
করাইয়াছেন সত্য, কিন্ত তথাপি চরিত্রটি সজীব হয় নাই । কারণ চরিত্রের 
মধ্যে বর্ণনাংশই অধিক । 

কুত্রণীড়ের বীরত্ব, নির্ভীকতা, পত্বীপ্রেম প্রভৃতি চিতপরাহী। নিষ্পাপ 
স্থন্দর একটি প্রাণ পিতামাতার পাপ-বাসনার নিকট আত্মাহুতি দিয়া পাপ- 
স্থালনের জন্য সহায়ত! করিয়াছে । কিন্ত তথাপি চরিত্রটিকে সার্থক বলা 
চলে না। চরিত্রটির মধ্যে কোথায় একটা! প্রাণের অভাব অঙ্ৃভূত হয় । 
পিতামাতার আদেশ পালন করিবার জন্যই যেন চরিত্রটির স্থষ্টি_তাহার 
নিজন্ব কোন বৈশিষ্ট্য নাই। কথাবার্তায় তাহার চরিত্রে অনেক সদ্‌গুণের 
প্রকাশ থাকিলেও তাহাদের ব্যক্তিত্বপূর্ণ বিকাশ নাই |: 

অন্যান্য দেব-দেবীগণের চরিত্র কোথাও ক্ষু্জ হয় নাই। দধীচির চরিত্রের 
বিশেষ প্রকাশ হয় নাই। তাহার আত্মত্যাগের চিত্রটি অধিকতর উচ্ছল ও 
মহান্‌ করিয়া! দেখাইলে কাব্যের মর্ধ্যাদা-বৃদ্ধি হইত। কাব্যে সমস্ত ঘটনা 
বিশেষভাবে বিবৃত হুইক্সাছে__কিন্ত খাহার মহত্ব ও ত্যাগ দেবগণকে রক্ষা 
করিল-_ছুজ্জনকে বিনাশ করিল তাহার চিত্রটি নিপ্রভ হইয়া যাওয়াতে 
কাব্যের মূল থর জমিতে পারে নাই-__কাব্যরস যেখানে, ঘন হইয়া উঠিবে 
সেখানেই তাহা লঘু. ও তরল হইয়া! গিয়াছে । 

নাচ বান রি মাঝে মাঝে কবির 
স্বাদেশিকতাও স্থান পাইয়াছে। 

এই কাব্যে পয়ার, 2 ৮৯-84 > 


ছন্দের ব্যবহার দেখা যায়। ছন্দ-সম্বদ্ধে কবি নিজেও বিজ্ঞাপনে লিখিক্সাছেন__ 


“ ১০ ০০ *** নিরবচ্ছিন্ন একই প্রকার ছন্দ পাঠ করিলে লোকের বিতৃষ্ণা 
জন্মিবীর সম্ভাবনা আশঙ্কা করিয়া পয়ারাদি ভিন্ন ভিন্ন ছন্দঃ প্রস্তাব 
করিয়াছি। এই গ্রন্থে মিত্রাক্ষর ও অমিত্রাক্ষর উভয়বিধ ছন্দঃই সঙ্গিবেশিত 
হইয়াছে ।... -.. -** কিন্তু ইংরেজী ভাষাপেক্ষা সংস্কতের সহিত বাঙ্গালা 
ভাষার সমধিক নৈকট্য-সঙ্গদ্ধ বলিয়া যে প্রণালীতে সংস্কৃত শ্লোক রচনা হইয়া 
থাকে আমি কিয়ৎ পরিমাণে তাহারই অনুসরণ করিতে চেষ্টিত হইয়াছি।"*-* 

অমিত্রাক্ষর ছন্দ রচনায় কবি মাইকেলকে অনুসরণ করেন নাই । কিন্ত 
তাহাতে ছন্দের সৌন্দর্য্য বা! ঝঙ্কার বন্ধিত ন! হইয়! প্রশমিত হইয়াছে। 
মাইকেলের প্রভাববিমুক্ত থাকিবার চেষ্টা করিয়াও কবি সর্বত্র কতকাধ্য হন 


© 


৫৬ বাংলা আখ্যায়িকা-কাব্য 


নাই। তাহার অলক্ষ্যে মেঘনাদবধ-কাব্যের প্রভাব কার্য্যকরী হুইয়াছে। 
তাই চপলা ও শচীর কথোপকথনের রীতিতে সীতা ও সরমার কপোপকথন 
মনে পড়ে এবং পুত্র-শোকাভিভূত বৃত্রের সহিত রাবণের সাদৃশ্য অস্থভূত হয়। 
ইহা ছাড়া বিদেশী সাহিত্যের প্রভাবও এই কাব্যে দৃষ্ট হয়। যেমন প্রথম সর্গে 
েবতাগণের মস্ত্রণা-দৃস্যাটি মিণ্টনের পপ্যারাডাইস ল্টঙ কাব্যের পতিত 
“এঞ্জেলদের’. যন্ত্রণার কথা স্মরণ করাইয়া! দেয়__শঙীদেবীকে হরণ রীতিটি 
টাসোর সোফ্রোনিয়ার বৃত্তান্তটির এবং ইন্দ্র-কর্তৃক নিয়তির লি 
সাহিত্যের প্রভাবযুক্ত বলিয়! মনে হয্স। 

কাব্যের ভাষায়; ‘হায়রে’, “যেমতি', “যথা”, ‘কিছ্বা’ প্রভৃতির Ee 
উপমা-উৎপ্রেক্ষা প্রভৃতির প্রয়োগে মাইকেলের অস্করণ দৃষ্ট হয়। তবে 
“মেঘনাদবধ’ অপেক্ষা, এই কাব্যের ভাষা অনেক প্রাঞ্জল ও সরল হওয়াতে 
সমসাময়িক কালে কাব্যটি সমাদর লাভ করিয়াছিল এবং কেহ কেহ “মেঘনাদ- 
বধ’-এর উর্ধে ইহার স্থান নির্ধারণ করিয়াছিলেন। বন্ধিমচন্্রও কাবাটির প্রভূত 
প্রশংসা করিয়াছিলেন। কিন্ত কালের বিচারে কাব্যটি বিশ্বতপ্রায়_কারণ 
“মেঘনাদবধ-কাধ্যের-  ওজস্বিতা, বলিষ্ঠত| ও ঝন্ধার ইহাতে নাই । কাহিনী- 
বিন্যাসেও ইহা খুব সার্থকতা দেখাইতে পারে নাই । যে ঘটনা নেপথ্যে 
থাকিলে ভাল হইত বা ক্ষত্রতর হইলে সার্থক..হইত তাহার অযথা! দীর্ঘ 
পৃষ্ঠাব্যাপী উপস্থাপনা কাব্যের রসকে এবং কাহিনীর রসকে ক্ষু্ণ করিয়াছে। 
চরিত্রগুলির মধ্যে ও বলিষ্ঠত! ও স্বাভাবিকতার অভাব মহাকাব্যের গাস্ধীর্্য ও 
ও মহনীয়তা নষ্ট করিয়াছে। ভাবের দিক হইতেও কোন গভীর ব্যঞ্না 
অসুতূত হয় না। তাই মহাকাব্য-হিসাবে ইহাকে সার্থক রচন! বলা চলে না। 
তবে কাব্যের স্থানে স্থানে গীতিকাব্যের সহজ ভাবময়ত! ও দৃশ্থাদির বর্ণনা 
মুগ্ধকর। কোন কোন স্থলে কবিত্বের স্কুরণও অতি স্থন্দর । তাই মহাকাব্য- 
হিসাবে কাব্যটির ব্যর্থতা অনস্বীকার্য্য হইলেও আখ্যায়িকা-কাব্য হিসাবে ইহাকে 
যথেষ্ট মূল্য দান করিতে হয়। কারণ বাংলা আখ্যাক্সিকা-কাব্যধার! যে স্রোতে 
প্রবাহিত হইতেছিল, তাহার প্রকাশভঙ্গি ও রচনাভঙ্গির দুর্বলতার সহিত 
তুলনা করিলে ইহাকে শুধু সুল্যবান্‌ কাব্য হিসাবেই ধরা চলে ন! একটা বিশেষ 
স্থানও দিতে হয়। কারণ সমস্ত দোষ-ক্রটি থাকা সত্বেও ইহার মধ্য দিয়া বাংলা 
কাব্যধারা একটা নৃতন প্রকাশভঙ্গি ও ছন্দনৈপুণ্য লাভ করিয়াছে । 


©@ 


বাংলা আখ্যায়িকা-কাব্য টি 59৪ 

বাদব-নম্দিনী-কাব্য__“যাদব-নন্দিনী” কাব্য ১৮৮ খরষ্টাব্দে প্রকাশিত 
হয়। ইহার রচয়িতার নাম জানা যায় না। ইহা অমিত্রাক্ষর ছন্দে রচিত 
এবং সাতটি সর্গে বিভক্ত । ইহার বিষয়বস্ত_স্থভদ্রাহরণ । 

মহাভারতের একটি কাহিনী-অংশ 'অবলঙ্গন করিয়া কাব্যটির মধ্যে 
রোমান্টিক পরিবেশ স্থষ্টির প্রয়াস দেখ! যায়। টৈবতক-পর্ববতে কুষ-বলরাম-- 
সহ যাদবপুরবাসিনীগণ আনন্দে বিচরণ করিতেছিলেন। কোথাও সঙ্গীত 
হইতেছে । কোথাও প্রস্ফুটিত পুষ্প হইতে সৌরভ আসিয়! বাতাসকে মধুর 
করিয়া তুলিয়াছে। কোথাও শ্োতন্বিনী কলনাদে প্রবাহিত। চতুদ্দিকে 
একটি আনন্দের প্রবাহ । এমন সময়ে বার বৎসরের অক্ঞাতবাস শেষ করিয়া 
সহ্যাসিবেশে অঞ্জন সে স্থলে আসিলেন এবং সকলের 'আনন্দবদ্ধন করিলেন । 
স্থভেদ্রার সহিত অঞ্জনের নয়নে নয়নে মিলন হইল । অঞ্জুন মুগ্ধ হইলেন, কিন্ত 
অঙ্থরাগবিদ্ধ হইলেন না। সত্যভামা! স্থভ্রার হৃদয়-ভাব বুঝিতে পারিয়া 
তাহার মন হইতে প্রণক্-ভাব দূর করিতে চেষ্টা করিলেন কিন্ত কৃতকাধ্য 
হইলেন না । প্রকষের সহিত পরামর্শ করিয়া স্থভস্রাকে সন্ছিত করিয়া একদিন 
রাত্রে তিনি খন অজ্জুনের ছারদেশে উপনীত হইলেন তখন আর্জ্জুনের সহিত 
তাহার কথোপকথনের মধ্যে অঞ্ছুন-চরিত্রের দৃঢ়তা, বিন তেজন্িতা, জ্রৌপদীর 
প্রতি প্রেম ও নিষ্ঠা সুন্দরভাবে ব্যক্ত হইয়া চরিঅ্রটিডক মহান করিয়া তুলিয়াছে। 
সেই সময় স্থভদ্রার মনোভাবও কবি স্বন্দরভাবে প্রকাশিত করিয়াছেন। 

অবশেষে রতির সাহাধ্য গ্রহণ করিয়া সত্যভামা -কর্তৃক স্থভদ্রাকে অঞ্ছন- 
গৃহে লইয়! যাওয়া এবং অঞ্জুনের কট,ক্তি ও পরে মনোভাবের পরিবর্ধন কবি 
নিপুণভাবে অস্কিত করিয়াছেন। টু 

কবিতাটিতে অঞ্ছুনের চরিত্র যেমন কোন দিক্‌ হইতে ক্ষুঞ্র হয় নাই 
তেমনি এ্রীকষ্* ও বলরামের চরিত্রও আপন আপন বৈশিষ্ট্ে মণ্ডিত হইয়া 
উঠিয়াছে। বলরাম অল্পতে তুষ্ট আবার অল্পতেই কষ্ট । প্রীরুষ্* কৌশলী, 
বন্ধুবৎসল এবং পত্নী সত্যভামার প্রতি প্রেম-পরায়ণ। স্থভদ্রা এবং সত্যভামার 
সখীভাব ও ন্হ-প্রীতি সুগ্চকর । ন্ুভদ্রার চরিত্রটি কোমল, দৃঢ় ও তেজন্বী । 
ভ্রোপদীর অভিমানের মধ্য দিয়া অঞ্জুনের প্রতি তাহার প্রেমের অভিব্যক্তি 
হইয়াছে এবং পরে সুভত্রাকে কনিষ্ঠ ভগ্নীর স্কায় গ্রহণ করার মধ্যে চরিত্রের 
মহত্ব ব্যক্ত হইয়াছে। 


© 


3: বাংলা আখ্যায়িকা-কাব্য 

কাব্যটিতে তিনটি গীত আছে এবং দ্বিতীয় গীতটি বেন্‌ জন্সনের রচিত 
একটি গীতের ভাব অবলম্বনে রচিত । এই কাব্যের ভাব এবং ভাষ! সুন্দর ও 
সাবলীল । স্থানে স্থানে কবিত্বের স্ফুরণ দেখা যায়। প্রাকৃতিক দৃশ্ঠাদির 
বৰ্ণনাও কাব্যটিকে সরস করিয়াছে। তথাপি কাব্যটি গতাহুগতিকতার উর্দ্ধে 
উঠিতে পারে নাই । 

ছুর্যেযাধন-বধ-কাব্য_জীবনরুক্, ঘোষ প্রণীত ‘দুর্য্যোধন-বধ’ কাব্যটি 
১৮৮৬ গীষ্টাব্দে মুদ্রিত হয়। ইহা কবিবর হেচ বন্য্যোপাধ্যাযকে উৎসৰ্গ 
করা হইয়াছে। 

উকি উজ লন 
ইহাতে সাতটি সৰ্গ আছে এবং সম্পূর্ণ কাব্যটিই অমিত্রাক্ষর ছন্দে রচিত । 

প্রথমে সরম্বতীর বন্দনা করি! ও ক্পাভিক্ষ। করিয়! কবি কাব্যে বগিত 
বিষয়ের উল্লেখ করিয়াছেন 


নিগুণ বলিয়া যদি কর দেবি! রুপা 
« এ দাসের প্রতি, তবে, গাইব মা আজি 
সে ঘোর সমর কথা,__বর্জিব বিস্তারি, 
সেই কুরুক্ষেত্র.রণে কেমনে নাশিল 
গদাযুকছে হায়, মহাবাহ ভীমসেন 
রাজা ছুধ্যোধনে । সেই ভয়ঙ্কর ক্ষণে 
 কুরুকুল রবি, চলি গেল অস্তাঁচলে 


* চিরদিন তরে, হায়, আর ন! উঠিতে । ৫২ পৃঃ) 
শকুনির স্বত্যু-সংবাদে দুর্য্যোধন-কর্তৃক শোকের মধ্যে উভয়ের চরিত্রের 
বৈশিষ্ট্য সুন্দরভাবে ক্কুটিয়া উঠিয়াছে। . ২ রি 
সি হে মাতুল 


তুমিও নিহত হলে? হায় ! ফলিল যে 
বিষমস্ম ফল, তব কুম্ত্রণা বলে, 

না দেখিলে চক্ষে তাহা ; ভুজিতে কখন 
তাহা! হল ন! তোমারে । যত দিন প্রাণ 


© 


বাংলা আখ্যায়িকা-কাব্য = 


রবে এ দেহ ভিতরে, সেই বিষময় 
ফল ভুগিতে হুইবে মোরে ॥-----* _(৯১১পৃঃ) 
দুঙ্কৃতির জন্য দুর্য্যোখনের মনে অস্থতাপ আসিয়াছে। তিনি পরক্ষণেই 
বলিতেছেন__ 
লোকালয়ে এই সুখ আর না দেখাব 
নাশিব জীবনে কিন্বা পশিব কাননে । _-৫১২ পৃঃ) 


দ্ৈপায়ন-হদের নিকট গিয়াও ছূর্ষ্যোধনের মুখে অস্থতাপ, লজ্জা! ও ভয়ের 
কথাই শুন! যায়। পত্নী ভান্িমতীর প্রতি তাহার মমত্ববোধ এবং অন্সরাগও ব্যক্ত 
হইয়াছে । কবি এই কাব্যে দুষ্যোধনকে একদিকে যেমন পাপিরূপে অস্কিত 
করিয়াছেন__অপরদিকে তেমনি দুঃখ-শোক-অনুতাপ, পিতা-মাতা! ও পত্নীর 
চিন্তা প্রভৃতি আনিয়া! দুধ্যোধন-চরিত্রের অপর দিক্‌টিও ফুটাইতে চেষ্টা 
করিয়াছেন। ভীমের সহিত গদাযুদ্ধে ছুষ্যোধনের পতন হইবার পরেও 
ছুধ্যোধন প্রতিশোধ লইবার বাসনায় অশ্বখামাকে পাঠাইয়াছেন এবং অত্যন্ত 
আনন্দের সহিত পীচটি মাথা ভাঙ্িয়াছেন, কিন্ত পর মুহূর্তে যখনই বুঝিয়া- 
ছেন যে উহা! পুত্রগণের মন্তক তখনই শোকে মূহমান হইয়াছেন। এইভাবে 
ছুর্ধোধনের চরিত্রের বিভিন্ন দিক্‌ অক্কিত করিয়া কবি কাব্যকে রসসমৃদ্ধ 
করিতে চেষ্ট! করিয়াছেন এবং কিছু পরিমাণে ক্বতকা্য্যও হইয়াছেন । 
ধৃতরাষ্ট্র ও গান্ধারীর চরিত্র কয়েকটি কথার মধ্য দিয়! স্বন্দরভাবে 
পরিস্ফূট হইয়াছে। দুর্য্যোধনের উপর বংশ নষ্ট হইবার সমন্ত দোষ চাপাইয়। 
এবং বিধির বিধানের উপর কিছুই করিবার নাই কহিত! ধতক্া্র নিজ দোষ 
পি হে ধৃতরাষ্ট্রকে এখানে ভীরু ও জ্রুর স্বভাবের বলিয়া 
মনে হয়। যে পুত্রন্সেহ তাহাকে অপরাধজনক কাধ্যেও প্রবৃত্তি দিয়াছে 
. এই কাব্যে সেই পুক্রন্মেহের অভাবে, তাঁহার চরিত্র একেবারে হীন হইয়া 
পড়িয়াছে। 
গান্ধারী চরিত্রটি সুন্দর । তিনি ধৃতরাষ্ট্রকে বলিতেছেন__ 
যথ! ধৰ্ম্ম তথা ক্ষণ, জেন নাথ, ধৰ্ম 
ছাড়! রুষ্ণ কু নহে। বাধিতে কষ্চেরে 
ধশ্মই কেবল রঙজ্জু ।------ -_(২২ পৃঃ) 


© 


৬০ বাংলা আখ্যায়িকা-কাব্য 


ধৰ্ম্মপ্রাণা সতী-সাধ্বী গান্ধারীর চরিত্রটি এই কয়টি কথায় স্থপরিস্ডুট 
হুইয়াছে। 
পঞ্চম সর্গে ভাঙ্ুমতীর চিত্র অস্কিত করিবার পূর্ক্বে কবি প্রথমে বাগ্দেবীর 
করুণা ভিক্ষা করিয়াছেন। তারপর বান্মীকি, কালিদাস এবং মধুস্থদনের 
বন্দন! করিয়া পুনরায় সরন্থতীর নিকট মেঘনাদবধ-কাব্যের ন্যায় মাধুর্য্য স্থষ্টি 
করিবার ক্ষমত। প্রার্থনা কৰিয়াছেন। ভাঙ্গমতী সতী-সাধ্বী-পতিপ্রাণা_-পুত্র- 
শোকে কাতরা। আদর্শ রমণীর চরিত্র কবি যেন ভাঙ্গমতীর মধ্যে প্রকাশিত 
করিতে চাহিয়াছেন। যুদ্ধের বীভৎসতা তাহার ভাল লাগে না--তিনি স্বামীকে 
লইয়া নিন স্থানে দেব-আরাধনায় কাল অতিবাহিত করিবার বাসন! করেন। 
সুধিষ্টিরের স্যায়পরায়ণতা, ভীমসেনের নিষ্ঠা ও বীরত্ব, প্রীরুষ্ণের কৌশল 
এবং পাশুবগণের পরছুঃখে বেদনাবোধ কাব্যে চরিত্রগুলিকে মাধুর্ধ্যদান 
করিয়াছে। 
কাব্যটি ুখপাঠ্য। ভাষা সহজ ও সরল। ছন্দ গতিশীল। মাঝে মাঝে 
ধৰ্ম্মতত্বের আলোচনা দ্বারা কাব্যটি সমৃদ্ধ । কাহিনীর ফাকে ফাকে নীতি- 
তত্ব ও আধ্যাত্মিক সত্যকে পরিস্ফুট করিবার চেষ্টা করিয়া লেখক কাহিনী- 
কাব্যের উপযোগী ভাব-ব্যগ্রনা আনিতে সক্ষম হুইয়াছেন। 
অহাপ্রপ্থান-কাব্য-_“মহাপ্রস্থান কাব্যটি দীনেশচরণ বস্দ কর্তৃক রচিত 
ও ১৮৮৭ খ্ৰাষ্টাব্দে প্রকাশিত হয়। ইহাতে অভিমস্থযর সেনাপতির পদে বৃত 
হওয়া হইতে পাণ্ডব-গণের স্বর্গারোহণ পর্য্যন্ত বাণত হুইয়াছে। কাব্যটি 
একবিংশ স্গেঁ বিভক্ত । 
কাব্যের প্রথমে ‘উদ্বোধন’ শিরোনামায় কবির স্তি ও কল্পনাকে আহ্বান 
কাব্যে অভিনবত্ব আনিয়াছে-_ 
লয়ে চল মোরে ডুষিল বেখানে ভারতের একতারা 
ভূত সিন্ধ-নীরে আধালক্ী রসি যেখানে বরিবে ধারা। 
কেটে দাও এই কঠিন শৃষ্খল, খোল পিধরের ছার ; 
অনঃদাধে আজি স্বাধীন আকাশে উড়ে যাই একবার । 


টিভি 
জিহ্বার জড়তা দূর কর মোর খোল হৃদয়ের হার । 


© 


বাংলা আখ্যায়িকা-কাব্য ৬৯ 


ব্যাস-পদরজঃ মন্তকে মাখিয়া একবার খুলে প্রাণ, 
সেই পুরাতন মহাগীত গাই মহাভারতের গান ॥ 
এস, বীররস, লেখনীতে মোর বিদ্যুৎ ঢালিয়ে দাও । 
করুণ!-হুন্দরী, পরের কারণ কাদিতে শিখায়ে যাও । 
চি, 
এই পড.ক্কিগুলির মধ্যে কবি-হৃদয়ের পরাধীনতার বেদনা অস্পষ্টভাবে অন্থনূত 
হয় এবং কবি যেন সেই পুরাকালের স্বাধীন ভারতের আধ্য-বীরত্বের গীত 
গাহিয়! তাহা দূর করিবার প্রয়াস পাইয়াছেন ॥ ইহাতে উনবিংশ শতাব্দীর 
জাগরণের স্থরটি এবং রোমান্টিক কবি-হৃদয়ের বন্ধনমুক্তির আকুতি অস্পষ্ট- 
ভাবে ধ্বনিত হইয়াছে । 
কাব্যটিতে স্থানে স্থানে স্বন্দর বর্ণনা পাঠককে মুগ্ধ করে। ন্বপ্রদেবী 
স্থভদ্রাকে স্বপ্ন দেখাইবার জন্য _ 


অমরাবতীর চন্দ্রের কিরণ 
পারিজাত পত্রে ঢালিয়া তখন 
অপুর্ব অঙ্গুরিটিরে 

ডুবাইয়! মধ্যে তার, 

মুখের নিকটে আনি হাসি হাসি স্বছ স্বছ 
যেমনি দিল ফুৎকার, 

ইন্দ্ধস্ জিনি বর্ণ শত শত 

Nv গোলক উড়িল,_ 

শুইয়া শয্যায় ভদ্র নিত্রীবেশে 
স্বপন দেখিল _ (৯ পৃঃ) 


ভাবের ক্ষেত্রে অভিনবন্থ দেখা গেলেও এই-সকল স্থানে ছন্দের মধ্যে মাতরা- 
বিভাগে ত্রুটি লক্ষিত হয়। 

দ্বিতীয় সর্গে স্ভত্রার মাতৃতৃদয়ের ও ক্ষত্ররমণী-হৃদয়ের ছন্দ হন্দরভাবে 
ব্যক্ত হইয়াছে। দুঃস্বপ্ন দেখিয়া এবং অর্দ্ধরাত্রি জাগরণে কাটাইয়। প্রভাতে 
সেনাপতি পদে বৃত অভিম্যাকে দেখিয়! হুভত্রার মাতৃ-হৃদয় বিচলিত হইল । 





© 


কং বাংলা আখ্যায়িকা-কাব্য 
কিন্ত পুত্রের বীরত্বের কথায় ক্ষত্ররমণী উদ্দীপ্ত হইয়া! উঠিলেন এবং পুত্রকে বীর 
সাজে সন্দিত করিলেন। 

উপমা, উৎপ্রেক্ষা প্রভৃতি কাব্যটিতে মাধুধ্য স্থা করিয়াছে। কুরুসৈন্যের 


চক্রব্যুহের মধ্যে হ্রোণাচাধ্যকে দেখা যাইতেছে__ 


যেন মহারপ্যে তুষার মণ্ডিত 
শোতিছে শাল্মলী তরু । _-€২৬ পৃঃ) 
কৌরবগণ দূরে অভিমন্যকে দেখিতে পাইল 
বৃক্ষ অন্তরালে অগ্রিমগ্্ী রেখা। * 
সহসা দেখিতে পায়। (২৭ পৃঃ) 


সুকুমার শরীর দেখিয়া! ছুধ্যোধন, কর্ণ প্রভৃতি প্রথমে অভিমস্থ্ার সহিত 
যুদ্ধ করিতে চাহেন নাই। কিন্ত তাহার ভীত্র বাক্যে সকলকেই অস্ত্র ধারণ 
করিতে হইয্াছিল। এন্থলে দুর্য্যোধন প্রভৃতি চরিত্রের কোমল ও ্সেুশীল 
দিকটি কৰি উদ্ঘাঁটিত করিয়াছেন । আবার ছৃষ্যোধন রক্তাক্ত-কলেবরে গৃহে 
প্রত্যাবর্তন করিলে ভাহুমতী তাহাকে প্রণাম করিয়া রক্ত দেখিয়া চমকিত 
হইলে দুৰ্য্যোধন কহিলেন__ 


নৃতন গৌরবদান করিবার চেষ্টা লেখককে প্রভাবান্বিত করিয়াছে বলিয়া 
মনে হয়। 


© 


বাংলা আখ্যায়িকা-কাব্য hed 


ভাঙ্গমতী পতিত্রতা ও পরদুঃখে কাতর! ৷ অভিমন্যর বধের সংবাদে 
ভাহুমতী দুঃখিত-চিত্তে পতিকাধ্যের নিন্দ। করিয়া পঞ্চ ভাতার সহিত তাহাকে 
সদ্ভাব স্থাপন করিতে অহুরোধ জানাইলেন । দুর্ঘ্যোধন ইহার জন্য তাহাকে 
তিরস্কার করিলেন এবং তাহার প্রতিজ্ঞা টলিবার নহে কহিলে পরও ভাঙ্গমতী 
তাহার চরণ ধরিয়া কহিলেন__ 


লক্ষ পরিবার দুঃখে করি নিমজ্জন, 
লক্ষ গ্রাম করি ধ্বংস, 
নাশিয়া আপন বংশ 

কি পুণ। করিবে নাথ তুমি উপার্জন ? 


এ ঘোর নিধন ব্রত কর পরিহার । 
পুরিল পাপের ভরা, 
রক্তে রক্তময় ধরা, 
“_ হাহাকারে পূর্ণ আজি হল চারিধার। (৫৩-৫৪ পৃঃ) 
দর্য্যোধনের আদেশে পঞ্চপাণ্ডবের মন্তক আনিবার জন্য সৈন্যগণসহ 
অশ্বখামার গমন কবি অতি নিপুণভাবে অস্কিত করিয়াছেন এবং বিনাযুদ্ধে 
ক্র-নিধন করাতে সকলের মনেই খেদ ও দুঃখের প্রকাশে তাহাদের বীর- 
হৃদয়ের পরিচয় দিয়া কাব্যকে ভ্রীদান করিয়াছেন। 
অর্জনের সহিত যুদ্ধে জ্রোণাচাধ্যের পতনের কারণ কবি দেখাইয়াছেন যে 
দ্রোণাচার্ধ্যের মনে হইয়াছিল সাহায্যের জন্য তাহার পুত্র তাহাকে আহ্বান 
করিতেছেন। ইহাতে তিনি অন্যমনস্ক হইয়া পড়েন এবং সেই অসতক 
মুহূর্তে তাহার পরাজয় ও মৃত্যু ঘটে । তাহার মৃত্যুর জন্য যুখিষ্টিরকে মিথ্যা 
বলান হয় নাই । যুষিষ্ঠির-চরিজ্র নিষ্পাপ রহিয়| গেল । মহাভারতকে কবি 
এ ক্ষেত্রে অঙ্গসরণ করেন নাই। জয়দ্রথ-বধেও প্রীরুষ্ণকে কোন কৌশল 
করিতে হয় নাই_অর্ক্.নই তাহাকে বধ করেন। 
গদাযুদ্ধে ছৃধ্যোধন আহত হইলে তাহাকে দিয়াও কবি যেমন নিজ 
হুন্ধ্শ্মের জন্য অঙ্গতাপ করাইয়াছেন ও যুধিষ্ঠির প্রভৃতির নিকট ক্ষমা! ভিক্ষা 


@ 


৬৪ বাংলা আখ্যায়িকা-কাব্য 
করাইয়াছেন সেরূপ ভীমসেন দ্বারাও তাহার উরুতে আঘাতের অপরাধে ক্ষমা 
প্রার্থনা করাইয়াছেন। 


সবৃতরাষ্টর, গান্ধারী, কুন্তী প্রভৃতি কাশীধামে প্রাণত্যাগ করিলে এবং যদুবংশ 
ধ্বংস হইলে পাঁগুবের! মহাপ্রস্থানের পথে যাত্রা করেন। সঙয়ও তাহাদের 
সঙ্গী হইয়াছিলেন। কিছুদূর গিয়া তাহার! সঞ্জয়কে ভারতবর্ষের ভৰিত 
দেখাইতে বলিলে সঙ্গয় কহিলেন _ 


দেখ দেখ দেব! পঞ্চনদ দেশ 
গেল গেল রসাতল । 

এক হন্তে অসি, অন্ত হন্তে পুথি 
দানবের দল ধায়। _(২১৭ পৃঃ) 


এবং আধ্যগণ তাহাদেরই পদলেহন করিতেছেন দেখিয়া পাগুবের! শিহরিয়া 
উঠিলেন। পরে ভারত-লক্ষ্মীর বিষ মৃত্তি ষ্ঠাহাদের চিত্তকে ব্যথিত করিল। 
তাহার! পুনরায় হিন্দুর অন্থারথানের দিন দেখিতে চাঁহিলে, সঞ্চয় দূরে ক্ষীণ 
আলোরেখা দেখাইলেন। এ স্থানে কবির দেশাত্মবোধ আত্মপ্রকাশ 
কনিয়াছে। কাব্যটির মধ্যে একট! দেশাত্মবোধেন ব্যঞ্রনা, প্রাচীন গৌরব- 
কাহিনীর মধ্যে জাতীয়-জীবনের সার্থকতার সন্ধান এবং পরিশেষে ভবিস্বাতের 
প্রতি ইঙ্গিত পৌরাণিক কাবা-কাহিনীর ক্ষেত্রে নৃতনত্বের স্থচনা করে। 
লেখকের আবেগ-অশ্স্ৃতি কাবাটির স্থানে স্থানে লিরিকের স্থর ধ্বনিত করে 
এবং লেখকের বাণত বিষয় কেবলমাত্র কাহিনীর মধ্যেই নিঃশেষিত না! হইয়া 
স্বন্দর গৌরবান্বিত জীবনের জন্য অব্যক্ত বেদনায় অঙ্ছরণিত হইতে থাকে । 

কাব্যটিতে ঘটনা-বিন্তাস ও চক্রিত্র-চিত্রশে কবির কৃতিত্ব লক্ষিত হয়। 
চরিত্রগুলি কোথাও ক্ষুণ্ণ হয় নাই । কয়েকটি চরিত্র জীবস্ত হইয়া উঠিয়াছে। 
বিভিন্ন ছন্দ ব্যবহার করিতে গিয়া কবি স্থানে স্থানে মাত্রার সাম্য বা শব্দের 
গাসভীধ্য বজায় রাখিতে পারেন নাই॥ তথাপি স্থানে স্থানে কৰিত্বশক্তি ও 
কল্পনার স্ফুরণে কাব্যটি সম্বদ্ধ। ভাষাও দুরূহ নয় এবং স্থানে স্থানে ভাব- 
গভীর । এক কথায় কাবাটিকে স্থখপাঠ্য বলা চলে এবং আখ্যায়িকা-কাব্যের 
ক্ষেত্রে কিছু পরিমাণে সার্থকতা লাভ করিতে পারিয়াছে বলিলে অত্যুক্তি 
হয় না। 


ভি 


বাংলা আখ্যায়িকা-কাব্য ue 
নৈশকামিনী-কাৰ্য_বিপিনবিহারী দে কর্তৃক রচিত “নৈশকামিনী- 
কাব্য'-টি ১৮৯৩ খ্রীষ্টাব্দে প্রকাশিত হয়। ইহাতে দণ্ডীরাজা ও উর্কশীর 
উপাখ্যান বিত হইয়াছে। '‘দণ্ডীপর্ক্’ কাব্যটি অপেক্ষা ইহার কাহিনী-ভাগ 
বিস্তৃততর ও বর্ণনাবহুল । 
প্রথমে কবি বাণী-বন্দনা করিয়াছেন ও তাহার নিকট করুণা-ভিক্ষা 
করিয়াছেন__ 
বলিব “নৈশকামিনী” ভাবিয়াছি মনে । 
পড়িয়া! বিষম দায়__ 
ডাকিতেছি মা তোমায়, 
তোমার করুণ! বিনা হইবে কেমনে ? 


স্থানে স্থানে কবির বর্ণনা উপভোগ্য ॥ কবি তুরঙ্গীর বর্ণনা করিয়াছেন 
বিরাজে অপূর্ব প্রভা বদনে তাহার । 

যেন কত অনাদরে 

শচীকণ্ঠ ত্যাগ করে 
বিলুষ্টিত বনমাঝে পারিজাত হার ॥ (৫ পৃঃ) 


মুগ্ধ দণ্ডীকে প্রণয়পথ হইতে নিবৃত্ত করিবার জন্য উর্বশী বলিতেছেন__ 


থাকিলে দূরেতে সদ! দেখিবে নবীন, 
ছুয়োনাক ভালবাসা হইবে মলিন । (২৯ পৃঃ) 


দওডী ও উর্ববশীর মধ্যে প্রণয়ের গভীরতা স্থানে স্থানে কবি অক্ষিত করিবার 
চেষ্টা করিয়াছেন । তাহার মধ্যেই প্রণয়ে নিজ ব্যর্থতার কথাও তিনি ব্যক্ত 
করিয়াছেন, কিন্তু তাহা! কাবাকে ক্ষুপ্ন করিয়াছে । অবশেষে উর্বশী শাপমুক্ত 
হইলে কবি নারী-প্রেমকে উর্ব্বশীর সুখ দিয়াই নিন্দিত করিয়াছেন 


জান না কি সখে ক্ররা নারী জাতি 
অন্তরে গরল মুখেতে মধু ? 
আপনার ইস্ট করিতে সাধন 


পুরুষেরে বলে পরাণ বধু ॥ (১২৫ পৃঃ) 


© 
এ বাংলা আখ্যায়িকা-কাব্য 


অথচ কিছু পূর্বে এই উর্ববশীকে দিয়াই কবি দণ্ডীর প্রাণত্যাগের বাসনায় 
প্ৰাণত্যাগ করিতে উদ্যত দেখাইয়াছিলেন। 
কাব্যটির মধ্যে স্থানে স্থানে প্রারুতিক বর্ণনাও রহিয়াছে। 
কাব্যের দণ্ডী প্রেমিক ও দৃঢ়চেতারূপে অক্কিত হইয়াছেন । ভীমের প্রতিজ্ঞা 
ও স্বকৰ্শ্মে দৃঢ়তা মুগ্ধকর । শ্রীকৃষ্ণের ভক্তবংসল রূপটি হুন্দররূপে বিত হইয়াছে । 
কিন্ত জগদস্থা-কর্তৃক মহাদেবকে তিরস্কার ঠিক যেন গ্রহণ করা যায় না। খিনি 
এসভী-শিরোমণি_ স্বামীর ব্যর্থতায় তিনি পতিকে তিরস্কার করিবেন__ ইহা যেন 
তাহার মহিমাকে ক্ষ করে। উর্বশী-চরিত কিছু লঘু হইয়া পড়িয়াছে__ 
স্বর্গের নর্তকী হইলেও ইহা অধিকতর গান্ডীধ্া-ষণ্ডিত হইলে ভাল হইত । 
কাহিনী-বিস্যাসের ক্ষেত্রে বা চরিত্র-চিত্রণে কোথাও কোন নৃতনত্তের 
পরিচয় নাই। তবে কাহিনীর অতিরিক্ত একটি ব্যঞ্জনা রহিয়াছে যাহা 
দবন্ব-সংঘাতের মধ্যে চিরস্তন সত্যের প্রতি ইঙ্গিত করে। কাব্যটির রচনা 
সর্বত্র সার্থক ও স্বন্দর না হইলেও এবং স্থানে স্থানে কবির স্ব-জীবনের কাহিনী 
চিত্রিত হইলেও কাব্যটি স্থখপাঠ্য । 
কাব্যটি চতুৰ্দ্দশ স্তবকে সমাপ্ত । ইহাতে চৌপদী ও ত্রিপদী ছন্দ ব্যবহৃত 
হুইয়াছে। ভাষা দুরূহ নহে। 
দ্তী-উপাথ্যান__তণিতায় কবির নাম ‘উমাকান্ত’ পাওয়া যায়। 
ভণে কৰি উমাকাস্থঃ নারদ না হয় ভ্রাস্তঃ 
মন শান্ত ভাবে রুষনাম ॥ (২৯ পৃঃ) 
পুস্তকটি খণ্ডিত। তাই কবির সম্পূর্ণ নাম ও পুস্তক-প্রকাশের সময় 
জানা যায় না। ভূমিকায় কবি গ্রস্থ-রচনার কারণ সম্বন্ধে লিখিয়াছেন__. 
£. যত নৃসীংদাস তনয় তাহার ॥ 
সব্বগুণ বোদ্ধা স্থর পুত্র কমলার ॥ 
তাহার আদেশে পাঠ করিয়া পুরাণ । রঃ 
দেখাইলা শরণা হইতে পরিত্রাণ ॥ 
প্রণয়ে কহিলা মোরে অনুগ্রহ করি। 
রচিতে কবিতা কোমলন হরি ॥ 


© 


বাংলা আখ্যাস্সিকা-কাব্য ৬ 


মুলার্থ সংগ্রহ করি কহিল! আভাষ । 
আমি নানা ছন্দে ভাষ! করিহ্ বিন্যাশ ॥ 
উপদেষ্ঠ উপদেশে করিম বচন ॥ 
পুরাণস্ত সাতিভাষ! দণ্ডী উপাক্ষণ ॥ _-€৫-৬ পৃঃ) 
শুকমুনি জন্মেজয়কে গল্প বলিতেছেন । দুর্ববাসার শাপে উর্বশীর তুরঙ্গিণী- 
রূপে অরণ্যে ভ্রমণ দণ্ডীরাদ-কর্তৃক তাহাকে গৃহে আনগ্মন__নারদ-কর্ুক 
জ্রীরুষ্ণকে সংবাদ-দান এবং প্রীকুষ্ণ-কত্ক তুরঙ্গিণী প্রার্থনা__দণ্ডীর অসন্মতি, 
আশ্রয়ের নিমিত্ত সকল স্থানে গমন ও ব্যর্থতা__ভীমসেন-কর্তৃক আশ্রয়দান . 
_ প্রীরুষের সহিত পাগুবগণের যুন্ধ__পাগুবগণের গৌরব-বৃদ্ধি_ যুদ্ধক্ষেত্রে 
দেবগণের আগমন ও অষ্টবজ্ের মিলন__উর্শীর শাপমুক্তি_কাব্যের বণিত 
বিষয় । 
নারদমুনি-ক্ভুক প্রীকুষ্ণের সহিত রমণী লইয়া কৌতুকের অবতারণা 
দেব-চরিজ ক্ষণ করিয়াছে । আবার পার্বতীর মহাদেবকে তিরন্ধারও দেক- 
মহিমাকে “হীন করিয়াছে । চরিত্র-চিত্রণে কবি দক্ষতা প্রদর্শন করিতে সমর্থ 


হন নাই। 
প্রণক্ন-সঙ্বন্ধে কবি উর্কবশীর মুখ দিয়! কহাইয়াছেন__. 
পিরিতের এই রিত শুন মহাশয় । 
দেখিলাম অনেকে হে শেষ নাহি রয় ॥ 


পুরুষে বিচ্ছেদ করে কখন বা নারী । 
এরা যদি নাহি করে তবে দেবে অরি। 
কোনরূপে পিরিতি স্বস্থির নাহি রয়। 
যেন পল্পপত্রে বারি লিপ্ত নাহি হয় ॥ __€ ১৭৬ পৃঃ) 
গ্রন্থটি ত্রিপদী ও পক্সার ছন্দে রচিত । ইহার রচনায় প্রাচীন রীতির 
'অন্থসরণ দেখা! যায় । কাব্যটিকে সার্থক রচনা বল! চলে না। 


টরবতক, কুরুক্ষেত্র, প্রভাস_কবি নবীনচক্্র সেন রচিত ‘রৈবতক’ 
কাব্যটি ১৮৮৬ খ্রীষ্টাব্দে, “কুরুক্ষেত্র” কাব্যটি ১৮৯৩ খ্রীহাব্দে এবং “প্রভাস” 
কাব্যটি ১৮৯৬ খ্রীষ্টাব্দে প্রকাশিত হয়। এই কাব্যত্রয়-সম্বন্ধে কবি নিজে 
লিখিয়াছেন-_“র্ৈবতক কাব্য ভগবান শীক্বফের আদিলীলা, কুরুক্ষেত্র কাব্য 


© 


৬ বাংলা আখ্যাগ্সিকা-কাব্য 
মধ্যলীলা এবং প্রভাস কাব্য অস্তিমলীলা লইয়া রচিত। টৈবতকে কাব্যের 
উন্মেষ কুরুক্ষেত্রে বিকাশ এবং প্রভাসে শেষ |” 
রাজগৃহে কাধ্যোপলক্ষে অবস্থানকালে কবির মন মহাভারতের নানারূপ 
স্থিতি হারা উদ্বেলিত হইয়া! উঠে । তিনি পুনরায় মহাভারত পাঠ করেন 
এবং সেখানে অবস্থানকালেই রৈবতকের প্রথমাংশ রচনা শেষ করেন । , 
মহাভারত-কাহিনী এবং গীতার দর্শনবাদের নৃতনতর ব্যাখ্যা! দিয়া কবি 
একটি মহাকাব্য রচনা করিবার চেষ্টা করিয়াছিলেন। কবির সে প্রয়াস 
সৰ্ব্বাংশে সার্থক না হইলেও প্রেম-তক্তি-জ্ঞানের যে প্রন্ববণধারা কবি এই 
কাব্যত্রয়ে প্রবাহিত করিয়াছেন তাহা অভিনব । ক্োতের মানবতাবাদ, 
গীতার নিফাম-কণ্মবাদ এবং বৈষ্ণবের ভক্তি ও প্রেমের উজ্জল ধারায় কাব্যত্রয়, 
রসমধুর হুইয়া। উঠিয়াছে। 
_ এই কাব্যত্রক্মীর মধ্যে একটা! সমন্বয়ের স্থরও ধ্বনিত হইয়াছে । বিভিন্ন 
মতবাদ, বিভিন্ন কম্দপথ, বিভিন্ন প্রকৃতি এক বিরাট ভক্তিরসন্রোতে মিলিত 
হুইয়| সার্থকতা খুজিয়| পাইয়াছে। প্রাচ্য-পাশ্চাত্যের সাংস্কৃতিক সংঘর্ষের 
ফলে যে বিশৃঙ্খলা দেখা দিয়াছিল এবং যে ভাবস্থিতির পথ অনুসন্ধান করা. 
হুইতেছিল লেখক যেন এই কাব্যত্রীর মধ্য দিয় তাহারই ইঙ্গিত দিতে 
চাহিয়াছেন। হিন্দুধশ্দের পুনরুখানের জন্য তখনকার মনীষিগণ যে চেষ্টা! 
করিয়াছিলেন সেই চেষ্টারই এক কাব্যিক রূপ ইহার মধ্যে পরিস্দুট । তাই 
- ন্থুতন ও পুরাতনের মিলনের মধ্য দিয়া একটি গভীর ব্যঞ্জন! কাব্যগুলির মধ্যে 
লক্ষণীয় । 
কাব্যত্রয়ের নায়ক প্রীরুষঃ। রৈবতকে তাহার পরিকল্পনার উন্মেষ ও 
ভিত্তি-স্থাপন, কুরুক্ষেত্র কর্শ্মের মধ্যে পরিকল্পনার প্রতিষ্ঠা এবং প্রভাসে তাহার 
পরিণতি । 

বৈবতক-কাব্যটি বিশটি সৰ্গে সমাপ্ত । ইহাতে প্রথমেই আমর! দেখিতে 
পাই-_শীরুষ্ণ ও অজ্জ্ন জলধির অনস্তরূপে মগ্ন। উভয়ে নীরব । নানারূপ 
তত্বের সন্ধান, তাহারা লাভ করিতেছেন এবং মাঝে মাঝে সে-সকল বিষয় 
লইয়া আলোচনাও করিতেছেন। মহামুনি ছুর্বাসা কখন পশ্চাতে আসিয়া 
শীক্বফ্চকে আশীৰ্ব্বাদ করিলেন তাহারা জানিতে পারিলেন না। মুনিবর ক্রুদ্ধ 
হইয়া অভিশাপ দিয়! প্রত্যাবর্তন করিবার কালে উভয়ের কর্ণে সেই অভিশাপ- 


© 


বাংলা আখ্যাক্সিকা-কাব্য সির 


বানী প্রবেশ করিল । ত্রা্দণকে তুষ্ট করিবার জন্য অক্ছ্ন অধীর হইলে 
প্ররুষ্ণ তাহাকে নিরস্ত করিলেন। 'আধ্য-অনাধ্যের বিরোধের বীজ উপ্ত 
হুইল। আত্মাভিমানী অহঙ্কারী ব্রাহ্মণ অনাধ্য-শক্তিকে আর্য্যের বিরুদ্ধে 
উত্তেজিত করিয়! ক্ষত্রিয়-সমাজ এবং যদুবংশ ধ্বংস করিবার সন্ধল্প গ্রহণ 
করিল ॥ আর জ্ঞানদীপ্ত বীর আর্ধ্য-হৃদয় অযোগ্য ব্যক্তিকে শ্রদ্ধা ও সম্মান 
প্রদর্শন করাকে -অকর্তব্য বিবেচন! করিয়া তাহাদের ক্রোধবহ্বিতে স্বতাহতি 
দান করিল । ভারতের পতনের প্রথম কারণরূপে কবি এখানে জাত্যভিমান 
এবং জাতিগত ভেদবুদ্ধি প্ৰদৰ্শন করিয়াছেন । 

পরাধীনতার অপমান, প্রানি, দুঃখবোধ আহত নাগরাজের বাক্যে স্থন্দর- 
ভাবে প্রকাশিত হুইয়াছে। ব্রাহ্মণের গাভী উদ্ধার করিতে অঞ্জন যখন 
নাগরাজকে আহত করেন এবং 'তন্কর' বলিয়া ভৎসন! করেন, তখন নাগরাজের 
উক্তির মধ্যে দাসত্বের নিমিত্ত দুঃখবোধ যেমন প্রকাশিত হইয়াছে তেমনি 
শ্ররুত অন্যায়কারীর ও অত্যাচারীর প্রতিও ইঙ্গিত কর! হইয়াছে। কৌশলে 
ও তুজবলে সহজ সরল জাতিকে জয় করিয়! তাহাদের উপর প্রতুত্ব করিয়া 
যাহারা গর্ববোধ করে এবং বিজিত জাতিকে মূর্খ ও দোষী বলিয়া নিন্দিত করে 
কবি তাহাদের সমর্থন করিতে পারেন নাই । 

দেশাব্মবোধে উদ্ধ.দ্ধ কবি বারবার দেশের ও জাতির পতনের কারণ 
প্রদর্শন করিরা শ্বদেশবাসীকে সচেতন করিতে চেষ্টা করিয়াছেন এবং সেই- 
সকল দোষক্ৰটি সংশোধনের পথ নির্দেশ করিয়াছেন। এই অধঃপতনের হাত - 
হইতে ভারতকে উদ্ধার করিবার উপায় শরক্বঞ্চ স্থির করিলেন যে এক 
ধৰ্ম্ম এক জাতি ও এক রাজ্য স্থাপিত হইলে ভারতরাজ্য হইতে হিংসা-দ্বেষ, 
হানাহানি-মারামারি দূর হইবে এবং মহৎ আদর্শে জাতি শক্তিশালী হইয়া 
উঠিবে। 

মূল মহাভারত গীতার দর্শনবাদের উপর ভিত্তি কৰিয়। রচিত-_নি্ষাম 
কম্মবাদ সেখানে প্রধান স্থান অধিকার করিয়াছে__“ধশ্মের জয় এবং অধশ্মের 
পরাজয়’ সেখানে মূল প্রতিপাদ্য বিষয়। কিন্ত কবি এই রৈবতক-কাব্যে 
কুরুক্ষেত্র-যুদ্ধের কারণ হিসাবে ডরুষের স্বদেশপ্রীতি ও মানব-প্রীতিকে শ্রেষ্ঠ 
স্থান দিয়াছেন। দেশের কল্যাণের জন্য, জাতির মঙ্গলের জন্য খণ্ড খণ্ড 
বাঁজ্যগুলিকে একত্রে গ্রথিত করিবার বাসনায় শ্রীকৃষ্ণ ও অঞ্জন নিষ্কাম কম্মবাদ 


ভু 


৭৮ বাংলা আখ্যায়িক৷-কাব্য 


গ্রহণ করিলেন এবং প্রয়োজন হইলে যুদ্ধ করিতেও মনস্থ করিলেন। কুরু- 
পাণ্ডবের বিরোধের পরিণতি হিসাবে যুদ্ধকে পাণ্ডবেরা গ্রহণ করেন নাই। 
বিভক্ত ভারতকে এক বিশাল রাজ্যে পরিণত করিয়া জাতির শক্তি বৃদ্ধি 
করিবার জন্য তাহার! যুদ্ধের পথ গ্রহণ করিয়াছিলেন । সমস্ত স্থার্থবোধের 
উর্দ্ধে যে নিশ্দল সত্য-স্ায়হুন্দর বিরাজমান তাহাকেই মহাভারতের 
মধ্যে প্রতিষ্ঠার জন্য তাহারা অসি ধারণ করিয়াছিলেন। কবি নবীন সেনের 
কুরুক্ষেব্রুদ্ধের পশ্চাতে পাণ্ডবগণের মনোভাবের এই বিশ্লেষণ তাহার নিজন্ব 
এবং অত্যন্ত ভাবসমৃদ্ধ । 
অপরদিকে ক্রোধী, ঈব্যাপরায়ণ, কুচক্রী জরৎকারুর প্ররোচনায় নাগরাজ 
বান্থকি ব্যর্থ-প্রেমের হতাশায় প্রতিশোধ গ্রহণের নিমিত্ত প্রতিজ্ঞা গ্রহণ 
করিলেন এবং অনাধ্য-উদ্ধারের নিমিত্ত ভদ্নী জরৎকারুর সহিত দুর্ববাসার 
বিবাহ দিলেন। জরৎকারুও রুফপ্রেমে ব্যর্থ হইয়া ভাতার কাধ্যে সহায়তার 
₹ নিমিত্ত নিজের ইচ্ছার বিরুদ্ধেই দুর্বাাসাকে স্থামিরূপে বরণ করিয়া ভ্রাতার 
ড় যস্রে যোগদান করিলেন, । 
দুই পক্ষের দুই শপথের ফলব্বরূপ অঞ্জুনের সহিত ্থভদ্রার বিবাহ হইল 
এবং তাহা! দার! পাগুবগণ যছবংশের সহিত দৃঢ়ভাবে সখ্যন্থত্রে আবদ্ধ, 
হইলেন । অপরদিকে কৌরবগণের সহিত পাগুবগণের শত্রুতা বৃদ্ধি পাইয়া. 
₹ যুদ্ধকে আসন করিয়া আনিল এবং জরৎকারু ও বাস্থকির গুপ্ত চক্রান্ত 
সফলতার পথে অগ্রসর হইল । রৈবতক-কাব্যে কবি এই বিরোধের বীজ উপ্ত 
করিয়া ক্ষান্ত হইয়াছেন । 
কুকুক্ষেত্র-কাবাটিতে ১৭টি সর্গ রহিয়াছে। ইহাতে গীতার তব-বযাখ্যা_ 
গীতা-রচন। এবং কম্মে তাহারই প্রয়োগ প্রদশিত হইয়াছে । 
হুভদ্রা এই গীতার ধর্শ্ম অভিমন্যকে বুঝাইক্সা দিলেন। এইভাবে গীতার 
নিষ্ষাম কর্শ্মবাদের প্রতিষ্ঠা করিবার এবং তাহার মূল তত্ব ব্যাখ্যা করিবার 
চেষ্টা দেখা যায়। শরশষ্যায় ভীন্ম-কত্ভৃক গীতাপাঠ ও শাস্তিলাভ ছারাও: 
গীতার মধ্য এহিন্দুধর্দ্ের পুনরুখান-যুগে যে শক্তি ও শাস্তির পথ খোঁজা, 
হইয়াছিল তাহার পরিচয় মিলে । 
গীত! রচনার পশ্চাতে ছিল ধৰ্ম্মবোধের প্রেরণা ; কিন্ত নবীনচন্দ্র সেন 
দেখাইস্সাছেন যে কৃষ্ণের কর্শ্মের পশ্চাতে অনুপ্রেরণা জোগাইয়াছে তাহার 


© 


বাংল! আখ্যায়িকা-কাব্য পি 

দেশাত্মবোধ। স্বদেশবাসীর ছুঃখ-ছুদ্দশায় দুঃখিত অন্তরকরণে তিনি যখন 
শ্রক্কত পথের সন্ধান করিতেছিলেন তখনই নিক্কাম কর্শ্মবাদের সন্ধান তিনি 
লাভ করেন এবং ব্যাসদেব তাহাই গীতায় লিপিবদ্ধ কক্সিয়াছেন। কবি এই- 
কূপে গীতাকে নৃতনভাঁবে ব্যাখ্যা কৰিস্সা সমসামস্সিক কালের সমস্যাবলির 
সমাধানের পথনির্দেশ করিতে চেষ্ট। করিস্মাছেন । 

স্ভদ্রা ও স্থলোচনার কথোপকথনের মধ্য দিয়া কবি নারী-ধশ্ম সম্বন্ধেও 
তৃতীয় সর্গে আলোচন! করিয়াছেন। বিভিন্ন মানুষের ধৰ্ম্ম বিভিন্ন রকমের । 
ব্রাহ্মণের ধর্শ্ম তপস্তা, ক্ষত্রিয়ের ধর্ম যুদ্ধ, নারীর ধর্শ্ম স্মেহ-প্রেম ভালবাসা দ্বারা 
মানবের ছুঃখ দুর কর! এবং মানবের সেবা কর!। স্ভত্রা কুরুক্ষেত্র-যুদ্ধে 
আহত ব্যক্কিগণকে শত্ৰ-মিত্র-নিব্বিশেষে সেবা করেন। 

স্থলোচন! নারীস্রেহকে স্বতজ্রার ন্যায় বিস্তৃততর-রূপে গ্রহণ.করিতে বা 
উপলদ্ধি করিতে পারেন নাই । তাহার নিকট শররুষ্ণ-অর্চ্ছুন-অভিমন্য-উত্তর! 
প্রভৃতিকে ভালবাসার মধ্যেই জীবনের চকিতার্থতা। স্থলোচনা-ভৃদয়ের এই 
স্দেহকেও কবি অনাদর করেন নাই । সুত্র যে স্রেহ. বিশ্বজনকে বিলাইয়াছেন, 
স্থলোচন! সেই স্মেহ পরিবারকে দিয়াছেন এবং এই স্মেহের মধ্য দিয়া দুইজনেই 
সার্থক হুইয়াছেন। এইভাবে মানবীয় প্রেম-ভালবাসাকে মধ্যাদ! দিবার প্রশ়াস 
প্রাচীন দৃষ্টিভঙ্গির পরিবর্তনই স্থচিত করে। 

অভিমন্য-বধ কুরুক্ষেত্র-কাব্যটির মধ্যে প্রধান ঘটনা! ৷ বাসা, বাহ্থকি, 
কর্ণ প্রভৃতির ন্যায় যুদ্ধের মন্ত্রণা তাহার প্রতিই প্রযোজ্য হইয়াছে ।, 
অপর দিকে ব্যাসদেবের এবং ভ্রীরুষ্ণের আলোচনার মধ্যেও একটি বীরের 
অন্ায়-সমরে পতনের ইঙ্গিত তাহার ক্ষেত্রেই কাধ্যকরী হইয়াছে । শরীক 
ভাবিয়াছিলেন কুরুক্ষেত্র যুদ্ধ দুই দিনে শেষ হইবে এবং ভীন্স-দ্রোণ প্রভৃতি 
ধন্মপ্রীণ ব্যক্তিগণ যুদ্ধে যোগদান করিবেন না। কিন্ত কাখ্যক্ষেত্রে তাহা 
হয় নাই। অঞ্জুনও আত্মীয়-স্বজনের সহিত মন দিয়া যুদ্ধ করিতেছিলেন না 
খেলাচ্ছলে যুদ্ধ করিম! চলিতেছিলেন। মাহষের ছুদ্দশা শীপ্র বিদুরিত করিতে 
এবং পাপের ধ্বংস দ্রুততর করিতে অঞ্জনের মনে রোষবহ্ছি উদ্লীপিত করা 
প্রয়োজন এবং এই নিমিত্ত তাহার প্রিয় পুত্র অভিমন্যর যুদ্ধক্ষেত্রে প্রাণত্যাগ 
অনিবাধ্য হুইয়া উঠিল । আবার ন্যায়-যুদ্ধে অভিমন্থ্যর পতন হইলে অঞ্জন 
শোক পাইতেন কিন্ত ক্্ধ হইতেন না। তাই৷অন্তায়ভাবে সপ্তরথি-কর্তৃক 


© 


১. বাংল! আখ্যায়িকা-কাব্য 


অভিমন্থ্যর মৃত্যুসাধন করান হুইয়াছে। অভিমন্যর স্বৃত্যু তাই শুধু যুদ্ধক্ষেত্রের 
একটি ঘটনামাত্র নহে, ইহার পশ্চাতে রহিয়াছে বিশ্ববিধানের নীতিচক্র এবং 
মঙ্গলের সুচনা । দুঃখের ভিতর দিয়া, শোকের মধ্য দিয়া সংসারে কত কল্যাণ- 
কণ্ম সাধিত হয়, কবি এই ঘটনায় তাহাই পরিস্ফুট করিতে চাহিয়াছেন এবং 
শোককে মহান্‌ অধ্যাদা দান করিয়াছেন । অভিমহ্া-বধের পরেই অঞ্জন 
যুদ্ধক্ষেত্রে সক্রিয় হইয়া উঠিলেন এবং কুরুক্ষেত্র ধশ্রক্ষেত্রে পরিণত হইল। 
যেখানে অধশ্দের বিনাশ এবং ধন্দের প্রতিষ্ঠা হয় তাহাই তে ধশ্বক্ষেত্র। তাই 
কুক্ক্ষেত্র-কাব্যে অভিমস্থ্য-বধকে সর্বশ্রেষ্ঠ ঘটনাক্মপে অদ্িত করা হুইয়াছে। 

প্রভাস-কাব্যে প্রথমেই কবি সমুদ্রের বর্ণনা! দিয়াছেন । কুরুক্ষেত্রের যুদ্ধের 
পর সমস্ত কালিমা ধৌত হুইয়া যেন চারিদিক্‌ নিশ্বল আনন্দে হাসিতেছে। 
কিন্ত যে রুত্র-শক্তি কুকুক্ষেত্র-যুদ্ধে শত্রুর বিরুদ্ধে জাগরিত কর! হইয়াছিল তাহা 
প্রশমিত করিতে আরও কিছু দুঃখের ও শোকের প্রয়োজন ছিল। যছুবংশের 
ধ্বংসের ভিতর দিয়! যেন তাহাই সাধিত হইয়াছে। 

কুল্সিণী ও সত্যভামার কথোপকথনের মধ্য দিয়া এই বিপদের ছায়া স্পষ্টতর & 
হুইয়। উঠে। কল্সিণী সর্বব্থ শ্ীরুষেঃ সমর্পণ করিয়া সুখী । ভালতেও তিনি 
আনন্দ পান, মন্দতেও মঙ্গলময়ের মঙ্গল হন্ত দেখিতে পান। সত্যভামা 
'ভাবপ্রবণ, নানারূপ অমঙ্গল-চিহ্ন দেখিয়া! তিনি বিযাদগ্রন্ত । তিনি বুঝিতে 
পারিতেছেন যদুকুলেও পাপ প্রবেশ করিয়াছে । সকলে স্থরাপানে মত্ত, নীতি- 
ধণ্ম কেহ মানে না, তাই যদুকুলের ধ্বংসও আসন্ন হইয়া আসিল। 

ভ্রুষ্ণের প্রত্যাখ্যানে অপমানিত! জরৎকারু প্রতিহিংসা! লইবার বাসনায় 
ছুর্ধাসার পাপ-কাধ্যের সহায়ক হইয়! যদুকুলের ধবংসকে ঘনীভূত করিলেন। 
তিনি সাত্যকিকে মিথ্যা প্রেমে বশীভূত করিয়া হুরাপান ধরাইলেন, প্রভাসে 
শৌত্ডিকালয় স্থাপন করাইলেন এবং ক্বতবশ্দার প্রতি সাত)কির ঈধ্যা ও 
বিহ্বে জস্মাইয়া উভয়ের মধ্যে বিবাদ এবং যুদ্ধ বাধাইয়! দিলেন । যদুবংশের 
অপরাপর ব্যক্তিগণ বিভিন্ন পক্ষ অবলম্বন করিয়া মারামারি করিয়া হত 
হুইলেন। » i 

আর স্ভত্রা ও শৈলন্ধা আখ্য-অনাধ্য-নিব্বিশেষে ক্ষ্ণনাম বিতরণ করিয়া 
ার্ড মানবকে ভক্তিপথে ও প্রেমের পথে লইয়া চলিয়াছেন। এক দিকে 
অরখকার ছুর্বাসার বড় হস্বে যোগ দিয়! যদুকুলের ধ্বংসের বীজ বপন করিতেছেন 


© 


বাংল! আখ্যায়িকা-কাব্য নত 


অপর দিকে স্ভত্রা ও শৈলজা মানবের কল্যাণের ব্রত গ্রহণ করিয়! কৃষ্তদ্তি 
বিতরণ করিতেছেন । এক দিকে যখন রুফবংশের ধ্বংস ঘনাইয়! আসিতেছে 
অপর দিকে তখন তীহারই মহিমাচ্ছটা বিচ্ছুরিত হুইয়া মাহুষকে জীবনের 
আদর্শের পথে, বৃহত্তর মুক্তির পথে আহ্বান জানাইতেছে। 

তারপর জরখকারু, ছুর্দাসা ও বাহ্ুকির প্রীরুষ্ষের পদপ্রান্তে আসিয়া 
সত্যলাভ ও জীবন-সমাপ্তি, প্রীক্ষেত্রে প্ররুষ্ণ-বলরাম ও স্থভজ্জার মন্দির স্থাপনার 
বাসনা, ব্যাসদেবকে জ্ঞাত করাইয্স! শৈলজার জীবনাবসান এবং বলরাম প্রভৃতির 
দূরদেশ-অভিমুখে যাত্রা কাব্যত্রয়ীর পরিসমাণ্থিতে ভবিশ্বাতের প্রতি ইঙ্গিত- 
অয়তাক্স পূর্ণ । 

কাব্যত্রয়ীর মধ্যে ঘটনা-বিন্তাসে কবি ক্লতিত্ব দেখাইতে পারেন নাই । 
যে বিরাট ভাব-কল্পনা লইয়া তিনি কাব্যত্রগ্নী রচনার চেষ্টায় ব্রতী হইয়াছিলেন 
নেপথ্য ঘটনায় এবং তত্ব্যাখ্যায় তাহার দার্শনিক দিক্‌ উদঘাটিত হইলেও 
চরিত্রের ও ঘটনার কাধ7-কারণ-সম্পর্কের মধ্য দিয়া তাহ! প্রতিষ্ঠিত হইতে 
পারে নাই । তাই বিষয়বন্তর মধ্যে বিশালতা রহিয়াছে কিন্ত গভীরতা নাই। 
অহাকাব্যোচিত ভাঁব-সংহৃতির গাস্তীধ্য ক্ষু্ হওয়াতে ইহা! কবির প্রচেষ্টাকে 
ব্যর্থতায় পধ্যবসিত করিয়াছে। শ্রীকুষ যে অঞ্জুন ও ব্যাসদেবের সহায়তায় 
বিশাল ধন্দরাজ্য স্থাপনের পরিকল্পনা গ্রহণ করিয়াছিলেন ভীহাদের মধ্যে কেহই 
কাব্যে সক্রিয় অংশ গ্রহণ করেন নাই । কেবল তত্বব্যাখ্যার ক্ষেত্রে তাহাদের 
সাক্ষাৎ মিলে। তাই সেই তত্ব কাব্যের ক্ষেত্রে কোনরূপ গতি ব! স্থযম! দান 
করিতে পারে নাই-_ভারস্বরূপ হইয়া! পড়িয্াছে। আবার বিরুদ্ধ পক্ষকে 
পরাজিত করিয়া! বা মানসিক প্রতিক্রিয়া হার! তাহাদের মনোভাবের পরিবর্ধন 
করিয়া সেই আদর্শকে প্রতিষ্ঠার চেষ্টাও কাব্যে পরিস্ফুট হয় নাই। কোন 
এক অলক্ষ্য অন্বলে বিরুদ্ধ পক্ষের সমস্ত প্রচণ্ডততা ভক্তিরসে আর হইয়া 
গিয়াছে। কাব্যের মধ্যে যতখানি আয়োজন ছিল ততখানি শক্কিমত্ত। বা 
নৈপুণ্য ছিল না-_তাই পূর্বাপর সংহতি ক্ষুণ্ণ হইয়া কাব্য তিনটি অনেকখানি 
লু হইয়া! পড়িয়াছে। দ্বিতীয়ত: কাব্যের মধ্যে প্রেম-কাহিনীর, আধিক্যও 
কাব্যের স্বরকে নষ্ট করিয়াছে । এই কাহিনীগুলির প্রেমিক-প্রেমিকাগণ 
অত্যন্ত বেলী আত্মকেন্দ্রিক এবং প্রেমের রহস্যের মধ্যে আত্মহারা তাই 
মহাকাব্যের মূল-কাহিনীর প্রতি তাহাদের এদাসীন্য কাব্যের মধ্যে সংঘাত 


© 


7১: বাংলা আখ্যায়িকা-কাব্য 


অংশটিকে পরিস্ফুট করিতে বাধা জন্মাইস্নাছে। এই প্রেমিক-প্রেমিকাগণ 
ঘটনার স্বোতে ভাসিতে ভাসিতে কাব্যের পরিণতিতে উপস্থিত হইয়াছে। 
বৃহত আদর্শের নিমিত্ত কেহ কোনরূপ ত্যাগ ত্বার! প্রেমকে মহাকাব্যের 
উপযোগী গৌরব ও মহিমা দান করে নাই। সকলেই প্রেমের সার্থকতায় বা 
ব্যর্থতায় নিজ নিজ স্খ-দুঃখ লইয়া! ব্যস্ত । এইরূপ প্রেমচিত্র উপন্যাসের বা 
রোমান্টিক কাব্যের উপযোগী হইতে পারে কিন্তু মহাকাব্যের পটতুমিকায় ইহ! 
একেবারেই অচল । 

ভাষা ও ছন্দের ক্ষেত্রেও কবির ব্যর্থতাই নজরে পড়ে । কবির ভাষা 
লিরিকধশ্ম্ণ_উচ্ছাস ও আবেগপূর্ণ। ভাষার মধ্যে প্রাণ আছে, আবেগ আছে, 
'অহথভুতির স্কুরণ রহিয়াছে--ছন্দের ভিতর গতি আছে, স্থষম! আছে, সহজ 
সাবলীল ভঙ্গি রহিয়াছে, স্থানে স্থানে গান্ভীধ্য এবং ঝঞ্ধারও রহিয়াছে; 
কিন্ত মহাকাব্যোচিত উদ্দাত্ত ধ্বনি ও ভাব-সংহতি নাই__উচ্ছ্বাসে আবেগে 
তাহা তরল ও লঘু হুইয়া পড়িয়াছে। সেইজন্য কবির প্রকাশভঙ্গিকেও 
মহাকাব্যের ক্ষেত্রে সার্থক বলা চলে না। তবে আখ্যাগ়িকা-কাব্য হিসাবে 
ইহাকে সম্পূর্ণ সার্থক রচনা বল! না গেলেও ইহার মূল্য একেবারে অকিঞ্চিৎ- 
কর নয়। ইহাতে পরিবেশ-স্থি, ঘটনা-সংহতি ও কাব্যরসের বিস্তার 
'অনেকস্থলেই ক্রটিপূর্ণ_তখাপি ইহাতে কাহিনী আছে, চরিত্র আছে, 
অনুভূতির আবেগ রহিয়াছে আবার বিযয়বস্তর অতিরিক্ত ভাবব্যঞনাও 
রহিয়াছে । 

চরিত্র-চিত্রণেও কবির ব্যর্থতাই চোখে পড়ে । “কুষচরিত্রে* বন্ধিমচন্দ 
প্ররু্কে এঁতিহাপিক চরিত্ররূপে গ্রহণ করিয়া নিন্কাম কণ্থকে ব্যাখ্যা করিতে 
গিল্সা। জ্ঞানমার্গের আশ্রয় গ্রহণ করিয়াছেন। নবীনচন্র্রের ক্বঞ্চচরিত্রেও 
এতিহাপিক রূপ দিবার চেষ্টা দেখা যায়; কিন্ত তিনি জ্ঞান অপেক্ষা ভক্তির 
আশ্রয় লইয়াছেন বেশী । তাহাতে চরিত্রটির স্বাভাবিকতা৷ ক্ষুণ্ন হইয়াছে । 

নবীনচন্দ্র সেনের কাব্যত্রয়ের মধ্ ভ্ররুফকেই নায়কের দুমিকায় দেখ! 
যায়॥ তাহার চরিত্রে মানব ও দেবহু মিশ্রিত হুইয়াছে। কখনও মনে হয় 
তিনি সাধারণ মানুষের ন্যায় নানাবিধ সমস্যার সমাধান খু'জিতেছেন-_-কখনও 
"দুঃখে অভিভুত হইতেছেন_-কখনও আনন্দে বিহ্বল-__কখনও ভক্তিতে 
উদ্ছুসিত_ কখনও চিন্তার মগ্র॥ আবার কখনও সব সমস্যার সমাধান করিয়া 


© 


বাংল! আখ্যায়িকা-কাব্য শি 


তিনি উচ্ছাসের সহিত প্রচার করিতেছেন “আমি ভগবান”__“আমি মানবের 
স্বামী”_“আমি এই মহাবিশ্ব, এই বিশ্ব যম রূপ |” 

এই-সকল স্থানে অবতারবাদ আসিয়া পড়িয়াছে। প্রীরুষের মধ্যে রহিয়াছে 
নিষ্কাম কর্মের অভিব্যক্তি । বিশ্বজনের মঙ্গলের মধ্যে নিজ স্বথ-দুঃখ-স্বার্থ- 
বুদ্ধিকে বিস্চ্ছন দিয়া কম্মের অন্বর্তন করাই ভাহার কশ্মের আদর্শ এবং 
তাহাই তিনি প্রতিষ্ঠিত করিতে চাহিয়াছেন কুকুক্ষেত্র-যুদ্ধের মধ্যে এবং 
যদুকুলের ধ্বংসের মধ্যে । কিন্ত কোথাও তাহাকে আমরা সক্রিয় দেখিতে 
পাই না। তিনি সমস্যায় পড়িতেছেন, চিন্তার ছার! সমস্যার মীমা সায় 
পৌছিতেছেন এবং অঞ্জুনের নিকট তাহ! ব্যাখ্যা করিতেছেন । তাহার ইচ্ছা 
যেন অলক্ষ্যে কাঁধ্য করিয়া চলিয়াছে। এই-সকল স্থানে মনে হয় প্রীক্রুষেদর 
দেবচরিজ অঙ্কন করিবার বাসনাই কবির ছিল। কিন্ত স্থানে স্থানে আবার 
দেখা যায় তিনি ব্যাসদেবের শিল্বাত্ব গ্রহণ করিতেছেন, ভীম্মদেবকে প্রণাম 
করিতেছেন, বিভিন্ন রাজ্যের সংবাদাদি গোপনে সংগ্রহ করিতেছেন ইত্যাদি । 
চরিত্রটি নানাগুণসম্পক্ন কিন্ত ব্যক্তিত্বের দীপ্লিতে উজ্জল নয়। যে স্থানে 
তাহার ব্যক্তিত্ব স্মরণের স্থযোগ আসিয়াছে সেখানে দেবভাব আসিয়! তাহার 
ব্যক্তিত্বকে ম্লান করিয়া দিয়াছে । এই চরিত্র-স্থষ্টিতে কবি বিশেষ দক্ষতা 
দেখাইতে পারেন নাই এবং সর্বত্র পূর্বাপর সামন্রস্যাও রক্ষা করিতে পারেন 
নাই । অঞ্জনের চরিত্রেও উল্লেখযোগ্য বিশেষ কিছু নাই । তিনি পরীক্ষণ সঙ্গী, 
তাহার সহিত নানাবিধ তত্বালোচনা করেন। অপরের বিপদের সময় সাহাঘোর 
নিমিত্ত প্ৰস্তত এবং হৃদয়বান্। স্থভদ্রাহরণ-ব্যাপারে তীহার শক্তির কিছু 
পরিচয় পাওয়া যায়। কুরুক্ষেত্র-যুদ্ধে তিনি প্রথমে বীরত্ব প্রকাশ করেন 
নাই__অভিমন্থার মৃত্যুর পর তাহার সুখে কিছু বীরত্বের বাণী শোনা যায়। 
অঞ্ছুনের সমস্ত কাধ্যাবলী ও চরিত্রের বাখ্য! বিভিন্ন ব্যক্তির মুখ হইতে 
প্রকাশিত হওয়ায় অনেকখানি নিশ্্রভ মনে হয়। অঞ্জনের বীরত্ব ও ব্যক্তিত্বের 
সামনাসামনি দাড়াইয়া আমরা কখনও তাহাকে দেখিতে পাই না। তাহার 
মধ্যে সমস্ত গুণ থাক! সত্বেও তিনি জীবন্ত নহেন। 

ব্যাসদেবের চরিত্রটি সুন্দর । আৰ্য্য কফির যোগ্য গুণাবলী, ভ্ঞান-বুদ্ধি- 
ত্যাগ ধৈধ্য-সত্যদৃষ্টি-করুণা সবই তাহার মধ্যে বর্তমান । তিনি ভ্রীরুষকেও 


@ 


৭৬ বাংলা আখ্যায়িকা-কাব্য 


'শিশ্যত্বে গ্রহণ করেন আবার অনাধ্যকন্তা শৈলজাকেও স্থান দেন এবং দীক্ষা 
দান করেন। তাহাকে আদর্শ-চরিত্রের ঝি বলা চলে। 

ছুর্বাসা-চরিত্রটি পাষণ্ডের চরিত্র । যে দুর্ব্বাসার নাম শুনিলে আমাদের 
মনে তপঃক্লিষ্ট তেজন্বী যোগীর চিত্র উদ্দিত হয় কবি এই কাব্যগুলিতে 
তাহাকে হীন মনোভাবাপর্ন, চক্রান্্কারী, ঈর্য্যাপরায়ণ, মিথ্যাচারী, ভণ্ডরূপে 
অক্কিত করিয়া চরিত্রটিকে ক্ষুধ করিয়াছেন। তাহার কুটচক্রাস্ত ও যড় যস্রজাল 
যতখানি উৎসাহের সহিত বিস্তৃতিলাভ করিয়াছিল পরিণতির ক্ষেত্রে তাহার 
বিচার করিলে কোন সার্থকত! খুজিয়| পাওয়া যায় না। এই চরিত্রটিকে 
অভিনবরূপে অক্ষিত করিতে গিয়া কবি কেবল চরিত্রটিকেই নষ্ট করেন 
নাই তাহার কাব্যের সমস্ত গান্ধীর্্য ও কাহিনীর মধ্যে সমতা-রক্ষ ক্ষন 
কলিয়াছেন। 

'অভিমহ্যর চরিত্রটি হুন্দর, তাহার শিশুক্লভ সরল চরিত্র নানাগুণে 
বিভুষিত। হুলোচনার প্রতি ব্যবহার এবং বনমাতার প্রতি দরদবোধ তাঁহার 
সহৃদয়তার পরিচয় বহন করে। তাহার মধ্যে স্থানে স্থানে গান্ভীধ্য আনিবার 
চেষ্টাও কবি করিয়াছেন--যেমন ভীস্মের শরশধ্যার চিত্র-অক্কন-ব্যাপারে এবং 
ক্থতত্রার নিকট গীতার মম্র-ব্যাখ্যা শুনিবার কালে । যদিও অভিমন্থ্য ও উত্তরার 
ক্ীড়া-কৌতুক-বিবাদ প্রভৃতি কাব্যটিতে বিষাদের মেঘকে সরাইয়| আনন্দের 
উচ্ছাস আনিতে সক্ষম হইয়াছে তথাপি ইহার দীর্ঘতা। কা ব্যরসকে ক্ষুণ্ণ করিয়াছে। 
কর্ণের মুখে তাহার চরিত্রের বর্ণনাটুকু হৃদয়গ্রাহী । সর্বশেষে তাহার বীরত্ব 
ও পতন পাঠকচিত্তকে স্পর্শ করে । 

বাস্থকি-চরিত্র কাব্যে সবচেয়ে বেশী জীবন্ত চরিত্র । শ্রীকষণ তাহার 
বাল্যসখ।_-তিনি উ্ররুষ্ণকে ভালবাসেন । স্থভদ্রাকে দেখিয়! তিনি তাহাকে 
লাভ করিবার জন্য সচেষ্ট । কিন্তু তাহার মনোবাসনা পূর্ণ হইবার নয়। তাই 
তিনি ছুর্ববাসার সহিত বড় বশ্বে লিপ্ত হইয়াছেন এবং সথভদ্রাকে পাইবার আশায় 
নিজ বিবেকের বিরুদ্ধেও কাজ করিয়াছেন। তিনি কখনও নিজ কর্দ্মের 
নিমিত্ত অঙ্কৃতপ্ত হইয়াছেন, কখনও ছুর্াসার প্ররোচনায় উত্তেজিত হইয়া! 
তাহার নিদ্দিষ্ট পথে অগ্রসর হইয়াছেন। কর্শ্মে সাফল্যের নিমিত্ত তিনি প্রিয় 
ভগ্নী অরৎকারুকে দুর্ববাসার সহিত বিবাহ দিয়াছেন এবং শৈলজাকে অক্ছনের 
নিধনের জন্য নিয়োগ করিয়াছেন। সর্বত্রই তাহার বীর-হৃদয়ের প্রকাশ, 


ভি 


বাংল! আখ্যাক্সিকা-কাব্য ৭" 


তাহার ব্যক্তিত্বের স্ফুরণ পাঠকের প্রশংসা অরজ্ছন করিবার যোগ্য । অবশেষে 
ব্যর্থতার মধ্যে তিনি নিজের তুল যখন হৃদয়ঙ্গম করিতে পারিলেন তখন 
শ্ীরুষ্ষের চরণে পতিত হইয়া! ক্ষমা প্রার্থনা করিতেও তাহার কুণ্ঠা নাই । 
চরিত্রটি অসুত্ূতিময়, আবেগময়, ভালতে-মন্দতে মিশ্রিত, আশা-আকাঙ্ষায় 
উদ্বেলিত, নিরাশায়-দুঃখে পথভ্রষ্ট, বীরত্বে ও প্রেমে উজ্জল । 

কাব্যের মধ্যে পুক্রষ-চরিত্র অপেক্ষা নারী-চরিত্রগুলি বেশী জীবস্ত। 
আদর্শ নারীরূপে কবি স্থভদ্রাকে শঙ্কিত করিয়াছেন। প্রথমে দেখি তিনি 
লক্জানম ও প্রেমবিহ্বল|। বিবাহের পর কুরুক্ষেত্র-যুদ্ধে শত্রুমিত্র-নিৰ্বিশেযে 
তিনি আহতদিগের সেবায় নিযুক্ত এবং স্থলোচনাকে তাহার হৃদয়ের আদর্শের 
কথা কহিয়া তিনি নারী-ধর্ম্মের ব্যাখ্যা করেন। ব্যালদেব তাই গীত! রচনা! 
করিয়া স্থভদ্রার করেই তাহা অর্পণ করেন। তিনি যেন নিক্ধাম কর্মের 
প্রতীক-_অক্ছুন ও রুষ্ণের মিলনস্থল। পুত্রের নিকট গীতার ব্যাখ্যা 
করিবার কালে তাহার জ্ঞানের পরিচয় পাওয়া! যায় এবং শৈলজার নিকট 
দুর্বাসার সহিত কর্ণের মন্্রণার কথা শুনিয়াও তিনি অবিচলিতচিত্তে পুত্রকে 
যুদ্ধক্ষেত্রে প্রেরণ করিয়া নিজ দৃঢ় মনের পরিচয় দেন । আবার অভিমহ্যর 
মৃত্যুর পর সকলে যখন শোকে বিহ্বল, তিনি অবিচলিতভাবে পুত্র-শির 
ক্রোড়ে ধারণ করিয়া বিশ্বমানবের মধ্যে পুত্রের সন্ধান লাভ করিলেন । অবশেষে 
যুদ্ধের পর তিনি প্রীরুষের নাম প্রচার করিয়া ছুঃখার্ মানবগণের সেব! করিয়া 
জগতের কল্যাণের ব্রত গ্রহণ করেন ॥ অঞ্জনের প্রতি প্রণয়াসক্ত শৈলজাকে 
তিনি সহজ শ্সেহে গ্রহণ করেন এবং তাহার ছুঃখ দুর করিবার চেষ্টা করেন। 
তাহার চরিত্রে কোথাও কোন ক্রটি বা ভুল নাই । তিনি যেন পৃথিবীর মাহুয 
নহেন। সেইজন্য চরিত্রটি স্বাভাবিক হইয়া! উঠিতে পারে নাই । 

কুক্সিমী ও সত্যভামার চরিত্র দুইটি আপন আপন বৈশিষ্ট্য উচ্জল। 
রুক্মিণী জীরুষে সর্বস্ব সমর্পণ করিয়া সুখী__পৃথিবীতে তাহার আকাঙ্জার 
কিছুই নাই। তিনি বীর, স্থির, শ্ান্ত। সত্যভামার মধ্যে মানববৃত্তিগুলির 
উন্মেষ দেখ! যায়। তাহার মধ্য আকাচ্ষা আছে, উদ্দামতা আছে, অভিমান 
আছে, দুঃখ আছে, আনন্দ আছে, এবং মঙ্গল ও অমঙ্গলের চিন্তা আছে। 
উভয়ের চরিত্র কবি স্থন্দরভাবে চিত্রিত করিয়াছেন । 

স্থলোচন| শ্রীক্্চ-পরিবারের সখী--স্কুলমাল| গীখেন। তিনি বিধবা । 


©@ 


এ বাংলা আখ্যায়িকা-কাব্য 


স্বামি-স্বন্ধে তাহার মনে কোন স্মতি নাই । তিনি অর্চ্ছুন রুষ্ণ সত্যভামা 
কুন্দিণী স্ুভত্রা 'অভিমন্য উত্তরা! প্রভৃতিকে ভালবাসিয়া সেব! করিয়া নিজ 
জীবনকে সার্থক মনে করেন। তিনি হাস্যরসিকা। অত্যন্ত গম্ভীর এবং 
গুরুত্বপূর্ণ ব্যাপারকেও তিনি হাস্যচ্ছটায় মণ্ডিত করিয়া তুলিতেন এবং প্রীণবন্যা৷ 
প্রবাহিত করিতেন । তিনি বিদৃষী নহেন, জ্ঞান-ভক্তি সম্বন্ধে তাহার কোন ধারণা 
মাই । সহজ-সরল রমণী-ন্দেহে তাহার বক্ষ পূর্ণ। স্বভদ্রার তত্বব্যাখ্যা, গীতার 
দর্শনবাদ, বিশ্বমানবের মঙ্গলের মধ্যে আনন্দের সন্ধান প্রভৃতি তিনি বুঝিতে 
পারেন না। তাহার বাক্যের মধ্যে সব সময় ্গীলতা। বোধ থাকে না, সব সময় 
মাত্রাবোধ থাকে," না কিন্তু তাহার অবস্থার সখীর. পক্ষে তাহা! খুব বিসদৃশ 
নয়। তবে কুকক্ষেত্র-কাব্যের ষষ্ঠ সর্গে তাহার রসিকতা যেন মাত্র! ছাড়াইয়া 
গিয়। কাব্যের গাভীর্যকে নষ্ট করিয়া দিয়াছে । তারপর 'অভিমন্র মৃত্যুর 
সঙ্গে সঙ্গে তাহারও মৃত্যু তাহার স্মেহের পরিচয় দেয়। আপন বৈশিষ্ট্ে 
চরিত্রটি উজ্জল | 

উত্তরার চরিত্রটি পুপ্পের সহিত তুলনা করা চলে । তিনি কিশোরী, চপলা, 
প্রেমবিহ্বলা, অপরের দুঃখে কাতরা। অভিমন্থ৷র স্বত্যুতে তিনি উন্মাদিনী । 
আবার বংশরক্ষার নিমিত্ত নিজ বিরহ-যস্ত্রণা সহ করিয়াও তিনি প্রাণত্যাগের 
পথ বঙ্জন করিয়াছেন এবং পুত্রের জন্মের পরেই চিতায় প্রাণবিসঞ্জন দিয়া 
বিরহের অবসান করিয়াছেন। চরিত্রটি মধুর । 

অনার্ধা। রমণী শৈলজা ও জরংকারু আপন আপন বৈশিষ্টেয মণ্ডিত। 
উভয়েই শৈশবে পিতামাতা হারাইয়া বাস্থকির স্বেছে প্রতিপালিত। প্রেমের 
ক্ষেত্রে উভয়েই ব্যর্থতা লাভ করিলেন। জরৎকারু শরীকুষ্ণকে ভালবাসিয়া 
প্রত্যাখ্যান লাভ করেন এবং প্রতিহিংসা লইবার জন্ত দুর্ববাসার সহায়তা করিয়া 
যদুবংশের ধ্বংস সাধন করেন ও ভ্রীরুফকেও আহত করেন। জরৎকাঁরুর চরিত্রে 
প্রাণময় অনুভূতির অনুকরণ চকিত্রটিকে একটি স্বকীয়! দান করিয়াছে। 
কবি ইহার মধ্যে কোন আদর্শবাদকে জোর করিয়া অঙ্গপ্রবিষ্ট করিবার চেষ্টা 
করেন নাই। তাই চরিত্রটি জীবস্ত। আর শৈলজ! বাস্থকির প্ররোচনায় 
অঞ্জনের জীবননাশের সহায়তার জন্য ছন্ম-পরিচয়ে ভূত্যের কম্ম গ্রহণ করেন। 
কিন্ত অজ্জুনের প্রতি প্রণয়াসক্ত হইয়া! বাস্থকির কশ্মের বিরোধিতা করেন এবং 
বঅজ্জুন তাহাকে কন্যারূপে গ্রহণ করিতে চাহিলে অঙ্ছুনের নিকট হইতে প্রস্থান 


ভি 


বাংলা আখ্যায়িকা-কাব্য ৭2 


করেন। তারপর অরণ্যে তপস্যা করিয়া প্রেমে সিদ্ধিলাভ করেন এবং সমস্ত 
বিশ্ব অর্চ্ছুনময় এবং সমস্ত সম্বদ্ধের মধ্যে দিয়া অর্জ্ছুনকে তিনি মনোরাজ্যে 
উপলব্ধি করিতে থাকেন। তারপর তিনি ব্যাসদেবের শিক্কাত্ব গ্রহণ করিয়া 
ক্রফ্ণপ্রেম লাভ করেন এবং গীতার নিষ্ষীম কণ্ম হৃদয়দ্গম করেন। তিনি 
অভিমন্থ্যর বনমাতা হুইয়া তাহাকে পুত্রকূপে গ্রহণ করেন। এইরূপে ন্েহে 
প্রেমে প্রীতিতে মানবের সেবা করিয়া, অনার্য্যের মধ্যে কুষনাম বিতরণ করিয়া 
তিনি জীবনকে সার্থক করিয়া তুলিয়াছেন। কিন্তু চরিত্রটি স্বাভাবিক হইতে 
পারে নাই । একট! কষ্টকলিত আদর্শের প্রতিষ্ঠা! যেন তাহার দ্বারা কবি 
সংসাধিত করাইয়াছেন । bd 

কাব্যের মধ্যে অমিত্রাক্ষর, ত্রিপদ্ী, পয়ার প্রভৃতি ছন্দ ব্যবহৃত হুইয়াছে। 
অনেক স্থলে কথোপকথনের মধ্য দিয়া কাব্যগুলি অগ্রগতির পথে চলিয়াছে। 
অনেক স্থলে প্রকৃতি ও মাহষ এক হইয়া! গিয্নাছে_অনেক স্থলে প্রকৃতির 
প্রভাব মাহুষকে অভিভূত করিয়াছে। নিসর্গ-বর্ণনায় পূর্ববর্তী কবিগণ হইতে 
এই কাব্যগুলিতে পার্থক্য দৃষ্ট হয়। প্রক্ততিকে অনেক সময় ঘটনার পশ্চাৎ- 
পটক্ূপে অক্কিত করিয়! ঘটনার পরিণতির প্রতি ইঙ্গিত করিতেও দেখা যায়। 
কাব্যগুলির মধ্যে স্থানে স্থানে গীতিকাব্যের ভাবাহুতূতি ও উচ্ছাসও লক্ষিত 
হয়। তবে ভাষা সৰ্ব্বত্ৰ সংযত না হওয়াতে ভাব সব সময় রসঘন হুইয়া উঠিতে 
পারে নাই । স্থানে স্থানে একই শব্দের বহুল প্রয়োগ কাব্য-মাধুধ্যকে ক্ষুণ্ন 
করিয়াছে। 

কাব্যে আধ্া-অনাধ্যের বিরোধ ও কুরুক্ষেত্রযুন্ধের পরিণতিতে ভক্তির 
ক্ষেত্রে উভয়ের মিলন প্রদর্শন করিয়া কবি নূতন দৃষ্টিভঙ্গি আনিবার চেষ্টা 
করিয়াছেন--যাহ। মূল মহাভারতে নাই । তবে, সর্বশেষে এই কথা বল! চলে 
যে কবি এই কাব্যত্রয়ের মধ্যে মহাভারতের যে নৃতন ব্যাখ্যা দিবার চেষ্টা 
করিয়াছেন তাহাতে সর্ধাংশে সার্থক না হইলেও অনেকখানি রুতকাধ্য 
হইয়াছেন ॥ কাব্যত্রয়ীর পরিধি বিশাল হইলেও মহাকাব্য-হিসাবে সাখক বল! 
চলে না। তথাপি পৌরাণিক আখ্যায়িকা-কাব্যের ক্ষেত্রে ইহ! যে নৃতন 
দৃষ্টিভঙ্গি, নৃতন রূপ, নৃতন গতি ও নৃতন স্থর আনিতে সক্ষম হইয়াছে তাহাকে 
উপেক্ষা! করা চলে না। 


ve বাংলা আব্যায়িকা কাব্য 


মদ্বনভস্ম-_ভারতচন্দ্র সরকার প্রণীত 'মদনভম্ম' কাব্যটির প্রথম খণ্ড 
১৮৬৫ খ্রীষ্টাব্দে প্রকাশিত হয়। কাব্যটি চারিটি সর্গে বিভক্ত । ইহাতে 
আখ্যানভাগ সমাপ্ত হয় নাই । মহাদেবের ধ্যান ভাঙ্গিতে যাইবার জন্য দেব- 
রাজকে সম্মতি দান করিয়া এবং পরদিন প্রভাতে আসিবার প্রতিশ্রুতি দিয়া 
মদনদেব গৃহের উদ্দেশ্বে প্রস্থান করিলেন- প্রথম খণ্ডে কাহিনীর এই অংশ 
হিরা মার ছিল বোর হার । 
কিন্ত দ্বিতীয় খণ্ড রচিত হয় নাই । 

১১ শাল বুল রমমীকণ্ঠের 
ক্রন্দনধ্বনি শুনিয়া কৰি বীণাপাপির করুণাভিক্ষ। করিলেন এবং কজনাদেবীর 
আশ্রশ্ন লইলেন। অন্যান্য কাব্যে প্রথম হইতেই অনুর প্রভৃতির নিধ্যাতনে 
দেবতাগণের ছুঃখ-কষ্টের বর্ণনা দেখা যায়। এখানে আখ্যানভাগের শেষাংশের 
সত্ৰ ধরিয়া কাহিনীর বিস্তার পৌরাণিক কাব্যে একটু « 

দ্বিতীয় সর্গ_ক্রন্দনরতা৷ রমণীর বিলাপ হইতে বুঝিতে পারিলেন 
তিনি রতিদেবী এবং প্রিয়বিরহে তিনি ব্যাকুল । 

তৃতীয় রগ-_এছলে পুনরাসস বাণীদেবীর নিকট কুপাতিক্ষা করিয়া কৰি 
অগ্রসর হইয়াছেন । মদনদেবের মৃত্যুর কারণ অনুসন্ধান করিয়া কবি জানিলেন 
যে তারকান্থুরের অত্যাচারে নিধ্যাতিত দেবগণ মদনদেবকে দূত ছার! নিমন্ত্রণ 
করিয়াছিলেন। 

চতুৰ্থ সর্গ_রতিদেবী মদনদেবের সচ্জা! দেখিয়া অন্য নারীর নিকটে গমন 
করিতেছেন বলিয়া সন্দেহ প্রকাশ করিলেন এবং সঙ্গে যাইতে চাহিলেন । 
দেবরাজের আদেশ জানাইয়া মদনদেব রতিদেবীকে নিবৃত্ত করেন। তিনি 
দেবসভায় তারকাস্থরের অত্যাচারের ঘটনা শুনিয়া এবং মহাদেবের ধ্যান 
ভাঙ্গাইবার কাজে উৎসাহিত বোধ করিয়া দেবরাজের অনুরোধ রক্ষা করিতে 
সম্মতি দান করেন। 

কাব্যটি অমিত্রাক্ষর ছন্দে রচিত। ভাষা! অত্যন্ত দুরহ--ছন্দও গতিহীন । 
নামধাতু যোগে মাইকেলের অনুকরণে নৃতন শব্দের স্থষ্টি করিতে গিয়া কবি 
একেবারে ব্যর্থ হইয়াছেন। স্থানে স্থানে এরূপ শব্দের ব্যবহারে কাব্যের অর্থ 


© 


বাংল! আখ্যায়িকা-কাব্য ১ 


ব্যাহত হইয়াছে। উপমা, রূপক, উৎপ্রেক্ষা প্রভৃতি স্থানে স্থানে নিরর্থক ও 
সৌন্দধ্য-হানিকর। কাব্যটিতে মাইকেলের অঙ্গকরণের চেষ্টা দেখা যায় 
কিন্ত কবি তাহাতে রুতকাধা হন নাই; ইহাকে সার্থক রচনা বলা 
চলে না। 

কালীবিলাস-কাব্য__ছ্বিজ কালিদাস বিরচিত “কালীবিলাস* কাব্যটির 
দ্বিতীয় সংস্করণ ১৮৭৪ খ্রীঃ মুদ্রিত হয়। বিষয়বস্ত-সম্বন্ধে কাব্যের প্রথমেই 
আছে-__“ইহ! মাৰ্কণ্ডেয় পুরাণান্তর্গত সপ্তসতী চণ্ডী, কুমার সম্ভাবীয়, কালী- 
পুরাণ এবং যোনিতস্্, এই সকল মূল গ্রন্থ প্রমাণাস্তর” বিরচিত । 

প্রথমে গণেশ-বন্দন! ও গুরুবন্দনা--তারপর মেধস মুনির নিকট স্বরথ রাজা 
ও সমাধি বৈশ্যের মারা-প্রকরণ সদ্বন্ধে প্রশ্ন এবং নানাবিধ পৌরাণিক কাহিনীর 
উল্লেখে মুনি-কর্তৃক তাহার ব্যাখ্যা--কাবোর বিষয়বন্ধ । স্থষ্টি-প্রকরণে দেখা 
যায়__ত্ৰহ্মাণ্ডে প্রথমে সব জলময় ও অন্ধকারাচ্ছন্ন ছিল । কেবল_ 


জলধিতে ভাসিতে লাগিল| । -(৫ পৃঃ) 
তারপর ব্রহ্মা স্থ্টির বাসনায় “কর্ণমলা”তে মধু-কৈটভ নামক দুই দৈত্যের 
স্থষ্টি করিলেন। ব্রহ্মাকে দেখিয়। তাহারা খাইতে উদ্ভত হইলে যোগমায়ার 
ধ্যান করিয়! ব্রহ্ম মায়ায় আচ্ছন্ন হইলেন এবং বিষ্ণুর চেতনা, ফিরিল। তিনি 
দৈত্যহয়ের সহিত যুদ্ধ করিতে লাগিলেন। কিন্ত তাহাদের পরাস্ত করিতে 
পারিলেন ন!। মহামায়ার প্রভাবে দৈত্যগণ বিষ্ণুকে বর প্রার্থনা করিতে 
বলিলে তিনি কহিলেন _ 
তোমরা! দোহেতে, আমার করেতে 
বধ্য হও শীত্তগতি ॥ (> পৃঃ) 
তাহার! চারিদিকে জল দেখিয়া জলশৃন্য স্থানে বধ করিবার বর দান করিলে 
বিষ্ণু জঘনের উপর তুলিয়| তাহাদের বধ করেন। 


৬ 


২ বাংল! আখ্যায়িকা-কাব্য 


মেধস মুনি তারপর মহামাগ্নার মহাশক্তির বিভিন্ন কূপের বিকাশ ও 
দেবগণকে উদ্ধারের কাহিনী বিবৃত করেন। সেই প্রসঙ্গে জন্তাস্সরের 
শিব-আরাধনা, ত্রিলোক-বিজয়ী পুত্র লাভের বর প্রাপ্তি, ইন্দর-কর্তৃক তাহার 
বিনাশ, মহিযাস্থর-নামক পুত্রের জন্ম, স্বর্গ-বিজয়, মহাশক্তির আবিভাব ও 
মহিযাস্বর-বধ প্রভৃতি স্থান পাইয়াছে। কিছুকাল পরে শুস্ভ-নিশুস্ত-নামক 
দৈত্যদ্য় পুনরায় স্বর্গরাজ্য অধিকার করিলে দেবগণ মহাশক্তির আরাধনা 
করেন। মহামায়া দেবগণকে অভয়দান করিয়া মোহিনী-বেশ্বে হিমালয়ে গমন 
করেন এবং সেখানে ধূত্রলোচন, চণ্ডমুণ্ড, রক্তবীজ, নিশুম্ভ ও শুস্ত প্রভৃতিকে 
বধ করিয়! দেবগণের উদ্ধার সাধন করেন । 

তারপর দক্ষষজ্ঞের কাহিনী । শিবহীন যজ্ঞ, যজ্ঞ নষ্ট, বীরভত্র-কতুক 
দক্ষরাজের মস্তক কর্তন, শিবের পুনরায় মন্তক সংযোজন ও দক্ষের জীবনপ্রাপ্থি, 
মহাদেবের সতীদেহ লইয়া! ভ্রমণ ও বিষ্ণু-কর্তৃক দর্শন দ্বারা সতীদেত কর্তন 
এবং একান্রটি পীঠস্থানের স্থষ্টি । 


রান্ধিয়া ধূলার ভাত তাতে দেন বড়ি । 

ধূলার রান্ধেন ঝোল ধূলা চচ্চড়ি ॥ _-(+* পৃঃ) 
সঙ্গিনীগণের নিকট শিবপূজা করিতে শিক্ষা-_এবং শিবপৃজ! করিলে_ 

কৈলাসে শিবের গাত্রে পড়ে ফুল জল। (৭১ পৃঃ) 


গোৌরীর পঞ্চতপা-_যোগীর বেশে মহাদেবের ছলনা__গিরিরাজ-গৃহে 
মহাদেব-কর্তৃক কন্যাকে বিবাহ করিবার বাসনা প্রকাশ ও নানাবিধ রঙ্গ__ 
অবশেষে নারদের মাধ্যমে হুর-গৌরীর মিলন । 

কাব্যটিতে কোন সর্গ-বিভাগ নাই। প্রতি পরিচ্ছেদের পূর্বে ধুয়া 
রহিয়াছে । ইহাতে লঘুত্রিপদী, দীর্ঘ-ত্রিপদী ও পয্সার ছন্দ ব্যবহৃত 
হইয়াছে । কাব্যে নৃতনত্ব কিছু নাই। আখ্যানভাগ, ভাব-ভাষা-ছন্দ সবই 
মামুলী ধরণের । একসঙ্গে অনেক ঘটনার অবতারণা করিতে গিয়া কোথাও 


© 


বাংলা আখ্যায়িকা-কাব্য ৮ 


ঘোগস্থত্র বিশেষ ছিন্ন হয় নাই, তবে আখ্যানভাগগুলি অনেকস্থলে সামগ্রস্ত 
রক্ষা করিতে পারে নাই। চরিত্রগুলির উপরেও লৌকিক ভাবধারার 
প্রভাব দৃষ্ট হয়। 
স্ুরারিবধ-কাব্য_ রামগতি চট্টোপাধ্যায় রচিত 'স্বরারিবধ-কাব্য’টি 
১৮৭৫ খ্রীষ্টাব্দে প্রকাশিত হয় । কাব্যের প্রতিপাদ্য বিষয় দেবী-কর্তৃক শুল্ত- 
শিশুস্ত বধ ৷ বিজ্ঞাপনে কবি লিখিয়াছেন__“এই প্রবন্ধটি মার্ক্ডেয চণ্ডী হইতে 
ছায়ামাত্র অবলন্বন-পূর্ব্বক “হুরারিব্ধ* কাব্য নামে পরিণত করিলাম ।” 
কাহিনী-অংশে নৃতনত্ব বিশেষ কিছু নাই। 
কাব্যের প্রথমে কৰি সরস্বতী দেবীর বন্দন! কৰি কা ভিক্ষা করিয়াছেন 
লিখিতে স্থবরস কাবা নীরস লেখনী 
আশার ছলনে, হায়, ধরিশ্ন, জননি ! 
মহা মহা কবিগণ ক্ূপায় তোমার 
ঢালিলা! কবিতা হৃধ! অক্ষয় অপার । 
সেই শ্রধা ঢালিবারে আমার বাসনা, 
'অনিবাধ্য ছুরাশার দারুণ ছলনা । (১ পৃঃ) 
দেবতাগণকে জয় করিবার বাসনা লইয়া শুস্ত-নিশুন্ত তপস্যা আরম্ভ 
করিলে অরণ্য-দেবতা৷ তপঃপ্রভাবে তাপিত হইয়া ব্রহ্মার নিকটে রুপাতিক্ষা 
করেন। ব্রহ্মা তখন দানবদ্ধয়কে বর প্রদান করিয়! বনভূমিকে শীতল করেন । 
এস্থলে অরণ্য-দেবের পরিকল্পনার মধ্যে একটু নৃতনত্ব দৃষ্ট হয় । 
মহামায়ার আরাধনা কর! স্থির করিয়া ইন্দ্র দেবগণের নিকট মহামায়ার 
আবাসস্থলের বর্ণনা করিয়াছেন । ইন্দ্রের সুখে এই বর্ণনাটি যুক্তিযুক্ত হয় নাই 
_মনে হয় পর্বতের বর্ণনা দিবার জন্যই ইহা লিপিবদ্ধ হুইয়াছে। যাইবার 
পথে দেবগণ যে-সকল দৃশ্য দেখিলেন তাহার মধ্যেই এই বর্ণনাটি থাকিলে 
ভাল হইত। 
অহামায়া দেবগণের তপস্তায় তুষ্ট হইস্স! তাহাদের সমক্ষে আবিভূতি 
হইলেন এবং আগমনের হেতু ক্জিজ্ঞাসা! করিলেন । এমন সময় দেবীর দেহ: 
হইতে একটি রমণী-মুষ্টি বাহির হইয়া দেবীকে কহিলেন__ 
"আমার তপশ্া এই অমর নিকর 
করিতেছে ভক্তি মনে সহ পুরন্দর।” (২৩ পৃঃ) 


©@ 


৮৪ বাংলা আখ্যায়িকা-কাব্য 
তারপর সেই রমণী-মৃষ্ডি দেবগণকে আশীব্দাদ করিয়া অস্তহিত হইলেন। 
এই রমণী-মৃষ্ির আবির্ভাব-ব্যাপারটি ঠিক বোঝা যায় না। 
চণ্ডমুগুকে বধ করিবার জন্য মহামায়া কালিকার স্থষ্টি করিলেন । 
কালিকার বর্ণবাটি অতি হুন্দর হইয়াছে 
হইলা প্রচণ্ডা কালী করাল বদন! 
অগ্নিশিখা-ত্রিলোচনা, ভীষণ-দর্শনা । 
স্থগুমাল! গলে দোলে ভয়ঙ্কর বেশ, 
ঈষৎ মত্ততা তাহে সুরার আবেশ । 


'আরক্ত-নয়না শ্যামা, পাশাঙ্ষুশ করে, 
বিচিত্র খট্টাঙ্গ বাণ শোভিত অপরে। _-(৩৯ পৃঃ) 
রক্তবীজের সহিত যুদ্ধের নিমিত্ত বিভিন্ন নারী-শক্কির সমাবেশ হইয়াছে । 
ত্রদ্ধানী, অভয়া, ইন্দ্রানী প্রভৃতির বর্ণনা রহিয়াছে । কিন্ত অবশেষে চামুণ্ডার 
স্থষ্টি করিতে হইল এবং তিনি জিহ্বা প্রসারিত করিয়া! রক্তবীজকে নিহত 
করেন। 
বদি সিনা 
রণক্ষেত্রে স্থানে স্থানে চিতা অগ্নি জলে, 
ভীষণ আকুতি ছায়া চলে দলে দলে । 
. লইয়া মড়ার মাথা শৃল্তমার্গে ছুড়ি' 
অগ্ৰে লুফিবার জন্য করে হুড়াহুড়ি । 
খোনা খোনা কথা কয় হাসে খল খল, 
কুত্বিম সমর করে মিলি প্রেতদল । (৭১ পৃঃ) 
এই বর্ণনায় একটি ভয়ঙ্কর রাত্রির দৃশ্য চক্ষের সমক্ষে ফুটিয়া উঠে । 
শুভ্তের সহিত যুদ্ধে প্রথমে দেবী আহত হইয়া! পড়িলে মহাদেব আসিয়া 
ভাহাকে রুদ্রতেজ দান করেন এবং দৈত্যের শরীর হইতে কুত্রতেজ সংহত, 
করিয়া লন। তারপর দেবী শুস্তকে নিহত করিতে সমর্থ হন। দেবীর 
আদেশে ইন্দ্র দৈত্যপতির সৎকার করেন । 
যুদ্ধের ব্যাপার শেষ হইলে দেবী শচীকে মিজ দেহ হইতে বাহির করিয়া 


© £ 


বাংল! আখ্যায়িকা-কাব্য ve 
ইন্দ্রকে পুরগ্ণত করেন। দৈতগণ স্বর্গ জয় করিলে শচীদেবী অপমানের ভয়ে 
মহামায়ার আশ্রয় লইলে তিনি শচীদেবীকে নিজ দেহে লুক্কায়িত করিয়| রক্ষা 
করিয়াছিলেন । 
কাব্যটিতে ছুই-এক স্থলে নৈপগিক বৰ্ণনাও দেখা যায়। রাত্রির বর্ণনা 
হেনকালে অস্তগত হৈল দিনমণি। রি 
তিমির বসনাবৃতা আইলা রজনী । 
'স্বনীল গগনতলে তারকার দল. 
ঝিকিমিকি করে যেন হীরক-উজ্জঞবল ॥ 
সিংহের গঞ্জন উঠে পর্বত কন্দরে | 
অজন্র তুবাররাশি ঝরে ঝরঝরে । 
হিমালয়োপরি জলে ওষখি সকল 
তুহিন মণ্ডিত দেশ করিয়া উজ্জল । __( ৭১ পৃঃ) 
প্রভাতের বর্পনা__ ৰ 
বিভাবরী অবসান হইল এখন, 
পূর্বাঞ্চলে উষা! দেবী দিল! দরশন । 


পরিধিয়া দিবাকর-করন্মপ-বাস 
প্রকৃতি নৃতন ভাবে পাইল প্রকাশ । _ ৭২ পৃঃ) 
কাব্যটি আটটি সর্গে বিভক্ত। কাহিনীটি সহজ সরল ভাবায় রচিত-. 
কোথাও দুরূহ জটিলতা! বা তব্বের বিশ্লেষণ ব| ভাষার কাঠিন্য নাই। সর্বত্রই 
পদ্মার ছন্দ ব্যবহৃত হইয়াছে_কেবল প্রত্যেক সর্গের শেষাংশে ত্রিপদী অথবা 
চৌপদীর ব্যবহার করিয়া বৈচিত্র্য আনিবার প্রয়াস রহিয়াছে । 
অপূর্ব প্রণয় বা দক্ষবধ-কাব্য_ললিতমোহন মুখোপাধ্যায় “অপূর্ব 
প্রণয় বা! দক্ষব্ধ-নামক কাব্যটি রচনা করেন। ইহার প্রকাশ-কাল ১৮৭৭ 
খ্রীষ্টাব্দ । ইহা! কবির রচিত দ্বিতীয় কাব্য । প্রথম রচনাটি মুদ্রিত হয় নাই। 
তাই ‘বিজ্ঞাপনে’ কবির মনের দ্বিধা ও সক্ষোচ প্রকাশিত হুইয়াছে। 
কাব্যে ছয়টি সর্গ রহিয়াছে । সতী দক্ষালয়ে যাইবার পর কৈলাসের 
বৰ্ণন! এবং মহাদেবের সতীর নিমিত্ত চিন্তা বর্ণনা করিয়া! কবি কাব্যের আরভ 


৮৬ 


© 


বাংলা আখ্যায়িকা-কাব্য 


করিয়াছেন এবং দক্ষবধের পর দক্ষকে পুনজ্জীবন দান, সতীদেহ লইয়া 
মহাদেবের ভূমণ্ডল ভ্রমণ এবং নারায়ণ-কর্তৃক সতীদেহ একান্ন খণ্ডে কর্ত্তন, 
মহাদেবের চেতনালাভ এবং সতীর ধ্যানে নিমগ্ন হওয়া পথ্যন্ত কাব্যে স্থান 
লাভ করিয়াছে । কাব্যটির স্থানে স্থানে বর্ণনা-মাধুধ্য লক্ষণীয় । সতীর দেহ- 
ত্যাগের সংবাদ পাইয়া! মহাদেবের বিলাপ-__ 


যাও প্রাণ যাও যথা সতী পাও, 


না পাও এখানে এস না আর ।--( পৃঃ) 


ভূতপ্রেতদিগকে দক্ষযজ্ঞ নষ্ট করিবার আদেশ দিলে যজ্ঞস্থলের অবস্থা__ 


এক ভিতে বসি দক্ষ রতন আসনে, 

গৰ্বিত গম্ভীর মুষ্ি বিরস বদন। 

এদিগে যজ্ঞের কাণ্ড হতেছে সমাধা, 
হেনকালে ঝড় যেন উঠিল আকাশে । 
চারিদিগে হু হু শব্দ অন্ধকারময়, 

ঘন ঘন বঙ্গাঘাত, হয় বা প্রলয় । 

মহাবেগে বহে বায়ু কাপিল মেদিনী, 

কাপে তরু, মেরু, সিন্ধু, দক্ষের নগরী । 

অস্থ সভাস্থ সবে চারিদিগে চায়, 

একি! একি ! কি হইল, দেখিতে না পাই। 


হর হর হর হর ঘোর কলরব, 
খর থর থর থর কাপে যজ্ঞন্থল। 
ববম্‌ ববম বম্‌ বাজাইয়া গাল, 
লাফে লাফে বীরদাপে মারে মালসাট । (২২-২৩ পৃঃ) 


সতীর দেহ খণ্ডিত হইয়া একান্স স্থানে পতিত হইলে মহাদেব কৈলাসে গিয়া 


দেখিলেন__ 


চাহিলেন চারিদিকে, আধার জগৎ_ 
নিত্য স্থখময় শৈল বিফসম আজ । 
মুদিত করিয়া আবি দেখিল! হৃদয়ে_ 
বিরাজিত সতীমৃন্তি শশাঙ্ক লাছিয়ে ; 


© 


= বাংলা আখ্যায়িকা-কাব্য ly ৮% 
বসিলেন বিজ্মূলে যোগাসন করি, 
করে মালা, মুখে জপ, সতী নামাবলী,_ : 
সতী জ্ঞান, সতী ধ্যান, একতানমনে, 
নিক্ষিয় ইন্দ্রিয় সব, নিস্তব্ধ মহেশ, _ 
জগৎ উলটি যেন মহাঝড় শেষে 
নীরবে নিস্তক্ধে বসি দেবতা পবন, 
অথবা বাত্যার অস্তে মহাভয়ন্কর, 
নিস্তক্ধ জগৎ কিন্বা নিস্পন্দ সাগর । __(৩৭-৩৮ পৃঃ) 
স্থানে স্থানে ছন্দের মধ্যে দোষ-ক্রটি লক্ষিত হয় । ভাষা সহজ সরল । বর্ণনা- 
রীতিটি স্ুন্দর। কাহিনীতে নৃতনত্ব কিছু নাই, তবে শেষাংশে সমস্ত বিশ্বজগত 
হইতে মহাশক্তিকে অপসারিত করিয়া মহাদেবের হৃদয়ে তাহার স্থান নিদ্দেশ 
দ্বারা কবি যে সত্য উদ্ঘাটিত করিতে চাছিয়াছেন তাহা! অভিনব এবং 
ব্যঞ্রনাময় । তাই কাব্যটি কেবল কাহিনী-সর্ধবন্ধ হয় নাই__-একটি গভীর ভাব- 
সত্যকে মূর্ত করিয়া তুলিতে সক্ষম হুইয়াছে । 
তারক-সংহার-কাব্য_অক্ষয়কুমার সরকার প্রণীত “তারক-সংহার- 
কাবাটি' ১৮৮৮ খ্রীষ্টাব্দে প্রকাশিত হয়। কাত্তিকেয়-কর্তৃক তারকাক্থ্র-বধ 
কাব্যের প্রতিপান্ত বিষয় । ইহ্‌ নয়টি সর্গে সমাপ্ত । 
কাব্যটির কাহিনী-বিন্যাসে ও চরিত্রচিত্রণে হেমচক্দ্র বন্দ্যোপাধ্যায়ের 
বৃত্রসংহার কাব্যের প্রভাব হ্থস্পষ্ট। তবে বৃত্রসংহার-কাব্যে ঘটনা-বিন্যাসের 
ক্ষেত্রে হেমচন্দ্রের অক্ষমতা এই কাব্যে দৃষ্ট হয় ন!। কাহিনী-অংশ স্থসংবদ্ধ। 
কিন্ত চরিঅস্ষ্টি সার্থক নয়। 
প্রথম সর্গ_ প্রথমে সরন্বতীর বন্দন করিয়া কবি কাব্য আরস্ত করিয়াছেন । 
তারকান্্র-কত্তৃক পরাজিত ইন্দ্র প্রভৃতি দেবতাগণ হিমাত্রি-শিখনে মন্ত্রণাস্স 
রত। দেবতা-গণের এই মস্ত্রণার মধ্যে উনবিংশ শতাব্দীর বাঙ্গালীর মনে যে 
শ্বাধীনতাবোধ এবং যে পরাধীনতার প্রতি বিরূপতা জাগিয়াছিল তাহার প্রকাশ 
দেখা যায়। ইন্দ্র দেবগণকে নিক্রিয় দেখিয়া ক্রোধ প্রকাশ করিলেন__ 
দেবত্ব দাসত্বে এবে হলো। পরিণত, 
বাকি মাত্র আছে নিতে দৈত্যপদ্ধধূলি । (৪ পৃঃ) 
অনলদেব ক্ষুব্ধ হইয়া ইন্দ্রের দোষ দেখাইয়া অন্ষোগ করিলে পবনদেব 


© 


মিট বাংলা আখ্যায়িকা-কাব্য - 
ইন্দ্রের প্রতি রাজকীয় ভক্তির পরিচয় দ্িক্সা অনলদেবকে ব্যঙ্গ করিয়া 
কহিলেন__ 
অথবা কিন্কর বেশে দৈত্যরাজ পাশে 
তোষ গিয়া মন তার বিবিধ প্রকারে, 
জানিয়া শরণাগত ক্ষমিবে তোমারে, 
সেবিবে দৈত্যেশপদ মনের উল্লাসে । 
স্বাধীনতা মহাত্রত করি উদবাপন, 
দৈত্যপদরজঃ শিরে করিস! ধারণ, 
স্বগস্থখ ভুঞ্জি সুখে করিবে ভ্রমণ, 
কুতার্থ হইবে আত্মা সকল জীবন ।_(৮-৯ পৃঃ) 
অলদেবত| আত্ম-কলহকে নিন্দ। করিয়া কহিলেন__ 
পশুর (ও) জাতীয় প্রেম বিরাজে অন্তরে, 
তা হতেও হেয় কিসে দেবতা সকলে,_-(১*-১১ পৃঃ ) 
অবশেষে যমরাজের পরামর্শে সকলে ত্রদ্ধার উদ্দেশ্বে যাত্রা করিলেন । 
দ্বিতীয় সর্গ__নৈমিষ কাননে শচীদেবী স্থরবালাগণের সহিত দুঃখের ও 
বিরহের দিন অতিবাহিত করিতেছেন । রতিদেবী শচীকে সাত্বন! দিবার চেষ্টা 
করিতেছেন । এমন সময় সথী চপল! আসিয়া দেবগণের ব্রহ্মার উদ্দেশ্বে 
যাত্রার সংবাদ দিলে ইন্দ্রাণী দুঃখের দিন অবসান হইতে দেরী আছে দেখিয় 
অস্থিরচিত্তে রোদন করিতে লাগিলেন । 
তৃতীয় সর্গ__ইহাতেও প্রথমে সরব্বতীর বন্দন! এবং পূর্বব-কবিগণের বন্দনা 
স্থান পাইয়াছে। স্বর্গের দেবসভায় দানবরাজ আনলীন-_পাত্রমিআ চতুদ্দিকে | 
দৈত্য-গুরু শুক্রাচাধ্য তারকান্থরের সাফল্যলাভে আনন্দিত হুইয়া তাহাকে 
আশীৰ্ব্বাদ করিলে টৈত্যরাজ বিনীতভাবে গুরুর পদধূলি লইলেন। একদিকে 
নম্রতা ও ভক্তি অপর দিকে বলিষ্টতা ও বীধ্য দৈত্যরাজের চরিত্রটিকে 
মহাকাব্যের উপযোগী করিয়া তুলিয়াছে। 
দেবগণের কাধ্যকলাপ গোপনে জানিবার নিমিত্ত দূত প্রেরিত হুইয়াছে। 
তাহার প্রত্যাবর্তনে বিলম্ব দেখিয়া! দৈত্যরাজ অমাত্যকে নিজ চিন্তার কথা 
কহিতে লাগিলেন । এমন সময় দূত আনিয়! দেবগণের পুনরায় যুদ্ধ করিবার 
বাসন! লইয়া ্রক্ধার উদ্দেশ্যে বাত্রার সংবাদ দিলে দৈত্যপতি উচ্ঃস্বরে হাস্য 


@ 


* ৰাংলা আখ্যায়িকা-কাব্য ৮ 
করিয়। দেবগণের নির্ল্মতার প্রতি ইঙ্গিত করিলেন। রাত্রি হইলে দৈতারাজ 
সভাভঙ্গ করিয়া অস্থঃপুরে গেলেন এবং বিষ্বদনা নিরাভরণ! মহিবী 
স্থরসাকে দেখিলেন। স্থরসা-সন্বন্ধে কবি লিখিয়াছেন_ 

নিৰ্চ্জনে মিশায়ে বিধি স্ধায় গরলে 
খুয়েছে কি দানবীর হৃদয় কমলে ? 

অমৃতে গরল মিশি, বামার অন্তরে পশি, 
বিষম বিষের বহি হৃদে যবে জলে, 

কি যে তাহা কি ভাব সে বণিব কি বলে। (৫৮ পৃঃ), 
দৈতারাজ মহিষীর বিষাদের কারণ জিজ্ঞাসা করিয়া শুনিলেন যে' স্থরসা 
রতিদেবীকে কেশবন্ধন করিয়া দিতে এবং চরণে অলক্ত দিতে কহিলে রতিদেবী 
তাহা উপেক্ষা করিয়া চলিয়। গিয়াছেন। তাহাকে ,দাসীরূপে ন| পাইলে 
মহিষীর সম্মান থাকে না। দানবপতি রতিদেবীকে আনিম্স! দিবার প্রতিশ্রুতি 
দিয়া প্থীকে খুনী করিলেন । 

বীর দানবকুল যখন দেবগণকে তাড়াইবার জন্য নানারূপ কুট চিন্তায় মপ্র 
তাহাদের অস্তঃপুরে তখন স্বখৈশ্বর্য্যের হিসাব এবং নারীস্থলভ ঈধ্যা ও হিংসার 
ছন্দ চলিতেছে । স্থরসা দাম্ভিক, অভিমানী, ঈধ্যাপরাক্পণ ও স্বার্থপর, ইন্দাণীর 
উপর তাহার ঈধ্যার শেষ নাই এবং এই ঈর্ধযার বশবর্তী হুইয়| তিনি 
রূতিদেবীর সেবা চাহিয়াছিলেন। কিন্ত তাহাতে ব্যর্থকাঁম হইয়া! তাহার 
ক্রোধাগ্সি প্রজ্জলিত হইলে তিনি কোন ন্যায়-অন্তায়কে মানিতে সম্মত হইলেন 
নাঃ নিজ স্থার্থসিদ্ধির পথ খুজিতে লাগিলেন । দানবের! স্বর্গরাজ্য জয় 
করিয়াছে বটে কিন্ত গৃহে বা বাহিরে তাহারা শান্তি খুজিয়| পায় নাই_কারণ 
দেবতাগণের শিক্ষা ও দীক্ষা তাহাদের নাই। তাহাদের হীন মনোরৃত্তি 
লইয়াই তাহার! অহেতুক জলিতেছে । 
চতুর্থ স্বর্গ__ত্রক্গার নিকট যাইবার কালে দেবগণ তপহ্যারত দেবমাতা 
অদ্দিতিকে দেখিলেন এবং তাহার আশীর্বাদ লাভ করিলেন। তারপর তাহারা 
নদ-নদী-গিরি অতিক্রম করিলেন-_গ্রহ-উপগ্রহের রাজ্য উত্তীর্ণ হইলেন__ 
সুনিখবিগণের বাসস্থানের নিকট সামগান শুনিলেন এবং দেখিলেন__ 
অনন্ত ভক্তির স্রোত মৃদু প্রবাহিত 
শাস্তির সাগরে গিয়া মিলে অবিরত, 


© 


হন বাংলা আখ্যাস্সিকা-কাব- 


প্রেমের লহরী তায় উঠিয়া নিয়ত 
ভক্তের হৃদয় বেল! করিছে প্রাবিত। (৫৪ পৃঃ) 
স্থানটির বর্ণন! অত্যন্ত হন্দর হইয়াছে _ভক্তি ও শাস্তির সিন্ঠতা যেন মূর্ত হইয়া 
উঠে। কাহিনীর মাঝে মাঝে এইভাবে চিরন্তন সত্যকে রূপ দিবার এবং মানবের 
অতৃপ্ত আত্মাকে শান্তি ও আনন্দের পথের সন্ধান দিবার চেষ্টা দেখ! যায় । 
ব্রহ্মা দেবগণের সুখে দানবের অত্যাচারের কাহিনী শুনিয়া ক্রুদ্ধ হইলেন । 
তাহার নয়ন হইতে অগ্রি-নি:সরণ হইয়! দানবপতির প্রাসাদ প্রকম্পিত করিল। 
ব্রহ্মার এই ক্রোধাগ্রি বর্ণনার ভিতর কবির রচনা-নৈপুণ্য ব্যক্ত হইয়াছে। 
দেবতার ক্রোধাপ্রি তে! সামান্য নয়। কবি সেই ভয়ন্ধরতাকে রূপ দিতে সক্ষম 
হইয়াছেন । এই ক্রোধাপ্সির বর্ন 
দেখিতে দেখিতে অগ্নি প্রচণ্ড নিঃশ্বনে, 
গজ্ছিল গভীর নাদে দৈত্য বিনাশিতে, 
প্রলয়ের শিখা যেন উঠি আচম্বিতে, 
দহিতে উদ্যত বিশ্ব ব্ৰহ্মাণ্ড ভুবনে । 
ত্রাসিত অমরবৃন্দ ভয়ঙ্কর রবে, 
কম্পিত কাতর চিত ভীত কলেবরে 
না পারি সহিতে তেজ সভয় অন্তরে, 
ধাতার পশ্চাতে গিয়া লুকাইল সবে। _-(৬* পৃঃ) 
ব্রার সহিত দেবগণ বিষুচর নিকট গিয়া শুনিলেন পার্বধতীর পুত্র কাঠিকেয়ের 
হস্তে তারকান্রের বধ নিদ্ধারিত। 
পঞ্চম সর্গ_ প্রথমে কবি ছৈপায়নের নিকট করুণ! ভিক্ষা করিয়াছেন । 
স্থমেকু পর্বতে দেবগণ মহাদেবের ধ্যান ভাঙ্গাইবার উপায় নিরূপণের নিমিত্ত 
মন্্রণায় রত। কিন্ত এ কণ্দভার লইতে কেহই সম্মত নহেন। অবশেষে 
মদনদেবের উপর ভার অপিত হইলে মদনদেব দেবনাজের ক্রোধের ভয়ে এ 
কাৰ্য্যে সম্মত হইলেন । 
বষ্ট সর্গ_ দানবপতি ব্রহ্মার রোষবহ্ছি দর্শনে অত্যন্ত চিন্তিত । চিন্তাম্বিত 
দানবের অবস্থা__ 


© 


বাংলা আখ্যায়িকা-কাব্য ৯৯ 


আবৃত অদৃষ্ট রবি দুঃখ ঘন জালে, 
চিন্তিত অন্তরে সদা কি আছে কপালে ।_ (৮১ পৃঃ ) 
পতির মন হুলাইবার জন্য স্সক্ষিত হইয়া স্রসা আসিলেন এবং দৈত্যরাজ 
তাহার প্রতিজ্ঞা পালন করেন নাই বলিয়া তিরঙ্কার করিলেন । দৈত্যরাজ 
নিজ দুশ্চিন্তার কথা মহিষীকে কহিয়া রৃতিকে দাসীরূপে পাইবার আশা! ত্যাগ 
করিতে বলিলে মহিষী অত্যন্ত ক্ুদ্ধ হইলেন ও কহিলেন__ 
থাক স্থখে প্রাণনাথ ! অন্ুচর সনে, 
বহুশ্রমে রাজ্যধন, করিয়াছ উপাঞ্জন, 
মিটাও মনের ক্ষোভ ভুঞ্জি সখ মনে, 
না চাহে স্থরসা তব তুচ্ছ রাজ্যধনে। _-(৮৯ পৃঃ) 
স্বামীর দুখের অংশ স্থরসা লইতে চাহেন না। নিজ এশ্বর্্য ও শক্তির 
গর্বে তিনি পূর্ণ । অপর দিকে কবি শচীর চিত্র আকিয়াছেন। রতি কুন্বপ্র 
দেখিয়া ও দৈত্যরাজের প্রতিজ্ঞার কথ! শুনিয়া দুঃখে ও দুশ্চিন্তায় বিচলিত_ 
তখন শচীদেবী চপলার দার! ইন্দ্রের নিকট অন্রোধ জানাইলেন যে মদন- 
দেবকে যেন মহাদেবের নিকট প্রেরণ করা না হয়। শচীদেবী কহিলেন_ 
পরের অস্তরে অপিয়া যাতনা 
না করে ইন্দাণী খের কামনা, 
তুচ্ছ রাজ্যধনে কি হবে বল না, 
অনিত্য সকল (ই ) নহে চিরস্তন। (৯৪ পৃঃ) 
দানব-রাজ্জী যখন স্বামীর বিপদেও বিচলিত না হইয়! নিজের দাভ্ভিকতা৷ ও 
্বার্থসিদ্ধির উপায় লইয়া ব্যস্ত, ইন্দ্রাণী তখন এক সখীর দুঃখে ছুঃখিত-চিত্তে 
দেবকুলের স্থখভোগের উপায়ও জলাঞ্জলি দিতে প্রস্তত। পাশাপাশি এই 
দুইটি চিত্রের মধ্যে দেবতা ও দানবের চরিত্রগত পার্থক্য ফুটিয়া উঠিয়া কবির 
শিল্পী মনের পরিচয় দেয় । 
সম সর্গ__মহাদেব ধ্যানে মগ্ন । গৌরী শিবপূজা করিয়। অদূরে দণ্ডায়মান, 
দেবরাজের আদেশে মদনদেব ধহুকে টক্কার দিলে মহাদেবের তৃতীয় নেত্র হইতে 
অগ্নিকণ! বহির্গত হইয়া মদনদেবকে ভম্ম করিল । দেবগণ স্তবে তাহার ক্রোধের 
উপশম করিয়া গৌরীর সহিত তাহার বিবাহের প্রস্তাব তুলিলে তিনি তুষ্ট হন । 
এদিকে রতি মদনদেবের দগ্ধ হইবার বৃত্তান্ত অবগত হইয়! প্রথমে হতচেতন 


© 


৯২. বাংলা. আখ্যাগ়িকা-কাব্য 
হুন। পরে মহাদেবের নিকট আনিয়া ইন্দ্রকে চিতা প্রজ্ছলিত করিতে 
অহুরোধ জানাইলে ইন্দ্র প্রভৃতি দেবগণ মহাদেবের নিকট স্তব করিলেন এবং 
মহাদেবের রুপায় মদনদেব পুনজ্জীবন লাভ করিলেন । 
মদনদেবের পুনজ্জীীবন প্রাপ্তি পুরাপ-লিখিত আখ্যানভাগে নাই । তাহাতে 
বণিত আছে খে মহাদেবের অনুগ্রহ লাভ করিয়া রতি মণ্ত্যে কৃষ্ণের গৃহে 
দাসীরূপে ছিলেন এবং সেখানে মদনদেব জন্মলাভ করিলে উভয়ের পুনরায় 
মিলন হয়। 
অষ্টম সর্গ__হর-পার্বতীর নিকট কান্তিকেয়কে প্রার্থনা করিয়া আনিয়া 
দেবগণ কান্ঠিকেয়কে সেনাপতি-পদ্দে বরণ করিলেন এবং, 
ধাইল প্রচণ্ড রবে, নিভয় অন্তরে 
স্বর্গের দুয়ারে গিয়! বাজাল দুন্দুভি । __( ১২৩ পৃঃ) 
নবম সর্গ__তারকান্থ্র যুদ্ধক্ষেত্রে কাত্তিকেয়কে দেখিয়! চিন্তিত হইলেন । 
কাস্তিকেয়ের বর্ণনা 
শিখীধ্বজ যড়ানন, সহাস্কা বদন, 
প্রসর উরস কায়, 
বীরচিহ্ন স্পষ্ট তায়, 
হেরি নাই হেন যোদ্ধা জীবনে কখন. (১২৮) 
যুদ্ধে কাত্তিকেয় প্রথমবার হতজ্ঞান হুইলেন। পার্বতীর চঞ্চলত! দেখিয়া 
মহাদেব চপলার দ্বারা ত্রিশূল পাঠাইয়া দেন এবং তাহা! দ্বারা প্রচণ্ড যুদ্ধের পর 
দানবরাজের মৃত্যু হয়। মহিষী স্বরসা জলধিগর্ভে প্রবেশ করিয়া প্রাণত্যাগ 
করেন। 
কাব্যটিতে নয়টি সর্গ থাকিলেও ইহা! বৃহৎ নয়। কবি ইহাতে চরিত্র- 
চিত্রণে দক্ষতা! দেখাইয়াছেন । দানবরাজ-পতরী স্থার্থান্ধ এবং দাস্ভিক। স্থরলা- 
চরিত্রের উপর হেমচজ্রের এন্জিলা-চরিত্রের প্রভাব দৃষ্ট হয়। দুইটি চরিত্রই 
এককপ- স্বার্থপর, দাস্ডিক, পরশীকাতর এবং কুটিল। দানবরাঁজের বলিঠতা 
ও বীধ্যবন্তা এবং ভক্তি ও দেবপরায়ণতা। হুন্দর ॥ তবে দানবরাজের উপর 
বিধাতার ক্রোধের হেতু যেন কিছু দেখা যায় ন!। ন্বর্গরাজ্য-জয় যদি 
দানবরাজের অন্তায় হয় তবে তিনি যুদ্ধে জয়লাভ করিলেন কি করিয়া! বোঝা 
যায় না» কারণ, হিন্দুর বিশ্বাসক্রমে_ খায় ধশ্্ তথায় জয়। 


র্‌ 


© 


বাংলা আখ্যায়িকা-কাব্য ০ 


শচীদেবীর চবিত্রটিও অল্পের মধ্যেই আপন মহিমায় উচ্জল। ইন্দ্রের 
চরিত্র সব সময় গাভীধ্য ও বুদ্ধিমত্তার পরিচয় দেস্স না__চরিত্রটি অনেকখানি 
ক্ষুম হইয়াছে । 

কাব্যে ক খ খ ক রূপে চৌপদী, ত্রিপদী, ককখখ ক ক রূপে স্তবক, 
ক ক ক খ রূপে চৌপদী প্রভৃতি ব্যবহৃত হইয়াছে। ভাষা সহজ ও গতিশীল। 
কাব্যটি স্থখপাঠ্য ॥ স্থানে স্থানে কবিত্বশক্তির নিদর্শন পাওয়া যায়। কাব্যটির 
মধ্যে মহাকাব্যের বলিষ্ঠতা নাই । কারণ বেশীর ভাগ চরিত্রই দুর্বল । 
তারপর দানবের পতনের কোন হেতু প্রদশিত না হওয়ায় কাবাটির গান্ডীর্ঘ্য 
এবং কাহিনীর গুরুত্ব নষ্ট হইয়াছে। তবে পৌরাণিক আবরণের অন্তরালে 
উনবিংশ শতাব্দীর জাতীয় জাগরণের স্বরটি অলক্ষ্যে তখনকার জাতি-মানসকে 
রূপদান করিতে সমর্থ হইয়াছে । অগ্রগতির ইতিহাসে ইহু! উপেক্ষণীয় নয়। 

সতী-সংবাদ বা দক্ষযজ্ঞ ও পার্ববতী-পরিণয়-বিষয়ক কাব্য_ 
হরিবাল! দেবী রচিত ‘সতী-সংবাদ বা দক্ষধজ্ঞ ও পার্বতী-পরিপম্ম-বিষ্ক 
কাব্য’টি ১৮৯৮ খ্রীষ্টাব্দে প্রকাশিত হুয়। এই কাব্যটি লেখিক! পঞ্চদশ বর্ষ 
বয়ঃক্ৰম-কালে;রচন! করেন । কাব্যটিতে সতীর জন্ম হুইতে দেহত্যাগ এবং 
গোৌরীরূপে হিমালয়-গৃহে জন্ম ও মহাদেবের সহিত বিবাহ বণিত হুইয়াছে। 

প্রথমে গণেশ, সরস্বতী, শিব, দুর্গা, জীরুফ ও কমলার বন্দন! কিক! গ্রন্থের 
আরম্ভ । তারপর স্থপ্টিতন্বের ব্যাখ্যা 

স্থাবর জঙ্গম নাই চন্দ্র স্বর্য্য তারা । 
জীব জন্ত নাই সব অন্ধকারে ভরা ॥ 

মহাশক্তি তখন স্থষ্টির বাসনায় ব্রহ্ধা-বিধু-মহেস্বরকে স্থষ্টি করেন এবং 
তাহাদের পরীক্ষা করিবার জন্য গলিত শবরূপে ভাপিতে ভাসিতে যান। ব্রঙ্ষা 
তাহাকে দেখিয়! মুখ ফিরাইয়া! লইলেন, বিষ্ণু পলায়ন করিলেন আর মহাদেব 
তাহাকে আসন করিয়া বসিলেন। মহামায়! মহাদেবের প্রতি তুষ্ট হইয়া 
মন্ত্যে জন্মলাভ করিয়া মহাদেবের পত্নী হইবার প্রতিশ্রুতি দেন। তারপর 
মহামায়া! ত্র্মাকে আদেশ দিলে জিত্ুবন স্থষ্টি করিয়া ব্রদ্ষা মানস পুত্রগণকে 
স্থাষ্ট করিলেন এবং ক্রমে মাহুষের স্থষ্টি হইল । 

দক্ষরাঁজ মহামায়াকে কন্যাক্পে পাইবার নিমিত্ত তপস্যা করিয়|। তাহাকে 
লাভ করেন। কন্যার '্বয়ংবর-সভায় দক্ষ মহাদেবকে আমন্ত্রণ করেন নাই। 


© 


৯৪. বাংলা আখ্যাক্সিকা-কাব্য 


সতী মহাদেবের উদ্দেশ্যে মাল্য অর্পণ করিলে মহাদেব অস্তরীক্ষ হইতে তাহা 
গ্রহণ করেন। অন্যান্য দেবগণের মধ্যস্থতায় বিবাহকাধ্য সম্পন্ন হইল। কিন্ত 
দেব-ব্বযিগণের বজ্ে শ্বশুর ও জামাতার মধ্যে গোলযোগের স্থস্টি এবং উভয় 
পক্ষের মধ্যে শাপ-শাপাস্তের পর মহাদেবের প্রস্থান, দক্ষের সহিত মহাদেবের 
বিরোধিতাকেই বদ্ধিত করিল । দক্ষযজ্ঞে শিবের নিমন্ত্রণ হইল না। সতী 
দশ-মহাবিষ্যা দেখাইস্স! শক্করকে ভীত করিলেন। মহাদেব ভীত হইস্স! তাহার 
পরিচয় জিজ্ঞাস! করিলে দেবী কহিলেন__ 
"জগন্মাতা আমি পরমা প্রকৃতি ।” 
যজ্ঞ্ছলে দক্ষ শিবনিন্দা করিলে__ 
পতিনিন্দা শুনি সতী হইলেন চিন্তিত। 
অঙ্গ হতে অন্য নারী স্থজিলেন ত্বরিত ॥ 
বলিলেন ছায়া সতী শুন মম বচন । 
দক্ষে কটু বাণী বলে ত্যাগ করো জীবন ॥ 
এত বলি দিব্য জ্ঞান দিলেন যে তাহারে । 
অস্তহ্থিত হন দেবী রাখি ছায়া সতীরে ॥ 
মহামাক্মার এ মায়া! কেহ নাহি জানিল। 
ছায়। সতী ভগবতী সকলই ভাবিল ॥ _-(৫৩ পৃঃ) 
সতী দেহত্যাগ করিলে বীরভত্র সমস্ত যজ্ঞ লণ্ডভণ্ড করিয়া! দেয় এবং 
দক্ষের মন্তক কাটিয়া যজ্ঞানলে ভস্মীভূত করে। সতীর মাতা মহাদেবকে শুব 
করিলে তিনি ছাগমুণ্ড বসাইয়| দক্ষকে পুনজ্ীবিত করেন। তারপর সতীর 
দেহ লইয়! মহাদেব সমস্ত ব্ৰহ্মাণ্ড ঘুরিয়া বেড়ান, 
চরণ ভরেতে পৃথ্বী টলমল । 
পদ নিক্ষেপেতে যায় রসাতল ॥ 
তুলিলে আবার ভাসিয়া উঠিছে। 
ফেলিলে সাগর সলিলে ডুবিছে ॥ _-(৮* পৃঃ) 
বিষ্ণু সুদর্শন দ্বারা সতী-অঙ্গ কাটিয়া! ফেলিলে একান্টটি পীঠস্থানের স্থষ্টি 
হয়। মহাশক্তি মহাদেবের শোক নিবারণের জন্য হিমালয়ের গৃহে পুনরায় 
জন্মগ্রহণ করিবার প্রতিশ্রুতি দান করেন। হিমালয় তপস্যা করিলে তাহার 
গৃহে মহাশক্তি গৌরীরূপে জন্মগ্রহণ করিলেন। কিন্তু সখীর সহিত মহাদেবের 


ভি 


বাংলা আখ্যায়িকা-কাব্য সহ 


নিকট গিয়া! তাহার ধ্যান ভঙ্গ করিতে সমর্থ হইলেন না। ইন্দ্র মদনদেবকে 
তাহার সাহায্যে পাঠাইলে মদনদেবের শরনিক্ষেপে মহাদেবের ধ্যান ভাঙ্গিল 
বটে, কিন্ত মদনদেব ভস্মীভূত হইলেন । উমা যদনদেবের নিমিত্ত রুপাভিক্ষা করিয়া 
মহাদেবের চরণে অন্থরোধ জানাইলে মহাদেব উমাকে চিনিতে না পারিয়া 
চলিয়া গেলেন । ছুঃখিত-চিত্তে উমা কঠোর তপস্যা আরম্ভ করিলেন,_ 
স্থবর্ণ জিনিয়া বর্ণ বিবর্ণ হইল 
বিমলিন বদন চন্দ্রিমা । 
কমল জিনিয়া অঙ্গ অস্থিচম্্সার 
ঘোর তপে পড়েছে কালিমা ॥ __( ১২২ পূঃ ) 

গৌরী তথাপি শিবকে ন! পাইয়া অগ্রিতে প্রাণ বিসঙ্জন করিতে গেলে 
দৈববাণীতে গৃহে ফিরিবার আদেশ পাইলেন। তপস্যা ও সাধনা না হইলে 
জগতে কিছুই লাভ করা যায় না। মহাশক্তিকেও তপস্যা করিয়া! মহাদেবকে 
লাভ করিতে হুইয়াছিল। বিবাহ-সভায়ও শিবকে লইয়! গোলমাল । তাহার 
ললাটে অগ্রি__অঙ্গে ফণী, রমণীকুল লচ্ছিত ও ভীত। উমা তখন শ্বেত 
অক্ষিকারূপে শিবের নিকট গিয়া মনোহর মৃত্তি ধরিবার জন্য অনুরোধ করিলে 
তিনি তাহার মনোবাসন! পূর্ণ করেন। পুনরায় গৌরী মালাদান করিতে 
গেলে মাহাদেব পঞ্চানন হইলেন । গৌরী দশক্ুজা হইয়া! তাহাকে মাল! দেন । 
তারপর উভয়ে কৈলাসে গমন করেন । 

কাব/টিতে কোন সর্গ-বিভাগ নাই । ত্রিপদী, পয়ার, একাবলী, চৌপদী, 
এবং ক ক, খ খ, গ গ রূপে ছয় পঙক্তির স্তবক কাব্যে ব্যবহৃত হুইয়াছে। 
কাব্যটি সহজ ও সাবলীল । স্থানে স্থানে বর্ণনা মনোরম । তবে আখ্যানভাগ 
মামুলী, পৌরাণিক তব্ব-ব্যাখ্য মাঝে মাঝে স্থান লাভ করিয়াছে ।- 

ত্রিদিব-বিজয়_শশধর রায় কর্তৃক রচিত ‘ত্রিদিব-বিজয়’ কাব্যটি ১৮৯৬ 
খ্রীষ্টাব্দে প্রকাশিত হয়। “ভূমিকায়” কবি লিখিয়াছেন_ 

“এই শ্রস্থে ষে-সকল যুক্তাক্ষর ব্যবহৃত হইয়াছে, তন্মধ্যে কতিপয় যুক্তাক্ষরকে 
এবং কোনও কোনও স্থলে দীর্ঘস্বরকে দীর্ঘ উচ্চারণ করিতে হইবে। 

“কোনও কোনও স্থানে শব্দের কোন কোন অক্ষরকে লুপ্ত রাখা হইয়াছে । 
ষখা-_“অবতীর্ণ* স্থলে “বতীর্ণ” পরিণয় স্থলে ‘পরিণ'। আশা করি ইহাতে 
যতিভঙ্গ কিনব অর্থবোধের ব্যাঘাত জন্মিবে না।” 


© 


ক বাংলা আখ্যায়িকা-কাব্য 
কাব্যের বিষয়বস্ত_তারকান্দর-বধ । প্রথমে হিমালয়ের বর্ণনার মধ্যে একটু 
নৃতনত্ব দেখা যায়, যেমন_ 
বিরাট বিশাল মৃত্তি প্রশান্ত ভৈরব, 
বিস্তারি গগন-পটে, শৈলকুলপতি 
বিরাজেন্‌ রাজেশ্বর । শোভিছে শিখরে, 
বিচিত্র মুকুট সম অনন্ত তুষার, 
খচিত বিবিধ বর্ণে, মণিময় যেন । 
রাজদণ্ড রূপে ধরিছেন নগরাজ 
মহাক্রমশ্রেণী করে দৃঢ় আকর্ষণে । 
শ্যামল, ধবল, পীত, বিবিধ ভূষণে 
ভূষিত প্রস্তর রাজি, গৈরিকাদি ধাতু 
আচ্ছাদিছে রাজবপুঃ রাজপরিচ্ছদে | 
কটিবন্ধ বাধিয়াছে মেঘমালাদলে । 
পদতলে ভ্ৰমি গাইছেন প্রভঞ্জন 
গন্ভীর মল্লারে, স্বতিগীত, গায় যথা 
বন্দিদল নৃপতিবন্দনা। (১ পৃঃ) 
হিমালয়ের বর্ণনায় “বিরাট বিশাল মৃত্তি প্রশাস্ত ভৈরব’ অথব! 'শোভিছে 
শিখরে বিচিত্র মুকুট সম অনস্ত তুষার'_উপমাগুলি স্থপ্রচলিত । কিন্ত তাহার 
রাঁজবেশের বিভিন্ন পরিচ্ছদ ও স্বস্তির কল্পনার মধ্যে কবির নিজন্ব ভাবধার! 
অভিব্যক্ত হইয়াছে । এই বর্ণনার গাল্ভীধ্য ও বিশালতার পটভূমিকীয় আমরা 
একটি বৃহৎ ঘটনার সম্মুখীন হইবার আশা! করি এবং কাব্যের বিষয়বস্তুর পক্ষে 
সেইজন্য ইহ! অতীব উপযোগী হইয়াছে । 
হিমালয়ের উপর তারকাক্থুর-কন্ভুক পরাজিত দেবরাজ নিজ রুতকম্মের 
কথা ভাবিতেছেন। দিক্পীলগণকে দশ দিকের ভার দিয়! নিজে তিনি 
বিলাস-ব্যসনে এবং আমোদে মগ্ন ছিলেন। প্রজাবৃন্দের উপর অত]াচারের 
সংবাদ রাখেন নাই । প্রতিধ্বনি অবিচারের কথা জানাইতে আসিলে তিনি 
অবিশ্বাস করিয়! কর্ণরোধ করিতেন এবং সেইজন্য-_ 
দৈত্যসহ মিশি তেই জীবকুল যত, 
গ্রহ, উপগ্রহ, কিন্বা নক্ষত্রনিবাসী,_ 


© 


বাংলা আখ্যাস্নিকা-কাব্য সণ 


সাধিল! এবাদ এবে । কে জানিত কবে 

অশরীরী, অস্তহীন, জীবাসত্মার দল 

ঘটাইবে এ বিপদ । _-€৬ পৃঃ) 
বিপদ্‌ যখন আসে তখন সব দিক্‌ হইতেই আসে এবং তাহা ক্লতকশ্মের 
ফলরূপেই আসে। গ্রহ-উপগ্রহ-নক্ষত্রাদি প্রতিকূল থাকার জন্যই তারকার 
ইন্্রকে পরাজিত করিতে পারিয়াছেন। এই ্র্যাখ্যাটি হিন্দুর বিশ্বাসাহগ । 

ইন্দ্র মানুষের ন্যায় নিজ দুর্ভাগ্যের জন্য বিধাতাকে দোষারোপ করিলেন। 
বিধাতা তাহাকে বিশাল সাত্রাজ্য দিয়াছেন এবং তাহাতে নিয়ম-শৃক্খলা রক্ষা 
করা কাহারও পক্ষেই সম্ভব নয় । তারপর ইন্দ্র অন্যান্য দেবগণকে দেখিতে, 
পাইলেন 
কতক্ষণ পরে 

হেরিল। সন্মুখে, দেবকুলে, অঙ্গার 

যেমতি স্নান রহিয়াছে পড়ি ভূতলে। (৭ পৃঃ) 
হীনবীধধ্য দেবগণের বিষাদের চিত্রটি সুন্দর হুইয়াছে। প্রভঞ্জন হিমালয়ের 
শীতলত। সদ্বন্ধে কহিলেন__ 

॥** -:- বে অলঙ্ ছিয 

সহি, রহিয়াছি এতদিন, আর 

না! পারিব প্রভু । জড় হ'ল ঘেন দেহ, 

ঘন অচঞ্চল। (৮ পৃঃ) 
তুযার-স্পর্শে প্রভপ্রনের অবস্থা-প্রকাশে বর্ণনাটি মনোরম । আর কুবের 
ন্বগাজ্য ত্যাগ করিয়া আসিবার কালে অনেক মণিরত্ব সঙ্গে আনিয়াছিলেন। 
তিনি তাহাদের সন্দ্দিত করিতেই দিনরাত কাটাইতেছেন-_অন্য কোন দিকে 
তাহীর লক্ষ্য নাই । কবি লিখিয়াছেন_ 

ধনরাশি আপন সংহতি, ধনলোভী ! 

হায় রে জগতে সদ! এই সবাকার 

এ পাপের এই ফল, এই পরিণতি । _-(৯ পৃঃ) 
এই-সকল বর্ণনা দ্বার! দেবচরিত্র অনেকখানি ক্ষুপ্ত হইয়াছে । অবশ্য 
দেবগণ মহিমাত্রষ্ট না হইলে অস্রগণের নিকট পরাজিত হইতেন না, ইহা 

৭ 


=r 


বাংলা আখ্যায়িকা-কাব্য 


সত্য । তথাপি তাহাদিগকে একেবারে হীনমনোভাবাপশ্ন করা সমর্থনযোগ্য 
নয়। দৈববাণী শুনিয়া ইন্দ্ৰ মহামায়ার স্তব করিলে এবং ছর্দশার সংবাদ 


জানাইলে মহামায়। তাহাকে কর্শ্মবাদ ও কর্শ্মফলের অনিবাধ্যতার কথা 


বলিলেন__ 


কিন্ত সে কশ্ধের কর্তা জীব । দেব, নরে, 
বিশ্বচরাচত্রে, জীব সে স্বতঃই মুক্ত, 

স্বতই স্বাধীন, উদাসীন সম, নহে 

লিপ্ত, নহে বন্ধ, মায়াচক্রে ক্রিয়াবান 
স্থধু। ক্রিয়াফলে জন্মে ভোগ, ভোগ, সেই 
হেতু, অনিবাধ্য । কিন্ত, বস, যেই ক্্মা 
সেই কৰ্মে খণ্ডে তপোবলে, ভাগ্যধর 
সেই লোকে, চিরকর্শ্বজয়ী । (১৪ পূঃ) 


আবার মহাদেবের নিকট যাইবার পথে ইঙ্জ স্থষ্টিতব জানিতে চাহিলে 


তিনি কহিলেন 


স্ষ্টির আদিতে, গাঢ় তমোরাশি যবে 
ঘোর অন্ধকারে ছিল! আচ্ছাদিত, কিছু, 
বৎস, কিছু নাহি ছিল সেইক্ষণে। নাহি 
ছিল কাল, নাহি ব্যোষ, নাহি রজঃ সৎ 
কি অসৎ। অপ, তেজ, কি মরুৎ__কিবা! 
ছিল তবে? বৎস, যাহারে হেরিছ তুমি, 
আত্মারূপে ছিলা মাত্র মায়া আবরণে 
নিক্ষিয়। তপোবলে জন্মিল মহিমা । 
সে সবার আদি কাম, বাসনার সার, 
কাটি মায়া! আবরণ, প্রকাশ করিল 
আত্মা স্বধারূপী। আপন স্বরূপ স্বধা 
হেরিলা আপনি তত্বদশী । প্রকটিল 
ক্রিয়াশক্তি অমনি তখনই, মুক্ত । নিজ 
উপাদানে, নিজ আত্মময় দেহে, তবে 
রচিলা বিধাতা বিশ্ব-ব্যোম, কাল, গ্রহ 


© 


বাংলা আখ্যায়িকা-কাব্য > 


উপগ্রহ, নক্ষত্র, তারকারাজি, জীব, 

- জড়, স্থাবর, জঙ্গম, চরাচর-..। (৮ পৃঃ) 
পৌরাণিক ভাবেরই ব্যঞ্চনা এই বর্ণনায় পরিস্ছৃট হইয়াছে। আবার 
মহাদেবের বর্ণনা! করিতে গিয়া কবি ধ্বংসের ভব ব্যাখ্যা করিয়াছেন_ 

বসিয়া যোগেশ মগ্ন যোগের সাগরে F 
যোগাসনে। ব্যোম ভেদি উঠিয়াছে চূড়া 
অনন্ত, বে্িত শ্মশান ধূমে। অযুত 

চিতা জলিছে চৌদিকে ধূমময় । জীব, 
জড়, যা কিছু জগতে, ইন্ধন স্বরূপে 

দহিছে কালের দেহ, বিরাট, বিশাল, 


আত্মতেজে, নিজ নিজ পূর্ণ স্থসময়ে । _-€২১ পৃঃ) 
এই কাব্যে তারকান্রের চরিত্রটি অত্যন্ত সজীব । তাহার 'আকুতি__ 
ভূধর শিখর সম দীর্ঘতম ছটা, 


গাচকুষণ, বিশাল উরস দৃঢ়, নেত্র- 

যুগ, কুহেলি-আবৃত মধ্যাহ্-তপন 

সম, ধূমিছে ললাটে ।--- (৩৬ পৃঃ) 
তিনি স্বর্গরাজ্যের সমস্ত অরাজকতা, অবিচার, নারী-নিধ্যাতন দূর করিয়া 
শাস্তিস্থাপনের চেষ্ট। করিম্াছেন। তথাপি দেবগণ কেন যে পুনরায় 'আকাশ- 
প্রান্তে সঞ্চরণ করিতেছেন এবং প্রজাবুন্দ অসন্ধষ্ট তিনি বুঝিতে পারিতেছেন 
না। মন্ত্রী তাহাকে কারণ সম্বন্ধে কহিলেন__ 

,... লীড়ে গুরুতর ।-- (৩ পৃঃ) 

মন্ত্রীর বাক্যে ক্রুদ্ধ হইয়| দৈত্যরাজ সকলকে যুদ্ধসাজে সন্দিত হইবার আদেশ 
দিয়া মন্দাকিনী তীরে 'আনিয়া__ 

ভয়াল ত্ৰিশূল ছায়া লক্ষ লক্ষ যেন 

লক্ষিতে লাগিল! বীর আকাশ প্রান্তরে । ৪৬ পৃঃ) 
বীর-হৃদয় কম্পিত হইল । মন্ত্রীর বাক্যই, তাহার নিকট সত্য বলিয়া মনে 
হুইল। দৈত্যরাজ অপরাধ স্বীকার করিয়া মহাদেবের নিকট ক্ষমা ভিক্ষা 
করিতে লাগিলেন। বীর-ন্বদয়ের ভক্তি ও অন্তন্ন্ছের চিত্রটি হৃদয়গ্রাহী । 


©@ 


ডিন বাংল! আখ্যাগয়িকা-কাব্য 


মহাদেবের সহিত গোৌরীর বিবাহকালে “ইন্দ্রলোকে স্পন্দিল লোচন বাম 
তারক অস্থরে।”"_( ৬৬ পৃঃ) 
বিবাহের পর গৌরী দশহৃজা ত্রিনয়নী মৃন্তি ধারণ করিয়! হরের অন 
সহিত মিনিয়| অৰ্্ধা্গ হইয়া অন্তহিতা হইলেন । 
কাত্তিক অন্তরশিক্ষার নিমিত্ত বিশ্বক্শ্মার নিকট গেলেন এবং নিজের 
শিশুকালের ক্রীড়ার কথ! উল্লেখ করিয়া বলিলেন__ 
বিচরি বিশাল শৃন্তে, গ্রহ উপগ্রহে 
ধরিতাম ক্রীড়াচ্ছলে, আকষি নিগ্রহে, 
ছাড়ি ফেলিতাম দূরে শৈশব বিক্রমে,_ 
কিছ্ব। পরস্পরে, ঠুকাঠুকি করিতাম 
কৌতুক আবেগে, চূর্ণ চূর্ণ হয়ে যবে 
পড়িত ভাঙ্গিয়া, মহারঙ্গে সে স্কুলিঙ্গ 
ধরিতাম করে, লশ্ফে লম্দে ।, মলঘুদ্ধ 
করিতাম কতু, পবন দেবের" সনে 
মহা মহোজাসে । বড় কৌতুহল মোর 
হয়েছে এখন শিখিবারে অস্ত্রশিল্প । __-(৭১ পৃঃ) 
তারকাস্বরকে বধ করিবার জন্য খাহার জন্ম তাহার উপযুক্ত বালাক্রীড়াই 
এস্থলে বণিত হইয়াছে । বিশ্বকণ্ম। সমস্ত অস্ত্রের চালনা শিখাইবার পর 
কান্তিককে ক্ষমা-অপ্র দান করিলেন। শক্তির সহিত ক্ষমা না থাকিলে তাহা! 
অত্যাচারে পরিণত হয়। + 
দেবগণের মধ্যে যখন যুদ্ধের আলোচন! চলিতেছিল সে সময় একজন 
দৈতাদুত আদসিয়| স্বর্গরাজ্য দেবগণকে প্রত্যর্পণ করিতে দানবরাজের ইচ্ছার 
কথা কহিল। কাত্তিক ক্রুদ্ধ হইয়া তাহাকে ভতপনা করিয়া কহিলেন যে 
দেবগণ স্বর্গরাজ্য ভিক্ষা চাহেন নাস্থজবলে তাহারা তাহ! অধিকার করিবেন । 
দেব-সেনাপতির উপযুক্ত কথা । 
দেব-দানবের মধ্ে' সাতদিন যুদ্ধের পর সকলে যখন বিশ্রাম লইতেছিলেন 
তখন বিকটাক্ষ দৈত্যরাঁজকে অসতর্ক দেবগপকে আক্রমণ করিবার পরামর্শ 
দিলে দৈত্যরাজ্জ কুন্ধ হইয়া তাহাকে ভৎপনা করিলেন। কিন্তু তাহার মনে 
এ পাপ চিন্তা ঘুরিতে লাগিল । এমন সময় শিব-অল্ুচর নন্দী তাহার কর্ণে 


@ 


বাংলা আখ্যায়িকা-কাব্য ১০১ 
কহিয়া গেলেন_্শঙ্কর বিমুখ” । দৈত্যরাজের চেতনা ফিরিল। তিনি 
মহাদেবকে ধ্যান করিবার চেষ্টা করিলেন কিন্ত ব্যর্থ হইলেন । তখন তিনি 
শীত্র যুদ্ধে দেবগণকে পরাজিত করিয়! বহুবর্ষব্যাপী তপস্যায় মপ্র হুইবেন স্থির 
করিলেন এবং দেবগণকে আক্রমণ করিলেন। কাত্তিক মহামায়া-প্রেরিত 
স্তস্তন-শৃল দ্বারা আঘাত করিয়! দৈত্যরাজকে আহত ও বন্দী করেন। বন্দী 
অবস্থায় তারকাস্থর মহাদেবকে ডাকিতে থাকিলে মহাদেবের আদেশে নন্দী 
আপিয়! তাহাকে নানারূপ তত্বকথ! শুনাইলেন। তারপর তারকান্থর নানারূপ 
বিভীষিকা দেখিতে দেখিতে অচৈতন্য হইলে নন্দী কাত্তিককে স্মরণ করিলেন। 
কাত্তিক তাহাকে আলিঙ্গন করিয়া পবিত্র করিলেন, তারপর ত্রিশূল ছারা 
তাহার আত্মাকে মুক্ত করিলেন । 

দানবরাজের অন্তঙ্গপ্ব, যুদ্ধ, বিভীষিকাদর্শন, প্রভৃতি অতি হ্ন্দরভাবে 
বণিত হইয়াছে । বিভিন্ন তত্ব-ব্যাখ্য। সরল ভাষায় ভাব-সম্বদ্ধ হই! কাব্যকে 
গাভীধ্য ও সৌন্দৰ্য্য দান করিস্সাছে। বিভিন্ন স্থান ও কাধ্যের ব্যাখ্যার মধ্যে 
কবির কল্পনাশক্কির বিকাশ যেমন 'দৃষ্ট হয় তেমনি অহুভূতির গভীরতাও 
উপলন্ধি করা যায়। দেবচরিআ এবং দানবচরিত্র আপন আপন মহিমায় 
উজ্জল। 

ইহাতে আটটি সর্গ রহিয়াছে । সম্পূর্ণ কাব্যটিই অমিত্রাক্ষর ছন্দে রচিত। 
ছুই-এক স্থলে ছন্দের অনুকূলে শব্দের সঙ্কোচন হওয়াতে ভাষা কোথাও 
অবোধ্য বা স্রুতিকটু হয় নাই। অমিত্রাক্ষর ছন্দের ব্যবহারেও কবির দক্ষতা 
লক্ষণীয় । 

দেবীযুদ্ধ-_শরচ্চন্্র চৌধুরী বিরচিত ‘দেবীযুদ্ধ' কাব্যটি ১৯** খ্রীষ্টাব্দে 
প্রকাশিত হয়। মহাদেবকে পুজা করিয়া শুস্ত-নিশুস্ত অত্যন্ত প্রতাপশালী 
হন এবং স্বর্গরাজ্য অধিকার করেন। পরাজিত দেবগণ মহাশক্তির আরাধনা 
করেন। মহাশক্তি তুষ্ট হইয়া শুস্ত-নিশুস্তকে নিহত করেন। ইহাই কাব্যের 
প্রতিপাদ্থ বিষয় । 

কাব্যটিতে বিষয়বস্তর 'অবতারণায় একদিকে ‘পৌরাণিক আখ্যান ও 
জনসাধারণের বিশ্বাস যেমন অক্ষু্ণ রহিয়াছে_-অপর দিকে তত্ব-ব্যাখ্যায় 
এবং দেবগণের পরাধীনতার কারণ নির্ণসস প্রভৃতি বিনয়ে উনবিংশ শতাব্দীর 
ভাব্ধারার প্রকাশও রহিয়াছে । 


© 


১০২ বাংল! আখ্যায়িকা-কাব্য 


দ্বানবগণ হ্বর্গরাজ্য জয় করিস্সাই ক্ষান্ত হয় নাই__দেবগণকে নজরবন্দী 
করিয়া রাখিয়াছে । কেবলমাত্র পবনদেব বিশ্বপ্রাণ বলিয়! মুক্ত রহিয়াছেন। 
দেবতাগণ তাই পবনদেবের শরণ লইয়া দৈত্য-কারাগারে বন্দী দেবগুরু 
বৃহস্পতির নিকট জয়লাভের উপায় জানিবার ব্যবস্থা করিলেন এবং দেবগুরুর 
উপদেশে নিত্রাদেবীর সাহায্যে দানবগণকে নিত্রায় আচ্ছন্ন করিয়া পরামর্শের 
স্থযোগ করিয়া লইলেন। এই-ভাবটুকুর মধ্যে কার্যটি বেশ জমিয়! উঠিয়াছে। 
দেবতাদের পতনের কারণ বিভিন্ন দেবতার মুখে ব্যক্ত হইয়াছে। 
মহাদেব কহিলেন যে, দেবগণ যখন বিলাস-ব্যসনে মত্ত, দানবগণ তখন 
তপস্যা করিয়! শক্তি অঞ্জন করিয়াছে । ন্তরাং__ 
যে পথে শক্রর গতি, বি চাই সেই পথে, 
তপস্যাই প্রতিকার ঘোরতর তপস্যার, 
তপোবলে দৈত)পতি ত্রিলোকের অধীশ্বর, 
বাকমরলে প্ররাজয় কখন-হবে-ন। তার । 
বংশগত বিলাসিতা, বংশগত অহঙ্কার, 
বংশগত বলগর্বের দেবতার অধঃপাত, 
কশ্মবীর দেবকুল বাক।বীর এবে হায়। 
করিয়া কশ্দের পূজা! শুস্ত বিশ্বনাথ । (৩৪ পৃঃ) 
শ্বারব নিদ্রিত অবস্থায় দানবগণকে হত্যা করিবার উপদেশ দিলে কাত্তিক 
ক্রুদ্ধ হইয়া তাহাকে ভৎ্পনা করিলেন ॥ মহাদেব গৃহ-বিচ্ছেদ সম্বন্ধে সতর্ক 
করিয়া কহিলেন__ 
কি দেবতা, কি মানব, সবারি বিপদ-কালে 
একতা প্রধান বল, অনৈক্যেতে সর্ব্বনাশ, 
এখন দেবের দলে প্রবেশে অনৈক্য যদি, 
শা তবে আর দেবতার ঘুচিবে না কারাবাস । _-(৪£ পৃঃ), 
দেবগুরু বৃহস্পতি উপদেশ দিলেন__ 
তপোবলে তপোবল করিতে হইবে জয়, 
জাতীয় উদ্ধারেঘোর জাতীয় সাধন চাই, 
নিজ্দিত দেবতাকুল, জাতীয় সাধন বিনে, 
জাতীয় এ মহারোগে অন্ত মহৌবধ নাই । 


বাংলা আখ্যায়িকা-কাব্য ১০৩ 
গু অস্তহিতা! মহাশক্তি অদৃষ্টের অন্তরালে, 
কঠোর সাধনে তার করা চাই উদ্বোধন, 


ম্ছিত জাতীয় তরী ছুদ্দশ! সিন্ধুর নীরে, 
9555১55:5 


বহাল সরান জাতীয় সান লা 

জাতীয় হৃদয় প্রাণ, জাতীয় কৌশল বল, 

ব্যক্তিগত স্বাধীনতা, স্থখ-দুঃখ, ক্ষতি লাভ, 

জাতীয় সাধনে চাই বলিদান এ সকল । (২ পৃঃ) 
এই-সকল পঙ ক্রিতে জাতীয়তা-বোধের উদ্বোধন লক্ষণীয় । 

দেবগণ বৃহস্পতির উপদেশে শক্তিক্ষেত্রের অভিমুখে যাত্ম। করিলেন। 

পথে অনৈক্য, হিংসা, প্রতৃত্ব, লোভ ও অবসাদ আসিয়া বিদ্ন জন্মাইতে লাগিল। 
দেবগুরু এই বিদ্রগুলির কারণ ব্যাখ্য! করিয়া কহিলেন 

এ সকল গুণ নাই চরিত্রে যাহার, 

নিতান্ত যে অপদার্থ, শক্তি সে পাইলে, 

করিত নিমেষে এ বিশ্ব ছারখার । ৫৬৯ পৃঃ) 
সাধনার পথে বিস্রের প্রয়োজন এবং বিশ্বের অগ্নি-পরীক্ষায় কলুষতা ও মানির 
ক্ষয় স্ন্দরভাবে ব্যক্ত হইয়াছে। এই-সকল তত্ব্যাখ্যার মধ্যে উনবিংশ শতাব্দীর 
যুক্তিবাদের প্রকাশ লক্ষিত হয়। 

অবসাদ-ভূমিতে দেবগণ কর্শ্মের স্পৃহ! হারাইয়া দৈত্যের অধীনতা 

স্বীকার করিয়া কিরূপে স্ব স্ব স্থার্থসিদ্ি করিতে পারেন তাহার উপায় 
চিন্তা করিতে লাগিলেন। দেবগুরু তাহাদের নানাভাবে উপদেশ ও 
উৎসাহ দিয়! ব্যর্থমনৌরথ হইয়া যখন বিশ্বের মঙ্গলের জন্য ধ্যানে বসিলেন 
তখন_ 

ক্ষণপরে সেই জ্যোতি: বিশ্ব-বিভাসন, 

দেবগুরু-দেহ তেদি হইল বাহির, 

প্রাবিত হইল তাহে নিখিল তুবন,_ 

অবসাদ-পরিসুক্ত দেবের শরীর ॥ _(>১-- পৃঃ) 


১০৪. 


কাব্যটিতে দেবগুরুর চিত্রটি অতি হুন্দরভাবে অক্ষিত কর! হুইয়াছে। 
সকল গুণাবলী থাকিলে দেবগণের গুরুপদ লাভ করা যায় তাহার সব গুণই 
বৃহস্পতির মধ্যে রহিয়াছে । দেবগুরুর নিকট শক্তিমন্ত্রে দীক্ষিত হুইয়া 


দেবগণ শক্তির আরাধনা করিলেন। শক্তিলোকের বর্ণনার মধ্যেও কবির 


© 


বাংলা আখ্যায়িকা-কাব্য 


কল্পনাশক্তির ও তত্ব-দৃষ্টির পরিচয় পাওয়া যায় । যেমন_ 


কহিলেন 


জড় জগতের মধ্য-বিন্দু-রূপে 
ব্্ধাণ্ডের কেন্সে শক্তিলোক শোভে, 
বিশ্বপিত! সহ বিশ্বের জননী 
বিরাজেন তথা সদ! ঘন্ব-ভাবে | 
করাই লাডিজশনাৰ 
বহিছে যুড়িয়া অনন্ত গগন, 

সত্ব; রজ:, তম: ত্রিধারায় সদা 
বহিছে, ত্ৰন্মাণ্ড-স্থষ্টির কারণ। 
প্রেম-প্রীতি-ধার! বহে সারি সারি, 
অনন্ত ব্ৰহ্মাণ্ড করিয়া প্রাবিত 


বহে মাতৃ-স্েহ-অম্ৃত-লহরী । -_-€ ১*২-৩ পৃঃ) 
দেবগণের স্তবে তুষ্ট হইয়| মহাশক্তি তাহাদের নিকট আবিভূ্তা হইলেন 
এবং তাহাদের তৈলোক্য-বিজয়-মস্ত্র দিয়া নানাবিধ উপদেশ দান করিলেন ও 


স্তায়-ধর্শ্ম তরে সর্বস্ব ছাড়িতে, « 
স্বদেশের হিতে আত্মবলি দিতে 
যে জাতি বিমুখ, যে জাতির ভয়, 


স্বাধীনতা সুধা সে জাতির নয়। (১৩১ পৃঃ) 
দানবগণের পতনের কারণরূপে কবি তাহাদের অত্যাচারের সুন্দর বর্ণনা 

দিয়াছেন। তপস্যার দ্বারা শক্তি লাভ করিয়া তাহার! শক্তির অপব্যবহার 

করিয়াছে । অবিচার, অনাচার ও অত্যাচার তাহাদের রাজনীতির মূলমন্ত্র । 


দানবপতি তাহার অহুচরবর্গকে কহিতেছেন_ 


© 


বাংল! আখ্যায়িকা-কাব্য এ 


যখন তখন সবে ধর্মের দোহাই দিবে, 
করিয়া ধশ্মের ভান প্রতারিবে প্রজাকুল, 
যেমন করিয়া পার রাখ সদ! পদানত 
জিত জাতি, শাসনের নীতি মন্ত্র এই মূল । 
প্রতারণা, প্রবঞ্চনা, নরহত্যা, মিথ্যা। কথা, 


দানব-নামের যোগ্য নয় সেই কুলাঙ্গার । (১৫০ পৃঃ) 
শক্তির এই অপব্যবহারে মহাশক্তি ক্রুদ্ধ হইলেন এবং 'অপুবর্ব রমণী-মুদ্তি 

ধারণ করিয়। দৈত্যবধের নিমিত্ত কাঞ্চমগিরিতে আবিস্ত হইলেন। দৈত্য- 
রাজ সংবাদ পাইয়। দেবতাদদিগের দলত্যাগী বিশ্বাসঘাতক প্রতীন্দ্রকে দেবী- 
'আনয়নের আদেশ দিলে সে নিজ অন্াক্স কশ্মের জন্য অন্থতাপ করে এবং 
দানবগণও তাহার প্রতি বিশ্বাসঘাতকতা করিয়াছে বলিয়া দোষারোপ করে। 
স্বর্গরাজ্য পাইবার লোভে সে দেবগণকে ত্যাগ করিয়া দৈত্যরাজের সহায়তা 
করিয়াছে ও স্বজাতির প্রতি অত্যাচার করিগ্সাছে। কিন্তু দানবগণ তাহাদের 
প্রতিজ্ঞা রাখে নাই এবং প্রতীন্দ্র সেই প্রতিজ্ঞার কথা কহিলে মন্ত্রী বলিলেন__ 

রাজ্য-লোভে মতিচ্ছন্ন হইয়! যদ্ধপি 

স্বজাতির সর্বনাশে শঙ্কা না করিলে, 

কি বিশ্বাস, দৈত্যসহ রাখিবে স্ভাব, 

ত্রিদিবের আধিপত্য স্বহস্তে পাইলে? -_€ ১৬৩ পৃঃ) 
প্রতীন্দ্র ক্রোধে, অপমানে. ও অঙ্গতাপে দেবী-আনয়নে অসম্মতি জ্ঞাপন 
করিয়া দানব-কারাগারে বন্দীত্ব স্বীকার করিয়া কহিলেন__ 

স্বদেশ-স্বজাতি-ছ্রোহী দেবাধম আমি, 

প্রতারণা সে পাপের যোগ্য পুরস্কার, 

স্বজাতির শোণিতে যে কলচ্ধিত-বাহু, 

চিরকাল অহুতাপ প্রায়শ্চিত্ত তার। -__-( ১৬৬ পৃঃ) 


বুঝিয়াছি স্বাধীনত| দান-ত্রব্য নহে, 
পরের সাহায্যে নাহি মিলে এ রতন, 


ভভ 


2২৬ বাংলা আখ্যায়িকা-কাব্য 


বীরভোগ্যা বহ্ুন্ধর! বীরের আশ্রিত, 
অ্রিদিব-ছূর্সভ, নহে ভিক্ষার এ ধন। (১৭ পৃঃ ) 
দেবতার এই বিশ্বাসঘাতকার চিত্রে দেব-চরিত্রে কিছু কালিমা আনা 
হইয়াছে । অবশ্য যেখানে দেবগণও অদৃষ্টের দাস, যেখানে তীহারাও ভ্রান্তিতে 
মগ্ন হইয়া পরাধীনত| ভোগ করিতেছেন, সেখানে তাহাদের মধ্যে কেহ 
একজন বিশ্বাসঘাতকতা৷ করিলে আশ্চধ্যান্বিত হইবার কিছু নাই । তথাপি মনে 
হয় শ্বদেশত্রোহীর পরিণাম দেখাইবার উদ্দেস্তেই কবি প্রতীকের চরিত্রটি 
অঙ্কিত করিয়াছেন । 
দানবরাজ্দের আদেশে ধূত্রলোচন দেবীকে আঁনিতে গেলে এবং ভস্মীভূত 
হইলে রাজা চণ্ড-মুগুকে এ কাধের ভার দিলেন। চণ্ড রাজভক্র, রাজাদেশ 
পালন করিতে তাহার মনে বিন্দুমাত্র দ্বিধা নাই । মুণ্ড সেরূপ নহে। সে 
রাজ্জার কাধ্যের বিচার করিতে চায় । উভয়ের কথোপকথনের মধ্যে পরের 
দাসত্বের ভাল-মন্দ, রাজশক্তির নুফল-কুফল বিবৃত হুইয়াছে। 
রাজ! আদর্শ চরিত্রের না হইলে প্রজার ছুঃখেরই কারণ হন। মুণ্ড তাই 
কছিল__ 
স্বার্থ-লোভে অন্ধ, পরার্থ বিস্মরি, 
পর-রাজ্যে রাঞ্জা করে অভিযান, 
নির্দোষ শোণিতে কলক্ষিত ধরা, 
করভারে প্রজা কণ্ঠাগতপ্রাণ ! 
জগৎ জুড়িয়া প্রজা-্থার্থ এক, 
বিরোধ কেবল রাজায় রাজায়, 
বাজার জিগীবা, দত্ত অহঙ্কার, 
বিনা অপরাধে প্রজারে মজায় । (১৮৭ পৃঃ) 
এই-সকল কথাবার্তার মধ্যে চণ্ড-মুণ্ডের চরিত্র কোথাও ক্ষুণ্ন হয় নাই বরং 
দানবপতির পতনের কারণ নিণাঁত হুইয়াছে। অপর দিকে উনবিংশ শতাব্দীর 
রাজশক্কির বিরুদ্ধে জাতির মনের ক্ষোভ যেন প্রতিধ্বনিত হইয়াছে । 
চণ্ডমুপ্ডের পতনের পর রক্তবীজও যুদ্ধে নিহত হইল। নিশুস্ত যোদ্ধবেশে 
স্িত হইয় পত্বী বীরভত্রার নিকট গেলেন । বীরভত্রা সখী বিরজাকে মণি- 
মুক্ত! বাছিয়। দিতেছিলেন মাল! গাঁখিবার জন্য-_কিন্ত তাহার মনে অমঙ্গলের 


© 


বাংলা আখ্যায়িকা-কাব্য - ১০৭ 


ছায়! পড়াতে তিনি বিষন্ন ছিলেন। স্বামীকে যুদ্ধে পাঠাইতে তাহার মন সায় 
দিতেছিল না। তিনি স্বামীর অহগামী হইতে চাহিলেন এবং অবশেষে সখী 
শার্দুলাক্ষীকে সঙ্গে দিলেন। নিশুন্ত যুদ্ধে নিহত হইলে বীরভদ্র। আসিয়! 
স্বামিদেহ লইয়া গেলেন। শুভ্ত দেখিলেন,_ 
. চমকে দানব দেখিল চাহিয়া, 
চ্ডীর প্রভাব বীরভত্র-দেহে, 
দেব-শক্তি-তেজে দৈত্য-শক্তি-তেজ 
by মিশিতে দেখিয়া! চিত্রপ্রায় রহে। _( ২৫৮ পৃঃ) 
নারী মহাশক্কির অংশ-_এই ধারণার প্রকাশ পঙ ক্রিগুলিতে লক্ষিত হয়। 
যুদ্ধ-ঝঞ্চা-অশাস্তির মধ্যে বীরভত্রার পতিপরায়ণতা যেন অনেকখানি স্রিন্ধতা 
আনয়ন করে। চরিত্রটির অব্তারণ! এইজন্য সার্থক হইয়াছে । 
শুস্ত দেবীর সহিত যুদ্ধ করিতে গিয়া অন্যান্য শক্তির আবির্তাব দেখিয়া 
দেবীর একাকী যুদ্ধ করিবার প্রতিজ্ঞা স্মরণ করাইয়া দিলে অপর শক্তিগুলিকে 
সংহত করিয়া 
কহিলা চশ্ডিকা হাসি “অজ্ঞান দানব ! 
একাকী জগতে আমি, দ্বিতীয় কে আর ? 
আমার বিভূতি-চয় বহুরূপ ধরি, 
ব্যাপিয়া রাখিছে নিত্য নিখিল সংসার ।' _( ২৫৬ পৃঃ) 
বিশ্ব-ব্যাপী এক মহাশক্কির লীলা এবং বিভিন্ন মৃত্তিতে একেরই প্রকাশ ইহাতে 
হ্ন্দরভাবে ব্যক্ত হইয়াছে। দেবীর অস্ত্রের আঘাতে দানব-পতির পতন 
হইলে দেবী তাহাকে পুনরায় চেতনাদান করেন । কারণ__ 
(১) আছিল দানবপতি স্বজাতি-বৎসল, ( ২৬৯ পৃঃ) 
(২) শুস্তের দ্বিতীয় গুণ__প্রতিজ্ঞা অটল । (২৬১ পৃঃ) 
দেবী ভক্তের বাঞ্ছা পূর্ণ করিবার জন্য শুস্তকে নিজ কেশ আকর্ষণ করিতে 
দিলেন এবং পরে নিহত করিলেন । 
কাহিনীভাগ “চণ্ডী হইতে গৃহীত ॥ ইহাতে মূল আখ্যানের সহিত 
কোথাও পার্থক্য দৃষ্ট হয় না। দেব-দেবীর চরিত্র সুন্দরভাবে অক্ষিত হইয়াছে 
__কোথাও কোন চরিত্র ক্ষুপ্র হয় নাই। দানবচরিত্রের মধ্যেও তাহাদের 
বলিষ্ঠতা, নিষ্ঠা এবং অত্যাচার ও নিশ্দমতা চরিঅগুলিকে সজীব করিয়াছে 


© 


১০৮ বাংলা আখ্যায়িকা-কাব্য 


এবং পরিণতির দিকে চালিত করিয়াছে। স্থানে স্থানে পার্শ্ব-চরিত্রের মধ্যে 
এবং কার্ধ্যকারণ-সন্বন্ধ নির্ণয়ের মধ্যে উনবিংশ শতাব্দীর বাঙ্গালী-মনের 
স্বজাতি-প্রীতি ও যুক্তিবাদ প্রকাশ পাইয়াছে। পৌরাণিক কাহিনীর আবরণে 
জাতীয় জীবনের পরাধীনতার গ্লানি ও লক্জাবোধ এবং তাহা হইতে মুক্তির 
উপায় বিরত হুইয়াছে। তাই পৌরাণিক কাহিনী-কাব্যের ক্ষেত্রে ইহাতে 
নৃতন হুর ধ্বনিত হইতে দেখা যায় এবং ক্রমবিবর্তনের ক্ষেত্রে ইহাই স্থস্পষ্টভাবে 
ইতিহাসাত্বিত কাহিনী-কাব্য রচনার প্রভাব ইঙ্গিত করে। 

কাব/টি একাদশ সর্গে সমাপ্ত । ইহাতে বিভিন্ন মাত্রা ও যতি-ভেদে চৌপদী 
ছন্দের ব্যবহার দৃষ্ট হয়। ছন্দের গতি সরল, ভাষা সহঙ্জ__কাব্যটিকে স্থখপাঠ্য 
বল! চলে। 


t ৪ 


উদ্ধব-সংবাদ-_কবি জয়রাম রচিত 'উদ্ধব-সংবাদ” কাব্যটি ১৮৫৫ 
খ্রীষ্টাব্দে মুদ্রিত হয়। গ্রন্থে লেখকের কোন নামোল্লেখ নাই, ভণিতায় 
আছে_ 


4 জয়রাম বন্দে ছন্দে দেহি পদে শরণং ॥ (১ পৃঃ) 
অথবা, 
ময়ি দিন কুসম্তানে, রেখো রেখো চরণে 
স্বকরুণে জয়রাম কয় ॥ (৫ পৃঃ) 


কাব্যের কাছিনী-অংশ বত্রহ্মবৈবর্্ত পুরাণ হইতে গ্রহণ কর! হুইয়াছে। 
অধুরায় শরীরুষণ রাজ হুইয়াও আনন্দ পাইতেছেন না--বৃন্দাবনের কথা, শ্রীরাধার 
কথা, পিতামাতার কথ! স্মরণ করিয়া তিনি দুঃখের মধ্যে দিন কাটাইতেছেন। 
একদিন বৃন্দাবনের সংবাদ আনিবার জন্য তিনি উদ্ধবকে প্রেরণ করিলেন । 
উদ্ধবও ভ্রীরুফের ন্যায় দেখিতে । বৃন্দাবনবাসী প্রথমে তাহাকে শ্রীকৃষ্ণ বলিয়া 
ভ্রম করিলেন__কিন্ধ ভ্রম দূর হইতে দেরী হইল ন|। উদ্ধব সকলের বিরহ- 
অবস্থা এবং শোক দেখিয়া সান্বনা দিবার চেষ্টা করিলেন, কিন্ত রুতকাধ্য 
হইলেন না। অবশেষে ্ররুষ্ণকে একবার বৃন্দাবনে লইয়া আসিবার প্রতিশ্রুতি 
দিয়া মখুরায় আসিলেন। শ্রীকৃষ্ণ সমস্ত শুনিলেন, কিন্ত বৃন্দাবনে যাইতে 


# 


ভি 


বাংল! আখ্যাক্িকা-কাব্য ১০৯ 


স্বীকৃত হইলেন না। কারণ প্রীদামের অভিশাপ রহিয়াছে যে শীরাধাকে শত 
বংস্র শ্রীকষ্ণের বিরহ ভোগ করিতে হইবে । 
কাব্যে কোন চরিত্রই সম্পূর্ণ পরিস্দুট নয়__সকলেরই আংশিক পরিচয় 
পাওয়া যায় এবং স্বল্প পরিসরের মধ্যেই তাহাদের প্রকাশ । শ্ররুষণের রাধা- 
বিরহ ও বেদন! স্বন্দরভাবে ব্যক্ত হইয়াছে। আবার উদ্ধবের অহরোধেও 
বন্দাবনে যাইতে তাহার অস্বীকৃতি ভক্তের প্রতি অনুরাগ প্রকাশ করিয়া 
তাহাকে কোমল-কঠোররূপে চিত্রিত করিয়াছে। নন্দ ও যশোদার বাৎ্সল্যের 
চিত্ৰটুকুও অন্দর । যশোদার বিলাপ ও উক্তির মধ্যে নেহপরায়ণ মাতৃহৃদয়ের 
স্থন্দর অভিব্যক্তি হইয়াছে। বিরহ-যন্ত্রণার মধ্যে রাধার প্রেমপরায়ণ। 
বিরহকাতর! রূপটিও মধুর। সম্বীগণ শরকুফের প্রতি ভৎপনা! করিয়| স্ব স্ব 
বৈশিষ্ট্য প্রকাশ করিয়াছেন। 
কাব্যটি ত্রিপদী ও পয়ার ছন্দে রচিত। বিরহের বর্ণনাই কাব্যটিতে 
প্রধান স্থান অধিকার করিয়াছে। কাহিনী-কাব্য হিসাবে কাব্যটিকে সাৰ্থক 
বলা চলে না_ইহা! একটি ঘটনার বিবৃতিমাত্র । 
দ্বারকা-বিলাস__জয়নারায়ণ বন্দ্যোপাধ্যায় রচিত “ছারকা-বিলাস' 
কাব্যটি ১৮৫৪ খ্রীষ্টাব্দে মুদ্রিত হয়। 
প্রথমে গণেশ-বন্দনায় বাংলার সহিত সংস্কৃত শব্দের মিশ্রণ দেখ! যায়। . 
মধ্যযুগের শুবস্ধতিতে এই রীতির প্রচলন ছিল। 
কাব্যটিতে প্রীরষের দ্বারকার লীল! বণিত হইয়াছে। পুরাণের স্যায় ইহাতেও 
কবি ্ররুফের জন্ম ছুরাত্মাদিগের নিধনের নিমিত্ত বলিয়া! দেখাইয়াছেন। ধরিত্রী 
পাপিগণের ভার সহ করিতে না পারিয়া ব্রহ্মার নিকটে গেলেন_ 
সত্য ত্রেতা যুগে যত অস্থর মরিল। 
ছাপরান্তে ক্ষত্িকুলে ক্ষিতিতে জন্মিল ॥ 
যাগ যজ্ঞ নাশে আর করে বলাৎকার । 
মদে মত্ত হয়ে করে অশুভ আচার ॥ 
তাহাদের ভারে পৃষ্বী হস্্যা ভারাম্বিতা। 
ব্রহ্মার নিকটে গিয়া হয় উপনীত ॥ _( ১-২ পৃঃ) 
ব্ৰহ্মা তাহাকে আশ্বাস দিলে ধরিত্রী চলিয়া গেলেন। ব্রহ্মা দেবগণসহ 
বিস্কুর আরাধন। করিলেন ও দৈববাশীতে শুনিলেন_ 


* 


© 


১১০ বাংলা আখ্যায়িকা কাব্য 


আপনি জন্মিব আমি এ মহিমণ্ডলে । 
হরিব ক্ষিতির ভার ভেব না সকলে ॥ (২ পৃঃ) 

তারপর শ্রীকৃষ্ণের জন্ম, কংস-বধ, জরাসন্ধের সহিত যুদ্ধ ও বিজয় লাভ, 
দ্বারকাপুরীর নিশ্বাণ, নারদ-কত্ৃক লক্ষ্মীবিহনে দ্বারকাপুরীর সৌন্দর্য্য সম্পূর্ণ নহে 
উক্তির দ্বারা কুন্সিণীর সহিত বিবাহের প্রস্তাব, বিদর্তরাজের কুষ্ের সহিত 
কন্যার বিবাহদানে সম্মতি, রুন্দীর বিরোধিতা ও শিশুপালের সহিত ভগ্মীর 
বিবাহ স্থিরীকরণ, কুন্সিণী-কর্তৃক ্রীরুষ্ধের নিকট গোপনে পত্রপ্রেরণ, গাত্র- 
হরিত্রার দিন শরীরের আগমন ও কন্যাহরণ, অন্যান্য রাঁজন্যবর্গের সহিত কুষের 
যুদ্ধ ও জয়লাভ, রুক্মিণীর গর্ভে মদনদেবের জন্ম, রাজ! সম্বর-কর্তৃক মদনদেবের 
হরণ ও সমূত্রে নিক্ষেপ, দাসীরূপে রতি-কতৃক মৎস্য কাটিতে গিয়! মদনদেবকে 
প্রাপ্তি ও প্রতিপালন করা, মদন-কর্ভৃক সম্বর বধ ও রাজ্য অধিকার, সত্রা জিতের 
কণ্ঠে স্যমন্তক মণি দর্শনে শীকফের প্রশ্ন, শর মণি কণ্ে ধারণ করিয়া। প্রসেনের 
শিকারে গমন ও সিংহ ছার! নিহত হন, জাঙ্গবান্-কতৃক সিংহের নিধন, ্রীকুষের 
নিন্দা, কৃষ্ণের প্রসেনের সন্ধানে গমন এবং জাঙ্ববানের সহিত যুদ্ধ ও জাঙ্গবতীকে 
বিবাহ, কুষ্ণ-কতৃক সত্মাজিংকে মণি অর্পণ, সত্যভামার সহিত কুষেণ্র বিবাহ ও 
সত্রাজিৎ-কর্ভক মণি দান, নারদ-দত্ত পারিজাত-পুস্প কুষ্ঃ-কর্ভূক রুক্মিণীকে দান, 
সত্যভামার অভিমান, ইন্দ্রকর্তৃক পারিজ্গাত-বৃক্ষ-দানে অসম্মতি, কৃষের যুদ্ধে 
গমন ও পথিমধ্যে নরকের সংহার ও যোল সহজ নারীকে বিবাহ, ইন্দ্রের সহিত 
কুষের যুদ্ধ, মহাদেবের মধ্যস্থতায় ইন্দর-কর্তৃক বৃক্ষ দান, রুক্মিণীর অভিশাপে 
পারিজাত-বৃক্ষের মাঁদার-বৃক্ষে পরিণতি, বাণরাজকন্যা উষার সহিত মদনপুত্র 
অনিরুদ্ধের গান্ধর্ব বিবাহ, বাণরাজ-কর্তৃক অনিরুদ্ধকে বন্দীশালায় স্থাপন, 
কুফর যুদ্ধযাত্রা, বাণরাজ-পক্ষে শিবের যুদ্ধ ও পরাজয়লাভ, বিরাট যদুবংশ 
দেখিয়া! শরীকুষ্ণের ত্রহ্মশাপের বাসনা ও ছুর্ববাসার অভিশাপ, মুষলের জন্ম, উলু- 
খাগড়ার উৎপত্তি ও অবশিষ্টাংশ ছারা অশ্ব তৈয়ারী, কুরুক্ষেত্রযুদ্ধের বিষয় সম্পর্কে 
তর্ক করিয়া উলুখাগড়া লইয়া যাদবগণের মারামারি ও ধ্বংসপ্রাপ্ত, বালিপুত্রের 
ব্যাধরূপে শরীকফের প্রতি তীর নিক্ষেপ ও শ্রীকৃষ্ণের নিধন, অর্ছুনের বিফুতেজের 
উপশম, রুক্মিণী প্রভৃতি রমণীগণের প্রাণত্যাগ ও পাষাণত্ব-প্রাপ্তি_কাব্যটিতে 
বপিত হইয়াছে। 

অনেক ঘটনার সমাবেশে কাব্যের মাধুর্য্য ক্ষ হইয়াছে । সর্বত্র যোগস্থত্রও 


"ৰ 


/ © 


বাংলা আখ্যায়িকা-কাব্য 2 


পাওয়া যায় না। চরিত্র-চিত্রণেও কোন বিশেষত্ব নাই । স্থানে স্থানে দেব- 
দেবীগণের চরিত্র ক্ষু্ হইস্থাছে। লক্ষ্মী-স্বরূপিণী রুক্সিণীর বৈধব্য-পাঁলন বিসদৃশ 
মনে হয়। সত্যভামার ঈধ্যা ও অভিমান এবং পারিজাত-বৃক্ষ আনীত হইলে 
কুন্সিণীর ক্রোধ ও অভিশাপ-দান যেন চরিত্রগুলিকে ক্ষুপ্ন কৰিয়াছে। খাহারা 
দেব-দেবীর আদর্শরূপে মান্য ছার! পূজিত তাহাদের চরিত্রে সাধারণ নরনারীর 
ন্যায় হীন মনোবৃত্তির প্রকাশ কাব্যের সৌন্দধ্যহানি করিয়াছে। অবশ্য এই 
ঘটনাগুলি বিশ্বাসের পরিপন্থী নয়। 4 

কাব্যে ত্রিপদী, পয়ার, দীর্ঘ চৌপদী, দীর্ঘ ত্রিপদ্ী, তুণক, যমক প্রভৃতি ছন্দ 
ব্যবহৃত হুইয়াছে। ভাষা এবং উপমা, উৎপেক্ষা প্রভৃতি প্রাচীনপন্থী । নারীগণ- 
কর্তৃক দরুফের নিন্দা এবং দেবকী-কর্তৃক তাহা শ্রবণ ও ভ্রীকুষের নিকট 
জ্ঞাপন অংশটি গছ্যে রচিত । শ্রক্চ-কর্তৃক মণির উদ্দেশ্তে গমন ও জাঙ্ববানের 
দাসীর মুখে সংবাদ-লাভ অংশটিও গদ্যে রচিত। গষ্ছাংশ অনেকখানি প্রাচীন 
রীতি মুক্ত। কমা, ছেদ, প্রভৃতি প্রায় যথোপযুক্ত স্থানে সন্নিবেশিত হইয়াছে, 
যেমন_ 

“দাসীর প্রমুখাৎ এই বাক্য শ্রবণ করতঃ শীরুষ্ণ আহলাদসাগরে নিমগ্ন হইয়া 
বিবেচনা করিলেন যে মণির উদ্দেশ্য প্রাপ্ত হইলাম তখন শ্রীরুফ সেই দাসীর 
প্রতি কৌশল বাক্য দ্বারায় জিজ্ঞাসা করিলেন, হে দাসী যদ্যপি তোমাদিগের 
জান্ুবানের কুশলবার্ত্ধা কহ তবে স্যামন্তক মণি আমাকে অবিলম্বে সমর্পণ 
করহে।--:" --(*২ পৃঃ) 

কাব্যখানিকে কোনদিক্‌ হইতেই সার্থক রচনা বলা চলে না। 

রুংসবিনাশ-কাব্য__দীননাথ ধর কর্তৃক রচিত ‘কংসবিনাশ-কাব্য’টি' 
১৮৬১ খ্রীষ্টাব্দে প্রকাশিত হয়। ইহার প্রথম খণ্ডে চারিটি সর্গ রহিয়াছে এবং 
শকটাস্থরের ক্ফ-বধের নিমিত্ত গমন ও শিব-কর্তৃক শিশুকে রক্ষার নিমিত্ত দূত- 
প্রেরণ পর্যন্ত বর্ণিত হইয়াছে। দ্বিতীয় খণ্ড রচিত বা মুদ্রিত হয় নাই । 

প্রথমে সরস্বতীর বন্দন! করিয়া কবি কাব্য আরম্ভ করিয়াছেন 
কি ক্ষমতা! ধরি হেন, ভবতল ছাড়ি । 
তব সঙ্গ বিনে স্বরলোক যেতে পারি ॥ 
সেই হেতু দক্সামক্সি, রসনাতে উর । 
দয়া করি এ দাসের মনোবান্ছ! পূর ॥ _-(১ পৃঃ) 


© 


১১২ বাংলা আখ্যায়িকা-কাব্য 


তারপর স্বর্গ ও নরকের বর্ণনা । নরক-বর্ণন| এস্থলে অবান্তর এবং কাব্য- 
রসের হানিকর । 
দুষ্টের দমনের নিমিত্ত শ্রীকষ: ধরাধামে জন্মগ্রহণ করিলেন পুরাণ-বণিত এই 
কারণটি কবি গ্রহণ করিয়াছেন, কংসের অত্যাচার দেখিয়া আরাধনাদেবী 
ভক্তিদেবীর সহিত বৈকুণে গিয়া কেশবের পদে জানাইলেন__ 
দুৰ্জ্জয় দন দুষ্ট কংস ছুরাচার। 
দলিল সকল, দেব, নাশিল সংসার ॥ 
কাটিল ধশ্মের দাম অধন্ম অসিতে । 


পাপভার ধরামাতা, না পারে সহিতে ॥ _(» পৃঃ) 
ভক্ষণ তাহাদের আশ্বাস দিয়া কহিলেন 

চলি যাও স্থখে, স্বতে যথা স্বরগণ । 

কহি, ধরাভার নিজে, করিব হরণ ॥ (৯ পৃঃ) 


সনকের, সহিত এ্রীরুষ্ণ মর্ডে আগমন করিয়া বৃন্দাবনের দৃশ্যাদি দেখিয়া, মুগ্ধ 
হইলেন এবং সেইস্থানে জন্মগ্রহণ করিবার বাসনা প্রকাশ করিলেন। এইখানে 
বুন্দাবনের বর্ণন| স্থানে স্থানে হুন্দর হইয়াছে। কিন্ত বর্ণনার দৈর্ঘ্য কাব্যটিকে 
ক্ষণ করিয়াছে। সনক-কর্তৃক ভবিশ্বাৎ প্রীরুফের বুন্পাবন-লীলা-দর্শন হুন্দরভাবে 
সংযোজিত হুইয়াছে, কিন্ত ইহার দৈর্খ্যও কাব্যের বিযয়বস্তর তুলনায় সমতা 
রক্ষা করিতে পারে নাই । 
পার্ক্তীর গঙ্ধার প্রতি সপস্বীহ্েষ এবং মহাদেবের প্রতি কটুক্তি যর 
মহিমা ক্ষু্ করিয়াছে। 
ক বহদেৰ-কৰুক পূত্কে নাশ প্রত্যাবর্তন করিবার পর রাত্রির 
বৰ্ণনাটি মনোরম-_ 
গভীর গু বানী অর্থ, নিব ৮ 
ঝিকৃমিকে তারাবলী, নয়নরঞ্জিনী ॥ 
ইভরবীর ভালে যথা ভাতে আধ শশী । 
স্ধাংশুর অংশ দিব্য, নভঃশিরে বলি ॥ _-(৫৪ পৃঃ) 
পূতনা, পরস্তপা, শকটান্র, বিকটাস্থর প্রভৃতির বর্ণনা এবং তাহাদের 
বাসস্থানের বর্ণনাগুলি সুন্দর । তাহাদের কাধ্যকলাপ ও মায়া-বিস্তার এবং 
শকটান্থরের '্বপ্রদ্নি প্রভৃতি কাব্য-রসকে সম্বদ্ধি দান করিয়াছে । 


© 


বাংলা আখ্যায়িকা-কাব্য ১১৩ 


সম্পূর্ণ কাব্যটিই পদ্মার ছন্দে রচিত। কাহিনী-অংশ সাধারণ জনশ্রুতিকেই 
অবলম্বন করিরাছে। প্রারুতিক বর্ণনা স্থানে স্থানে কবিত্বে মণ্ডিত। 
কিন্ত কোন কোন স্থানে উপমা-বাহুল্য ও বর্ণনার দৈর্ঘ্য কাব্যরসকে ক্ষণ 
করিয়াছে । মাঝে মাঝে দুরূহ শব্দের ব্যবহারে কাব্যটির সৌন্দর্য্য নষ্ট 
হইয়াছে 

কবি চরিত্র-চিত্রশে কংসকে ক্রোধপ্রবণ ও উগ্রন্ধপে অক্ষিত্ করিয়া 
পাঠকচিত্তে বিরাগ জন্সাইবার চেষ্টা করিয়াছেন এবং শিশুহত্যা প্রভৃতি 
নিঠুর কম্মের হেতু নির্ধারণ করিবার চেষ্টা করিয়্াছেন। কিন্তু চরিত্রটির 
মধ্যে মহত্ব ব! বীরত্ব কোথাও কুটিয়া ওঠে নাই । বন্ৃদেবের পত্বীপ্রীতি ও 
কর্তব্যবোধ চরিত্রটিকে মাধুধ্য দান করিয়াছে এবং দেবকীর সম্ভান-বিয়োগে 
শোক ও অপরের কন্যার কংসের হস্তে বিনাশের কথা ভাবিয়া ব্যাকুলতা- 
প্রকাশ, মাতৃন্গেহের মৃষ্ঠিটি ব্যক্ত করিয়াছে। 

-কাব্যটি পাঠ করিয়া মন তৃপ্ত হয় না, কারণ কাব্যটি কোথাও জমিয়| উঠে 
নাই। 

দ্বারকাকেলি-কোৌমুদী--বনওয়ারীলাল রায় কর্তৃক রচিত “ঘারকাকেলি- 
কৌমুদী’ কাব্যটি ১৮৬৩ খ্রীন্থাব্দে প্রকাশিত হয়। ভূমিকা পাঠে বোঝা যায় 
কবি বৃন্দাবনলীলা-সদ্বন্ধীয় একটি কাব্যগ্রন্থ রচনা করিয়াছিলেন। কিন্তু 
তাহা নষ্ট হওয়াতে তিনি ভাগবতের দশম স্বদ্ধ অবলম্বন করিয়া এই কাবাটি 
রচনা করেন। ইহার উপর গোস্বামী তন্বগুলির প্রভাবও দৃষ্ট হয়। 

মঙ্গলাচরণে নারায়ণের বন্দনা আছে। তারপর কাহিনীর আরম্ভ । 
মথুরায় কংসকে বধ করিয়া কৃষ-বলরাম দেবকী ও বস্ুদেবের সহিত সাক্ষাঞ্চ 
করেন। বহুদিনের ছুঃখ-কষ্টের পর পুত্রকে ক্রোড়ে পাইয়া তাহাদের আনন্দের 
“সীমা নাই। ইহার পর কুষ-কন্ৃক কুজাকে ত্বীরূপে গ্রহণ_-জরাসন্ধের 
কংসবধ-সংবাদ-প্রান্তি এবং যুদ্ধে গমন ও পরাজয়-_রুষ-কন্ভৃক বিশ্বকণ্মাকে 
দ্বারকাপুরী নির্শ্মাশের আদেশ দান--সকলের ছবারকায় গমন-__সুডুকুন্দ 
রাজা কর্তৃক কালফবন-বধ__মুচুকুন্দের কাহিনী, শরীকুষ্ণের দর্শন-প্রাপ্থি ও 
বদরিকাশ্রমে গমন-_জরাসন্ধ-কর্তৃক প্রবর্ষণ-গিরি দগ্তকরণ, রেবতীর সহিত 
বলরামের বিবাহ-_শ্রীকৃক্-ক্তৃক রুক্মিণী হরণ এবং তাহার সহিত শ্রীকৃষ্ণের 
বিবাহ-প্রদ্যক্সের জন্ম ও সঙ্কর দৈত্য কর্তৃক হরণ_-রতি-কর্তৃক মদনের 


৮ 





১১৪ বাংলা আখ্যায়িকা-কাব্য 


পরিচয় লাভ ও লালন-পালন-_প্রদ্যম্ন ও সদ্বরের যুদ্ধ__স্তমন্তক মণির কাহিনী 
ও জাস্বৰতী এবং সত্যভামার সহিত ক্বফেন্র বিবাহ, শতধন্বা-কর্তৃক সত্রাজিৎ 
বধ শ্রীরুষ-কর্ভৃক শতধন্ব। বধ--কালিন্দী, লগ্রজিতী, ভদ্রা ও লক্ষণার সহিত 
ক্রফ্ের বিবাহ-_কুষণ-ক্ভৃক মুরদৈত্য ও নরকাস্বর বধ-_যোল সহন্দর কন্তার 
উদ্ধার ও বিবাহ__কুষ্ণের পারিজাত হুরণ__স্বরোচনার সহিত অনিরুদ্ধের 
বিবাহ-_বলরাম-কর্তৃক রুন্দী বধ__বাঁণ রাজার শিবের নিকট বরপ্রাপ্তি, 
উষার সহিত অনিরুদ্ধের বিবাহ__বাণ রাজার সহিত শ্রীকৃষ্ণের যুদ্ধ ও বাণ 
রাজার পরজয়_-উপবন-ভ্রমণে গমন করিয়! কুমারগণ-কর্ভৃক কুকলাস দর্শন_ 
বলরামের রাঁসলীলা_-পৌগু.ক, কাশীরাজ, জরাসন্ধ, শিশুপাল, শা, দন্তবক্র 
ও বিছ্রথ প্রভৃতি বধ_ যুস্রিষঠিরের রান্য় ঘজ্ঞ-_্রীরুষ্ের সপরিবারে প্রভাস 
ভীর্থে গমন__ন্থভত্রা-হুরণ__অঞ্জুনের দর্প-নাশ-ব্রীরুষ্ণের শ্তব প্রভৃতি কাব্যে 
স্থান পাইক্সাছে। 
তাগবতকে আঅন্করণ করিয়া ইহাতে ভ্রীরুষ্ণের জন্মের কারণ কবি রুষের 
মুখ দিয়! ব্যক্ত করাইয়াছেন__. 
ছষ্টেরে দমন করি শিষ্টেরে পালিব । 
ভারাক্রান্ত! বন্থমতী সে ভার হরিব ॥ (১৫ পৃঃ) 
বিদৰ্ভ নগরে শ্রীরুষ্চকে দেখিতে সকলে আগমন করিল । এস্থলে মন্থ্‌- 
সংহিতার প্রভাব অনুসৃত হুয়__ ৯ 
অন্ধের হইল নেত্র গমনাভিলাষে । 
পঙ্গুর হইল পদ ধাইল উল্লাসে ॥ _-€ ১০২ পৃঃ) 
».. জরাসন্ধের বধের পর শীর্ণ জরাসন্ধের পুত্র সহদেবকে সিংহাসনে অধিষ্ঠিত 
করিয়| উপদেশ দ্িয্াছিলেন _ 
অকারণ কারো ধন করো! না! হরণ । 
নী ভুলে যাবে বিপক্ষের মন্দ আচরণ ॥ 
দেশের করিবে হিত অশেষ প্রকারে । 
অন্দ কশ্ম ভুলে তবে যাবে একেবারে ॥ __(৩১২ পৃঃ), 
এখানে দেশের প্রতি কবির নজর পড়িয়াছে দেখা যায় 
কাব্যে বার বার শিবকে শীরুষ্ণের নিকট পরাস্ত করিয়া! কুষ্ণমাহাত্মাকে 
শ্রেষ্ঠ স্থান দিবার চেষ্ট! দেখা যায় ॥ 


@ 


বাংল! আখ্যায়িকা-কাব্য ১১৫ 
প্রস্থশেষে কবি নিজ পরিচয় দিগ্াছেন__ - 
"_ হরিপাল গ্রামে ধাম, বিশেষ বিখ্যাত নাম, 
গোষ্ঠীপতি শিবদাস রায়। 
তাহার বংশেতে দীন, বনোয়ারি জ্ঞানহীন, 
কষ্ণলীলা রচিল ভাষায় ॥ _-0৪১* পৃঃ) 


কাব্যটিতে পদ্মার, ত্রিপদী, দীর্ঘ পদ্মার প্রস্তৃতি ছন্দ ব্যবহৃত হুইয়াছে। 
ইহাতে স্থানে স্থানে তবব্যাখ্যা দৃষ্ট হয় । কাহিনীর মধ্যে কোন নৃতনত্ব নাই। 
বিভিন্ন পুরাণ ও ভাগবত হইতে রুষ-সংক্রাস্ত সমস্ত লীলা-কাহিনীই ইহাতে 
সন্নিবিষ্ট হইম্মাছে। কাব্যটির ভাষা গতিশীল ও সরল। তবে কবিত্বের স্ছুরণ 
কোথাও দৃষ্ট হয় না। 

ভভ্রোদ্বাহ-কাব্য_হুরিচরণ চক্রবর্থী প্রীত: “ভদ্দোদ্বাহ-কাব্য'টি ১৮৭* 
খ্রীষ্টাব্দে প্রকাশিত হয়। কাব্যটিকে একাধিক খণ্ডে প্রকাশিত করিবার 
ইচ্ছ। কবির ছিল। তাই প্রথম খণ্ডে তিনটি সর্গে তিনি শ্রীবৎংস রাজা ও 
চিন্তার শনিকোপে হৃতসর্বান্থ হইয়া দীন পল্লীতে অবস্থানের জন্য গমন পর্য্যন্ত 
বর্ণনা করিয়াছেন। পরবর্তা খণ্ডগুলি প্রকাশিত হ্য় নাই। 

প্রথম সর্গে লক্ষ্মী ও শনির বিরোধ এবং ভ্রীবংস রাজা কর্তৃক লক্ষ্মীর 
অেঠত্ব এতিপাদন লিপিবদ্ধ হইয়ছে। 
“_ দ্বিতীয় সর্গে প্রীবৎস রাজার নানাবিধ আপদ্‌-বিপদ্‌, রাজার সস্ত্রীক 
বনগমন, শনি-কর্তৃক সামান্য সন্বলও হরণ বিবৃত হইয়াছে। 

তৃতীয় সর্গে শনির ছলনায় দগ্ধ শোল মৎস্তোর পলায়ন এবং সানরিসির 
নগরের দীন পল্লীর দিকে গমন বণিত হইয়াছে। 

পয়ার ছন্দে কাব্যটি রচিত। তবে সর্ব্বত্র অস্তপদে যতি না পড়িয়া 
ছত্রমধ্যে যতিচ্ছেদ দৃষ্ট হয়। ভাষা কষ্টকল্পিত। স্থানে স্থানে দূরহ ও দুর্বোধ্য 
শব্দ ব্যবহার করিয়া কবি ফুটনোটে তাহার অর্থ লিখিয়া ব্যাখা করিয়া 
দিয়াছেন। এই শব্দগুলির ব্যবহারে কাব্র ্রীবৃদ্ধি সাধন না করিয়া গতিকে 
ব্যাহত করিয়াছে । উপমা-ন্ধপকাদিও সর্বত্র যুক্তিযুক্তরূপে ব্যবহৃত হয় নাই । 
কাব্যটি কোথাও জমে নাই-_-কবিত্বের স্ফুরণও কোথাও নাই । 

উব্াহরণ--হরানন্দ রায় গুপ্ত কবিকেশরি 'উষাহরণণ কাব্যটি রচনা 
করেন। ইহাঁতে মুদ্রণের সময়ের উল্লেখ নাই । '“গ্রন্থকারের পরিচয়’ 


১১৬ বাংলা আখ্যাক্ষিকা-কাব্য 


শিরোনামায় রচিত ছত্র হইতে বুঝা যায় কবি নবন্বীপের অধিবাসী এবং সে 
সময় মহারাজ রাজেন্দ্র নবন্ধীপের অধিপতি ছিলেন__ 


নবদ্বীপ অধিপতি, মহোদয় মহামতি 
মহারাজা! রাজেন্দ্র নৃপতি ৷ 
কবি নিজের পরিচয় দিয়াছেন 

ভীষক ভবানী শঙ্কর, রায়াখ্য ভবানী কিন্কর, 
আয়ূর্কেদে দক্ষ মহাশয় । 

স্থকবি পণ্ডিত নীত, হিতবক্তা উপস্থিত 
স্থরসিক সত্বগুণময় ॥ 

তাহার তনয় রায় হরানন্দ পরিচয় 
পিতার চরণে রাখি মন । 

পিতা৷ স্বৰ্গ পিতা ধৰ্ম, তপ জপ যজ্ঞ কণ্ম 
চতুর্কার্গ যড় দরশন ॥ 


ভূমিকায় কবি কাব্য-রচনার উদ্দেশ্য সম্বন্ধে লিখিয়াছেন তারপর গণেশের ও 
সরশ্বতীর বন্দনার পর গ্রন্থের আরম্ভ । বাণযাজবল] উযার সহিত অনিরুদ্ধের 
বিবাহ কাব্যের বিষয়বস্ত । 

্বপ্রদর্শনের পর উযাকে শান্ত করিবার জন্য এবং উষার দৃষ্ট ব্যক্তির পরিচয় 
জানিবার জন্য চিত্রলেখা! ষখী ভূমণ্ডলের সকলের চিত্র অস্কিত করিতে লাগিল। 
মদনদেবের চিত্র দেখিয়া! উষা 


A কামিনী কামের জ.যা, শ্বশুরে দেখিয়! উষা 


ধীরে ধীরে ধরিয়া ধরণী ॥ (১৪ পৃঃ) 
ঘটনাটি কৌতুকজনক ৷ শ্বশুরের চিত্র দেখিয়াই পুত্রবধূ ল্দায় অবগুঠনবতী 
হুন-__ইহা বাড়াবাড়ি মনে হয়। 

উবার ভগ্নী ধূমাবতীর অবতারণা! কাব্যে হাস্যরসের স্থষ্টি করিতে সমর্থ 
হইয়াছে এবং কক্াগণ-কর্তৃক জামাই ঠকাইবার রীতিটি বাঙালীর সামাজিক 
রীতিরই প্রতিচ্ছবি ও উপভোগ্য । 


© 


বাংল! আখ্যায়িকা-কাব্য ১১৭ 


একথাল কাব্য করে, জলপান দিল বরে, 
উভয় দ্রব্যের এককার । 
পিঠালির দধি ক্ষীর, চিনিপান! লোনানীর, 
যুবতীর যে আছে ব্যাভার ॥ __( «৩ পৃঃ) 
কালিকাকে কাবে। শ্রেষ্ট স্থান দেওয়! হইয়াছে। অনিরুদ্ধ খাদ্য-গ্রহণ- 
কালে পিতামহী কুন্দিশীকে স্থরণ করিলে দৈববাণী শুনিলেন__ 
'আগ্াশক্তি ভগবতী আমি সে ত্রিগুণে। 
নিরাকারে সাকার করেছি ছয় জনে ॥ (৫৭ পৃঃ) 
আবার অনিরুদ্ধের বন্ধন-যঙ্ণা হ্রাসের নিমিত্ত নারদ তাহাকে শ্রীদূর্গার 
মন্ত্র দান করেন এবং তাহ! ছারা যন্ত্রণার লাঘব হয়। রুষ্ণের সহিত যুদ্ধে ও 
বাণরাজ মহামায়ার শ্ব করিলে তিনি বাঁণরাজের হৃদয়ে অধিষ্ঠিত হইলেন। " 
প্ররুষঃ মহামায়ার স্তব করিয়া! তাহাকে তুষ্ট করিলেন । অবশেষে হরি-হরের 
একাত্মভাব প্রচার করিবার জন্য হরি-হরের যুদ্ধের পরিসমাঞ্িতে কৰি 
লিখিয়াছেন-_-“সর্ঘনেশে হর গিয্সা। হরিতে মিশিলা” (১৯৯ পৃঃ)। 
পরে তাহারই ব্যাথা করিস! লিখিয়াছেন__ 
মহারাজ চক্রবর্তী নবদ্বীপ ভূপ। 
স্থাপিলা অভেদ মৃষ্টি রূপ সুধা কূপ ॥ 
খুচালে মনের ভ্রান্তি মহ! মহোদয় । 
বৈষ্ণব শৈবের হৈল জ্ঞান পরিচয় ॥ 
পশুপতি সতীগণ পতি দিবাকরে। 
অভেদাস্মা সদাত্ম! বুঝিবে হরি হরে ॥ 
পঞ্চদেবে ভিন্ন যেব| মানে মূঢ় জন। 
ইতর বিশেষ কৈলে নরকে গমন ॥ (২০৪ পৃঃ) 
কাব্যটির মধ্যে কাহিনীই প্রধান । স্থানে স্থানে ভক্তিতত্ব ও দর্শনতত্ব 
ব্যাখ্যার প্রয্নাস আছে। ইহা! প্রাচীন রীতি অহৃসরণে রচিত এবং পয়ারাদি 
ছন্দে লিখিত । ইহার মাঝে মাঝে গ্রন্থপাঠের সফল বণিত হইয়াছে এবং 
সর্বশেষে “ফলশ্রুতি' শিরোনামায় কবি লিখিয়াছেন_ 
2 উ্াহরণের গান, একচিত্তে নারীগণ, 
ন] শুনিলে পতির শুয়া হয়। 


১১৮ বাংলা আখ্যায়িকা-কাব্য 
ভক্কিঘোগে শুনে গান তারে পতি দেখে প্রাণ 


লোকে তারে পতিব্রতা কয় ॥ __-(২২৭ পৃঃ) 
ইহাতে ছন্দের সাহায্যে কাহিনীর বিবৃতি রহিয়াছে কিন্ত কবিত্ব বা 
কাহিনীকাব্যের ব্যনা কোখাও নাই। 


নরক-সংহার-_হরিলাল গোস্বামী প্রণীত রক-সংহার' কাব্যটি 
১৮৯৬ খ্রীষ্টাব্দে প্রকাশিত হয়। ইহাতে দুইটি ভাগ আছে এবং সর্বসাকুল্যে 
একুশটি সর্গ আছে। 

কবি প্রথমে ব্যাসদেবের শ্ব করিয়া অন্থগ্রহ ভিক্ষা করিয়াছেন । নরকান্থর- 
কর্তৃক স্বর্গবিজয় এবং দেবমীতা। দাক্ষায়ণীকে অপমানিত করিবার পর 
দেবগণের নিকট দাক্ষায়ণীর ম্্ম-বেদ্ন! জ্ঞাপন ও দেবগণের কৈলাসের 
উদ্দেশ্তে যাত্রা হইতে কাহিনীর আরম্ভ । ত্রক্ধলোক, শিবলোক, প্রভৃতির 
বর্ণনা__আরাধনা ও ভক্তি দেবীর সাহাযো মহাদেবের নিকট উপস্থিতি এবং 
ভরীক্কফের হস্ডে নরকাস্থরের বধের উপায় শ্রবণ । পরীক্ষণ দেব-শত্রগণকে 
নিধন করিবার জন্য মর্ত্যে জন্মগ্রহণ করিয়াছিলেন এবং সেই সময় গুরুগৃহে 
অবস্থান করিতেছিলেন। ইন্দ্রের নিকট সংবাদ পাইয়া বিদায় লইবার কালে 
গুরুপত্বীর নিকট তিনি গুরুর স্বৃতপুত্রকে ফিরাইয়। আনিবার প্রতিশ্রুতি 
দান করেন। মথুরায় রাজা হইবার পর শীরুফ্ণের সহিত জরাসন্ধের যুদ্ধ 
হুয়। তারপর যমুনার তীরে অসংখ্য চিতা প্রজ্জলিত দেখিয়|। এবং একটি 
মাতাকে মৃতপুত্র-ক্রোড়ে দণ্ডায়মান দেখিয়া! শীর্ণ যমরাজকে শাস্তি দিবার 
বাসন! করেন। বহ্ুদ্ধরা পাপভার লাঘব করিতে যমরাজের প্রয়োজন কহিয়া 
তাহাকে ক্রোধ সংবরণ করিতে অনুরোধ জানান। শ্রীরষ্চ যমত্ব হরণ না 
করিয়া শান্তি দিবার অভিপ্রায্ন বহ্বন্ধরাকে জানাইলেন। যমরাজের সহিত 
তাহার যুদ্ধ হইল এবং তাহার অনন্ত রূপ দেখিয়া যমরাজ বশ্যতা! স্বীকার 
করিলেন ও শ্রীকৃষ্ণের গুরুর ম্বৃতপুত্রকে প্রত্যর্পণ করিলেন। তারপর শর কৃষ্ণ 
প্রাগ জোতিষপুরে নরকাস্থরের সহিত যুদ্ধ করিয়া তাহাকে পরাজিত ও নিহত 
ক্রেন। 

কাব শ্ীের জন্মের কারণ দেখাইতে গিয়া কৰি ভাগবতকেই অহ্সরণ 
করিয়াছেন । 5387 ও সরতে ব্যাখ্যা করিতে তক বি ক 
বঙ্গদেশের পূর্ব গৌরব লইয়া দুঃখ প্রকাশ করিয়াছেন 


বাংল! আখ্যায়িকা-কাব্য ১১৪ 


কীন্তি পুরাতন, খনির গরতে মণি 
সম, হত সে সকল ইহার প্রনাদে । _(9* পৃঃ) 
এই বর্ণনা স্থানের উপযোগী হয় নাই এবং কাব্য-সৌন্দর্য হানি করিয়াছে। 
ছন্দের ক্ষেত্রেও ইহা কবির অক্ষমতারই স্যোতক। 
নরকান্থর-পত্থীর স্বল্প পরিচয়টুকু বৃত্রসহারের দানব-পন্দথীর কথা স্মরণ 
করাইয়া দেয়। পুত্রশোকে মুহ্মান মহিষীকে নরকাস্থর কছিলেন__. 
হে দেবি! কী্িমান পুরুষের, হয় কি 
মরণ কতু ? মরিয়া অমর সে সতী, 
এ ভবমণ্ডলে। ইহা! জানিবে নিশ্চয় 
বিধুষুখী | হই ধন্য আমি, তুমিও 
ধন্য হইলে হে আজি, তবে পুঅযশঃ 
ধা পানে..." 
দানবপত্ঠী ইহাতে সাম্বনা লাভ করিলেন না। পুত্রহস্তাকে বধ করিবার 
জন্য তিনি দানবপতিকে উত্তেজিত করিতে লাগিলেন । 
যুদ্ধে যাইবার প্রাক্কালে দানবপতি-ক্ৃক নানারূপ বিভীষিকা! দর্শন এবং 
মহাদেব-কত্ৃক তিরস্কত হওয়া সে সময়ে রচিত সকল কাব্যের অন্থব্ধপ । 
কাব্যটির কাহিনী-অংশ যেমন দূর্বল অমিত্রাক্ষর ছন্দ ব্যবহার তেমনি 
ক্রটিপূর্ণ_নৃতনত্বও কোথাও নাই। কাব্যটিকে সার্থক রচনা বলা যায় না। 





পল্পগন্ধ।-উপাখ্যান_বলমালী ঘোষাল কর্তৃক রচিত 'পদ্মগন্া- 
উপাখ্যান-টি ১৮৯৪ খ্রীষ্টাব্দে প্রকাশিত হয়। কবি প্রথমে গণেশ-বন্দনা 
করিয়া তাহার কৃপাভিক্ষ! করিয়াছেন । 

বদরিকাশ্রমে যুধিষ্ঠির প্রভৃতির আগমন-বার্ভা শুনিয়া ব্যাসদদেব সাক্ষাত 
করিতে আসেন এবং তাহাদের মনে আশা! ও উৎসাহ দিবার জন্য পদ্মগন্ধার 
উপাখ্যান কহেন । 

বারাণসের নিঃসন্তান ভূপতি ভীমসেনের গৃহে অনরদার অনুগ্রহে পদ্মগন্ধার 


১২০ বাংলা আখ্যাক্সিকা-কাব্য 


জন্ম হয়। তিনি রূপে-গুণে অতুলনীক্সা । কিন্ত দৈব-নিবন্ধন বিবাহের পূর্বেই 
তিনি গর্ভবতী হন।॥ সেই অবস্থায় তিনি মাত! কর্তৃক তিরস্কৃত হইয়া গলায় 
রজ্ছ বন্ধন করিয়া প্রাণত্যাগের চেষ্টা করিলে এক যক্ষ তাহাকে রক্ষা করেন। 
পদ্মগন্ধা যক্ষের অত্যাচার হইতে নিষ্কৃতিলাভের জন্য কাঁলীকে শ্ব করিলে 
নন্দীর ছারা দেবী তাহাকে উদ্ধার করাইয়া ভার্গবের গৃহদ্বারে স্থাপন 
করান এবং ভার্গব দেবীর আদেশে তাহাকে স্্রীরূপে গ্রহণ করেন। পুত্র 
নিবারণের অঙ্নপ্রাশনে ভগবতী ও মহাদেব পুত্রকল্সাগণ-সহ পদ্মগন্ধার মাতা ও 
পিতার রূপে আসিয়া সকলকে ভোজন করাইয়! নিবারণকে আশীর্বাদ করিয়। 
গেলেন । i“ 
নিবারণ অবস্তী নগরে নান! শাস্বাদি অধ্যয়ন করিয়া প্রত্যাবর্তনের পথে 
নিস্তারিণী দেবীর পুরোহিত কর্তৃক বলির নিমিত্ত সাদরে গৃহীত হন এবং 
অবশেষে পুরোহিত-কন্যা যোগমায়ার দ্বারা উদ্ধার-প্রাপ্ত হইয়া তাহাকে 
বিবাহ করেন। কিন্ত একদিন কাশ্মীরের অবিবাহিত! রাণী হেমাঙ্গিনীর 
প্রশ্নের যথাযথ উত্তর দান করিয়| তাহাকে বিবাহ করিয়| নিবারণ সে স্থানে 
রহিয়। গেলেন। অবশেষে নিস্তারিনী দেবীর রুপায় যোগমায়া অনেক কৌশলে 
স্বামী লাভ করেন। সকলে স্বদেশে ফিরিয়া ভীমসেনকে গন্ধর্কা-হ্ত হইতে 
উদ্ধারের চেই| করেন--হেমাঙ্গিনী যুদ্ধ-যাত্রা করিয়! শ্বশুরকে উদ্ধার করিয়া 
আনিলেন। সকলের আনন্দে দিন কাটিতে লাগিল। ভীমসেনের মৃত্যু 
হইলে রাণী সহমৃতা হইলেন । পদ্মগন্ধা ও ভার্গব এক রথে ন্বর্গারোহণ করেন। 
পরে পুত্র শরচ্চন্দ্রকে রাজ্য দিয়া যোগমায়া-নিবারণ-হেমাঙ্গিনী একত্রে স্বর্গে 
গমন করেন। 

ভার্গবের চরিত্রটি কবি 'খথখোপযুক্তভাবে অঙ্কিত করেন নাই। স্ত্রী 
নাই বলিয়া ছুর্বধাসা-মুনি ভত্পনা করিলে ভার্গব মনের দুঃখে ব্রহ্মার 
নিকট গিয়। বিবাহের সম্বন্ধে সম্মতি লাভ করিয়া অধীর হইয়! পড়িলেন, 


তাহার অবস্থা 
ব্যস্ত অতি বাড়াবাড়ি, মুড়াতে বাসন! দাঁড়ি, 
পয়সা কড়ি সঙ্গে ছিল নাই। 
নিজে ত পপ্তডিত-ধীর, মনে মনে যুক্তি স্থির, 


হস্তেতে মাখেন লয়ে ছাই ॥ 


© - 


বাংলা আখ্যায়িকা-কাব্য ১২১ 


তাহাতে আন্তের কেশ, . সুড়ান না হয় বেশ, 
= সার মাত্র হইল যন্ত্রণা ॥ 


দেখিলে পরের মেয়ে ধরিতে ছোটেন ধেয়ে 
ভয়ে কার ভার পথে যাওয়া । 
বিশেষতঃ গর্ভবতী, বালা বৃদ্ধা কি যুবতী 
দৃষ্ট মাত্রে কন নিজ জায়া ॥_(২১ পৃঃ) 
এইরূপ চিত্র দ্বারা ভার্গব-চর্িত্র ক্ষু্ হইয়াছে। যিনি সৃষ্টিকর্তার পৌত্র, 
চিরদিন তপস্যায় রত, দুর্ব্বাসার বাক্যে অতথানি বিচলিত হওয়াও তাহার 
পক্ষে যেমন অশ্বাভাবিক-- নারীলাভের নিমিত্ত উন্মত্ত হওয়াও তেমনি বিসদৃশ । 
যোগমায়ার স্বামীকে ছলনার ব্যাপারটি অত্যন্ত উপভোগ্য ও হাস্তোদ্দীপক। 
অতঃপর ভীমসেনের সহিত পৌত্রবধূ যোগমায়া ও হেমাঙ্গিনীর রসিকতা ও 
হাস্যরসের অবতারণ! করিয়া! কাব্যে বৈচিত্র্য আনা! হুইয়াছে। 

কাব্যটিতে কাহিনী সরল ভাষায় পয়ার, ত্রিপদী, মালবাপ প্রভৃতি ছন্দে 
রচিত । কোথাও দর্শনতত্বের ব্যাখ্যা নাই । মাসুলী ভাষায় দেবীর ক্বপায় 
ভীমসেনের কন্যালাভ হইতে আরম্ভ করিয়! নিবারণ প্রভৃতির স্বর্প্রাপ্ডি পর্য্যন্ত 
বণিত হইয়াছে । আখ্যানতাগ তিনটি কাহিনীর সমাবেশে জটিল হইয়া 
উঠিয়াছে এবং স্থানে স্থানে যোগন্হত্র হারাইয়াছে। কৰি শেষাংশে এই 
যোগস্ছত্রগুলি সুসংখতভাবে সঙ্দিত করিবার প্রস্সাস পাইয়াছেন এবং কিছুটা 
কুতকাধ্যও হইয়াছেন। তবে বহু ঘটনার অতি দ্রুত সমাপ্তি কাহিনীর রসকে 
ও শিল্পকে অনেকখানি ব্যাহত করিয়াছে এবং কবিত্বের স্ফুরণও কোথাও 
নাই। ছন্দের সাহায্যে ইহ! একটি কাহিনীর বিবৃতিমাত্র । 

অক্জোঘ্বাহু কাব্য-__জগচ্জ্জ দেব সরকার চৌধুরী রচিত “অজঞোদ্বাহ- 
কাব্য”ট ১৮৬৭ খ্রীষ্টাব্দে প্রকাশিত হয়। এই কাব্যের ছন্দ সম্বন্ধে কবি বিজ্ঞাপনে 
লিখিয়াছেন_ 

...নৃতন ছন্দ: শববণে এবং অমিত্রাক্ষরত| বিলোকনে অনেকে এই পুণ্তক 
ছন্দকে অমিত্রাক্ষর বলিয়াই বিবেচনা করিতে পারেন,---এইক্ষণ এই পুস্তকস্থ 
মদাবিদ্কৃত ছন্দের কথঞ্চিছিবরণ প্রকটিতব্য । 

“পন্যের প্রথম পদের শেষে যে স্বরবর্ণ, কিম্বা হলযুক্ত যে স্বরবর্ণ থাকে, পর 


১২২ 2 বাংলা আখ্যায়িকা-কাব্য 


পদের শেষেও তাহাই অথবা তত্তল্য হইলে তাহার (মছুছোধিত ছন্দের) নাম 
সমন্বরাস্ত বলিয়! স্থির করা গেল। 

"ম্বারযুগ্যে সম্পাদিত সমস্থরান্তের নাম সন্বারষুগা সমন্বরান্ত ( বৃত্ত )। 

“স্বারযুগ্যে কেবল সমস্থরান্ই রচিত হইতে পারে এমত নহে, মিত্রাক্ষর 
এবং মিত্রেতরও হইতে পারে; স্বারষুগ্য-নিষ্পাদিত মিত্রাক্ষর সর্বাপেক্ষা 
মধুরতম |” 

কবি যাহাকে মধুরতম-দ্ধপে উপলদ্ধি করিয়াছেন তাহার কাব্য ছন্দের সেই 
রূপটি আমরা! দেখিতে পাই না। কাব্যে নানারূপ ছন্দ ব্যবহৃত হইয়াছে__ 
কিন্তু তাহার সহজ গতি বা ঝস্কার নাই। ভাষাও অহেতুক দুরূহ এবং আড়ষ্ট 
হইয়া পড়িয়াছে। 

অযোধ্যার রাজ! দণ্ডী শুক্রমুনির আশ্রমে শাস্াদি শিক্ষালাতের জন্য গমন 
করেন এবং তাহার অন্থপস্থিতিতেই কন্যা অন্দাকে বিবাহ করেন। শুক্রমূনি 
ঘটনাটি জানিতে পারিলে অন্জাকে তিরস্কার করেন এবং অভিশাপ দিতে 
উদ্যত হন। 

গ্রন্থটি সুখপাঠ্য নয়। কাব্যরস কোথাও জমে নাই। ইহাতে সাতটি সর্গ 
আছে এসং নূতন ছন্দ প্রবর্তনের চেষ্টা রহিয়াছে । উপমা-রূপকাদি কষ্ট- 
কল্িত। কাব্যে কবিত্ব কোথাও নাই । 

কাছন্রী-কাব্য-_ত্রজনাথ মিত্র কাদদ্বরী কাব্যটি রচনা করেন। ইহার 
প্রকীশ-কাল ১৮৬৯ খ্রীষ্টাব্দ । বরুণদেবের কন্যা কাদস্বরীর সহিত কলিরাজের 
বিবাহ ও তাহার রাজা-বিস্তার এই কাব্যের বধিত বিষয় । এই গ্রন্থ রচনার 
উদ্দেশ্য সম্বন্ধে কবি বিজ্ঞাপনে লিখিস্সাছেন__“হুরাঁপান নিবারণ ইহার প্রধান 
উদ্দেশ্য” কবির উদ্দেশ্য এই কাব্য রচনা দ্বারা সংসাধিত হইয়াছে বলিয়! মনে 
হয় না। কারণ, কলির অত্যাচারে মানুষের দুঃখকষ্ট ছুই-এক পৃষ্ঠায় বণিত 
হইয়াছে এবং তাহাও স্বরাপানের ফলম্বরূপ দেখান হয় নাই। কলির কুকশ্ম 
অপেক্ষা ধৰ্শ্মরাজ দ্বাপরের মৃত্যু এবং তাহার পদ্থী সরলার নিমিত্ত দেবতাগণের 
ছুঃখবোধ ও সরলার শোক কাব্যে অধিক স্থান অধিকার করিয়াছে । 
অবশ্য কলি জ্যেষ্ট ভাতা ছাপরকে রাজ্যলোভে হত্যা করিয়াছে_ইহ! উক্ত 
হইয়াছে। কিন্ত চারিদিকের শোকোচ্ছাসের মধ্যে এই নিষ্ঠুরতা! যেন চাপা 
পড়িয়া যায়। 


© 


বাংলা আখ্যাগিকা-কাব্য * ১২৩ 


কলিরাজ কোথাও স্থান না পাইয়া. জলখিপতির গৃহে স্থান পাইলেন? 

তাহার প্রতি কাদস্বরী আকুষ্ট হইলেন । এই স্থানেও ঘটনার বিবৃতি-মাত্র 
লিপিবদ্ধ হইয়াছে । কলিরাজের কাধ্যকলাপ কিছুই চিত্রিত হয় নাই এবং 
পাঠকের মনে কোনরূপ বিরুদ্ধ ভাব অস্কিত করিতে পারে নাই । কাদদ্বরীর 
বিবাহ-সভায় দেবগণ কলিকে লইয়া কাণাকাণি করিয়াছেন, দৈত্যের সহিত 
দেবকন্যার বিবাহে আপত্তি করিয়াছেন । কিন্তু কলির রূপের নিকট সকলের 
রূপ হার মানিয়াছে__“কলিরূপ হেরি হয়েছে বিকল! সবে” (৬১ পৃঃ) 
আর কাদন্বরীর অবস্থা 

কাদন্বরী অঘরাজ নয়নে নয়ন, 

রহিল! যে কতক্ষণ কি বলিব আর । 

প্রণয়জলঘিকৃল উথলি পড়িল, 

ভাপি গেল উরসিজ, ভাসিল ছুকুল, 

থর থরে মধুমন়ী লাগিল| কাপিতে। _-(৬% পৃঃ) 

মহাদেব জলধিপতির কন্যাকে কলিরাজকে পতিরূপে পাইবার বর 

করিয়াছিলেন এবং বিবাহ-বাসরে তিনি কলিকে নিজ শূল দিয় কহিয়া- 
ছিলেন__ 

দিন এই শূল তোরে, রাখিস যতনে, 

মম বরে যথা তথা জয়ী হবি তুই। 

গন্ধৰ্ব, কিন্গর, দেব, যক্ষ, রক্ষ, নর 

ডরিবে সকলে তোরে, কিন্তু যদি কু, 

হানিল ধান্মিকে, তবে ঘটিবে বিপদ। (৭ পৃঃ) 
দেবতার এই অন্ুগ্রহদানের পশ্চাতে কোন কারণ কবি দেখান নাই । কলিরাজ 
তপস্যা! করিয়াছেন বলিয়া কোথাও উল্লেখ নাই। তার উপর জ্যো ভ্রাতা 
ধৰ্্মরাজ-দ্বাপরকে হত্য। করিবার পরও কিরূপে তিনি দেবতার অন্তগ্রহ পাইবার 
যোগ্য হইলেন তাহাও বোকা! যায় না। কারণ অন্কায়-ভাবে ধাস্মিককে 
হত্যা করিবার পাপ তাহার পূর্বেই হইয়াছে__তথাপি বিপদের পরিবর্তে তিনি 
সম্পদ্‌্ই লাভ করিয়াছেন । পাপের প্রতি পাঠকের মনে বিত্ষগ জন্মাইবার 
কোনরূপ চেষ্টা কবি দ্বিতীয় সর্গ পর্য্যন্ত করেন নাই। কেবল তৃতীয় সর্গে 
কলির অত্যাচার কিছুটা বিবৃত হইয়াছে--কিন্ক তাহাও তাহার উদ্দেশ্য 


১২৪ বাংল! আখ্যায়িকা-কাব্য 


সাধনের পক্ষে যথেষ্ট নয়। পাপকর্ম্মরত কলির ছুদ্দশা কবি দেখাইয়াছেন 
যে, শ্যাগ্রহ্ণ কিয়! কলি স্বস্তি পাইতেছেন না, তাহার সর্ব অঙ্গে কণ্টকবিদ্ধ 
হইবার মত জালা করিতেছে। হয়তে| পরবন্তঁ খণ্ডে কবির অধিকতররূপে 
কলির দুরবস্থার চিত্র অস্কিত করিবার বাসনা ছিল। 

কাব্যটিকে সার্থক বল! চলে না। কারণ কাব্যের নাম যদিও ‘কাদঘ্বরী- 
কাব্য’ এবং নায়িকা কাদদ্বরী, তথাপি প্রথম হুইতে দ্বাপররাজের মৃত্যু এবং 
সরলার নিমিত্ত ন্বর্গেমত্ত্যে বিষাদের আলোড়ন কাব্যে'প্রধান স্থান অধিকার 
করিয়াছে-_কাদদ্বরী অনেকখানি স্নান হইয়া পড়িয়াছেন। 

এই কাব্যে তিনটি সর্গ রহিয়াছে । ইহ! অমিত্রাক্ষর ছন্দে রচিত। স্থানে 
স্থানে বর্ণনাবাহল্য ও উপমাবাহুল্য কাব্যরস ব্যাহত করিয়াছে। তবে ছন্দ 
গতিশীল, ভাব-ভাষাও মন্দ নয় তথাপি কাহিনীর দিক্‌ হইতে এবং কবির 
উদ্দেশ্সাধনের দিক্‌ হইতে বিচার করিলে কাব্যটির সার্থকত! কোথাও খুজিয়া 
পাওয়া যায় না। 7 

সন্ধরণবিজয়-কাব্য-_প্রফুচজ্দ্র বন্দ্যোপাধ্যায় রচিত “‘সম্বরণবিজয়’ 
কাব্যটি ১৮৬৯ খ্রীষ্টাব্দে প্রকাশিত হয়। ইন্দ্রের ক্রোধে হুস্তিনাপুরের ধাস্মিক 
এ্রজাবৎ্ল ও সর্ধবাগুণান্বিত রাজা সদ্বরণের দেশে ছুভিক্ষ উপস্থিত হয় এবং 
সমস্ত সম্পদ্‌ নষ্ট করে। সেই সমত পধালরাজ এ রাজাকে যুদ্ধে পরাস্ত করিলে 
তিনি হিমালয়ের এক অরণ্যে আশ্রস্স গ্রহণ করেন। বশিষ্ঠ মুনি দৈববাণীতে 
স্বরণকে সাহায্য করিবার আদেশ লাভ করেন এবং পঞ্চালরাজের নিকট 
হস্তিনানগর প্রত্যর্পণ করিবার অনুরোধ জানান ৷ পঞ্চালরাজ প্রথমে তাহার 
প্রস্তাবে অসম্মতি জ্ঞাপন করেন। কিন্ত মহধি বশিষ্ঠ অভিশাপ দিবার তয় 
দেখাইলে তিনি মহতির প্রস্তাবে সম্মত হন। কলি এই অবস্থায় তুষ্ট না 
হইয়া! ইন্্রকে সমস্ত বিষয় অবগত করাইলে ইন্দ্র অন্্শস্ব লইয়া যুদ্ধের জন্য 
প্রস্তুত হইলেন কিন্ত নানায়ণের আদেশে নিরস্ত হন। কলি স্থান ন! পাইয়া 
বৈরাগ্য অবলম্বন করিলে বহুমেতী পঞ্চালরাজের পতন সম্ভব নয় দেখিয়া 
নারদকে দিয়া কলিকে পঞ্চালরাজের আশ্রয়ে থাকিতে সম্মত করাইলেন, 
এবং সন্বরণকে সিন্ধুতটে ইন্দ্রের তপস্যা করিয়া অভীষ্ট-সিদ্ধির উপায় 
অন্বেষণ করিতে আদেশ দিলেন ॥ সম্বরণ বশিষ্ঠকে প্রণাম করিয়া তপস্যার জন্য 
বিদায় লইলেন। 


© 


বাংলা আখ্যায়িকা-কাব্য t ১২৫ 


কাব্যটির প্রথম খণ্ডে সম্বরণ নৃপতির তপন্তার নিমিত্ত গমন পর্য্যন্ত বিত ২: 
হইয়াছে। ইহার দ্বিতীয় খণ্ড আর বাহির হয় নাই। কাব্যটিতে ৬টি সর্গ 
রহিয়াছে। ইহা! অমিত্রাক্ষর ছন্দে রচিত ; কিন্তু ছন্দ রচনায় কবির ক্ষমতাই 
প্রকাশিত হইয়াছে। 

বসুমতী পাপীর অত্যাচারে মহাদেবের নিকট যাইবার কালে কৈলাসে 
শ্মশান দেখিলেন__ 


নরমুণ্ডমালা গলে, উন্নত বক্ষজ 
শোণিতাক্ত, খর্পর খাণ্ড হাতে করিছে 
হরযে শোণিত পান । নরদেহরাশি, 
পড়িয়া পচিছে কোথা,_বিকট দর্শন । (৩৮-৩৭ পৃঃ) 
এরূপ স্থানে বসিয়া মহাদেব ধ্যান করিতেছেন । মহাদেবের আবাস-স্থলের 
এরূপ বর্ণনা অপর কোন কাব্যে পাওয়া যায় নাই । 
কাব্যটিতে উপমা, রূপক প্রভৃতির মধ্যে নৃতনত্ব দৃষ্ট হয় এবং সেগুলি ছার! 
রসহানি ঘটে নাই । ছন্দ এবং ভাষ! আড়ষ্ট । ইহা! অমিত্রাক্ষর ছন্দে 
রচিত। কাব্যটি কোথাও জমে নাই। 
অন্বৃষ্ট-বিজয়_হরিমোহন কবিভূষণ রচিত “অদৃ-বিজয়' কাব্যটির 
প্রথম খণ্ড ১৮৮১ সালে প্রকাশিত হয়। ইহার দ্বিতীয় খণ্ড বাহির হয় নাই। 
ভূমিকা পড়িয়া জান যাস্থ কৰি অনেক ছঃখকষ্টের মধ্য দিয়! মাহ হইয়াছিলেন 
এবং পাঁচ বংসর বয়সে পিতৃমাতৃহীন হইয়াছিলেন। তাই সাধনার দ্বারা 
মানুষ সমস্ত দুঃখকষ্টকে অতিক্রম করিয়া ভাগ্যকে কিভাবে জয় করিতে 
পারে এই কাব্যে সত্যত্রতের সাধনা, নিষ্ঠা, দৃঢ়তা দ্বার! কবি তাহাই দেখাইতে 
চেষ্টা করিয়াছেন এবং ক্বুতকার্য্যও হইয়াছেন । 


১২৬ 


বাংলা আখ্যাস্ষিকা-কাব্য 


২. প্রথম সর্গে বীণাপাণিকে সম্বোধন করিয়া কৰি বিবয়বদ্ধ সম্বদ্ধে কহিয়াছেন_ 


গাও, মা বাগ্দেবি! জয় প্রাক্তনে করিয়া 
উঠিল কেমনে পুনঃ পতিত মানব । 

কেবা সে ধীমান্‌, দেবি, ঘোগাসনে বসি, 
বিসচ্ছি সংসার সুখে, ছি'ড়ি মায়াজাল, 
কঠোরে কঠোর ব্রত উদ্যাপন করি 

লভি যোগবল, আহা, একতা-শৃজ্ঘখলে 
বাধিলা মানবজাতি, সে সঙ্গে কেমনে 


কাবাটির ভবিস্বাৎ-সন্বদ্ধেও কবির আশা কম নয় । তিনি লিখিয়াছেন_ 


কিন্ত মা যে মহাসিন্ধু সিঞ্চিয়া যতনে 

গীখিব রতনমালা, অপূর্ব অদ্ভুত 

অক্ষয় উচ্ছল যথা ধৰ্শ্মের প্রতিমা, 

শোভিবে গম্ভীরভাবে রবে যত কাল 
ত্ৰক্ষাণ্ডমণ্ডল, হবে একদিন যবে 

জন্মিবে মানবজাতি বুঝিবে প্রভাব, 

হাসি এবে উপহাসে অসার প্রলাপে। (৫ পৃঃ) 


নিজের জীবন-সন্বন্ধে কবি লিখিয়াছেন__ 


ভাগ্যহীন আমি অতি, 
দিগ্ভ্রান্ত পাস্ের মত এ ভব কাস্তারে 

শৃন্তমনে শৃন্যপ্রাণে, নিরাশ -সাগরে 3 
ঘুরিতেছি, ভাসিতেছি, সম্পদ সহায়, 
হীনবন্ধু__লালাস্সিত উদরা্স তরে । 

বাদী দুৰ্য্যোধন, মাতঃ, নির্ববাসিলা বনে। (৩ পৃঃ) 


দুঃখকষ্টের মধ্যে পড়িয়াও কবি আশা হারাইতে চাহেন নাই । আত্মার 


সম্পদ্‌ মানবজীবনের শ্রেষ্ঠ সম্পদ্‌ । সাধনা হারা সেই সম্পদ্‌ লাভ করিতে 


© 


বাংলা আখ্যারিকা-কাব্য ১২৭ 


পারিলেই মানব-জীবন চরিতার্থ হইয়া উঠে। তাহা ছাড়া মান্য যাহা কিছু 
পাইবার আশা করুক না কেন সঙ্কল্প গ্রহণ করিয়া! দৃঢ়তা, নিষ্ঠা ও আস্তরিকতার 
সহিত সাধনা করিলে সিদ্ধিলাভ করিবেই-_এই বিশ্বাস কবিকে “অদৃষ্ট-বিজয়’ 
কাব্য রচনা করিতে প্রেরণা দিয়াছে। মাহুষের এই আত্মিক সাধনার ক্ষেত্রে 
ছুঃখ-দারিয্রা-লাঙ্ছনা বাধা হুইয়া দাড়ায় না বরং শক্তিদান করে. 

রাজা বিশে পুত্র সত্যব্রত মাতার চক্ষে জল দেখিয়া এবং দেবতার প্রতি 
মাতার বিদ্বেভাব দর্শন করিয়! জানিয়াছিলেন যে পিতার মহাষজ্ঞে বিস্ব ঘটাইয়া 
ই্্র তাহাদের অরণ্যে প্রেরণ করেন এবং একদিন পিতাও নিরুদ্দেশ হন । 
দ্বাদশবর্ধীয় বালক সে সময় পিতার রাজ্য পুনরুদ্ধার করিয়া পিতাকে রাজ্যে 
পুনঃপ্রতিষ্ঠিত করিবার সঙ্কলপ গ্রহণ করেন এবং মাতার নিকট বিদায় লইয়া 
বিরাট বিশ্বে একাকী বাহির হন। এক জ্যোতিশ্ময় তপন্বীর দর্শন পাইয়া নিজ 
নিষ্ঠা ও দৃঢ়তা দ্বারা তাহাকে প্রসন্ন করিয়া তিনি দীক্ষালাভ করেন এবং 
তপস্যায় সিদ্ধিপ্রাপ্ত হন। তপস্যার সময়ে ইন্দ্র মায়াদেবীর সাহায্যে এক 
নারীকে বিন জন্মাইতে প্রেরণ করেন__কিস্ত রুতকাধ্য হন নাই। নারী 
সত্যত্রতের প্রতি আসক্ত হন এবং সেখানেই ধ্যানে নিমগ্ন হন। সত্যত্রত 
সিদ্ধিলাভ করিয়া তাহাকে পত্বীত্বে বরণ করেন । এদিকে বিষ্ণুষশের রাঁজলঙ্্ী 
জলধিপতির নিকট হইতে রাজাকে সাহাষাদানের প্রতিশ্রুতি লইয়া বিষ্ণুর নিকট 
নিজ বাসনা ব্যক্ত করিলে বিষুং তাহাকে আশ্বাস দান করেন। সতাত্রত সিদ্ধি- 
লাভের পর পিতৃরাজ্যে ফিরিলে রাঁজলস্্ীই জীর্ণ প্রাসাদকে স্িত করেন এবং 
সত্যত্রতকে অভ্যর্থনার ব্যবস্থা করেন। সত্যব্রভ রাজ্যে ফিরিয়া দান-ধ্যান 
প্রভৃতি করিতে লাগিলেন। অপর দিকে পাতালে দানব্পতি বালি পরিবার- 
বুন্দকৈ মুক্কিদানের চেষ্টা করিতেছিলেন। তিনি নিজ শক্তির সহিত সত্যত্রতের 
শক্তি মিলিত করিয়া স্বর্গরাজ্য আক্রমণ করিবার চেষ্টা করিতে লাগিলেন । 
সত্যব্রত বালিরাজের প্রস্তাবে সম্মত হুইলেন। চারিদিকে ‘সাজ’ ‘সাজ’ রব 
পড়িয়া গেল। ইন্দজও সংবাদ পাইয়া স্ছিত হইতে লাগিলেন । 

কাব্যের মধ্যে স্থানে স্থানে বর্ণনায় কটি লক্ষিত হয়_যেমন-_লক্্ী বিষ্ণু 
লোকে গিয়া দেখিলেন__. 

বুধমাঝে বৃহস্পতি, নারীমাঝে সতী, 
ত্রিটিশ কেশরী কিন্বা হিন্দুরাজ-মাঝে, 


১২৮ বাংলা আখ্যায়িকা-কাব্য 


EE teen 


Bh নিরাকার ৷ ০০-০ ০ 

এন্থলে ব্রিটিশ কেশরীর সহিত তুলনাটি যুক্তিযুক্ত হয় নাই । কবি কাব্যটিকে 

ডব্লিউ, ডব্লিউ, হান্টার মহাশয়কে উৎসর্গ করিয়াছেন__হয়তো তাহাকে খুসী 

করিবার জন্যই এরূপ লিখিয়াছেন। কিন্তু ইহা ছার! কাব্যরস ব্যাহত হইয়াছে 
নারায়ণ কমলাকে মানুষের দুঃখের কারণ বলিলেন__ 






ত্যজি আজি অসন্সার্গগামী, হায়, 
ধশ্দপুত্রগণ ! কার দোষ, প্রিয়তমে ! 
বিধব1-বিবাহ ধশ্মসঙ্গত পদ্ধতি 
প্রচলিত কেন, দেবি! করেনা মানব? (৮৯ পৃঃ) 
বিশ্বামিত্ৰ চলিয়া গেলে সত্যত্রত সমস্ত মানবক্ুলকে আহ্বান জানাইতে 
কাটাতে কে নবী অজিত হইলেন 
হও হও ভাগ্যজয়ী, উদ্যম উৎসাহে 
প্রকাশি মহিমা নিজ সাহস বিক্রম, 
নতুবা দেবেরে কহ ত্রিদশ মণ্ডল, 
রিনিতা 


/ 


মানব! বাটি 
অথবা দেবেতে শ্রেষ্ঠ ইন্দ্র বা কেশব, 
১১152 
রা টি 
প্রতিজ্ঞা গান্ধীর্্য পণে কাপাও জগৎ! _(১৭৮-% পৃঃ) 


©@ 


বাংল! আখ্যায়িকা-কাব্য ১২৯ 


দেবতার বিরুদ্ধে মানবের যুদ্ধঘোষণার ইতিহাস বারেবারে মাহুষ 
লিখিয়াছে__আবার দেবতার নিকট নতি স্বীকার করিয়া দেবত্বকে শ্রেষ্টত্ব দান 
করিতেও মানুষ কুঠাবোধ করে নাই। এই-সকল কাহিনীর মধ্যে সাধনার 
অমোঘ শক্তির কথাই বিশেষভাবে ব্যক্ত হয়। 

কাঁব্যটি মহাকাব্যরূপে লিখিবার বাসনা কবির ছিল। কিন্ত প্রথম খণ্ডে - 
কাব্যের মস্ত ঘটনা সন্নিবেশিত হয় নাই এবং পরবর্তী কোন খণ্ডই বাহির হয় 
নাই। এইজন্য অসমাপ্ত খণ্ডটিকে মহাকাব্য বলা চলে না। 

সত্যত্রতের চরিত্র কবি অদৃষ্টকে জয় করিবার মত বলিষ্টরূপে চিত্রিত করিতে 
পাৰিয়াছেন। তাহার মাতার চরিরও সুন্দর । ভাবে ভাষায় কাব্যটি স্থখপাঠ্য । 
ছন্দে স্থানে স্থানে ত্রুটি লক্ষিত হইলেও ছন্দ গতিহীন নয় । ইহা! অমিজাক্ষর 
ছন্দে রচিত। কাব্যটিতে দশটি সর্গ রহিহ্থাছে। ভাষায় বা ভাবে কোথাও 
জটিলতা বা দুরুহত! নাই । স্থানে স্থানে কবিত্বের স্ফ্রণ দেখা যায়। 


৬ 


ছেলেনা-কাব্য_কবি আনন্দচন্দ্ৰ মিত্র হোমারের ইলিয়ডের কাহিনী 
অবলম্বন করিয়! ‘হেলেনা-কাব্য’টি রচনা করেন। স্পার্টার রাজ! ম্যানিলুসের 
ক্ূপবতী পত্নী হেলেনাকে লইয়া পারিসের স্বদেশে পলায়ন এবং তাহার উদ্ধার 
করিয়া যুনানী-রাজ্যের সম্মান রক্ষার জন্য উয়-রাজা আক্রমণ ও ধ্বংস--এই 
কাবোর বিষয়ীতভূত ঘটনা । কাহিনী-অংশ বিদেশী সাহিত্য হইতে সংগৃহীত 
হইলেও কবি ইহাতে দেশীয় ভাব, রুচি ও কনা সংযোগ করিয়া ইহাকে স্থখ- 
পাঠ্য করিবার চেষ্ট1 করিয়াছেন । ইউরোপীয় দেব-দেবীর নামের স্থলে অনেক- 
ক্ষেত্রে হিন্দু দেব-দেবীর নাম উল্লিখিত হইয়াছে এবং তাহাদের কাধ্যাবলীও 
এদেশের দেব-দেবীর অরূপ করিবার প্রয়াস দেখা! যায়। ইহাতে কাব্যটি 
অনেকটা এদেশীয় হইয়াছে বটে কিন্ত কাহিনীর সৌন্দর্য্য অনেকখানি নষ্ট 
হইয়াছে । ছুই দেশের সংস্কার ও বিশ্বাসের ধারাকে একই স্থরে গ্রথিত করিতে 
গিয়া কৰি অনেক স্থলে সামঞ্ন্ত রাখিতে পারেন নাই--ছুই দেশের নামের 
সংমিশ্রণে কাবাটি যেন জটিল হইয়া! উঠিয়াছে। 

কাব্যটি অমিত্রাক্ষর ছন্দে রচিত এবং অয়োদশটি-সর্গে বিভক্ত । ছন্দ স্থন্দর। 

ৰ 


2০ বাংল! আখ্যায়িকা-কাব্য 


অমিত্রাক্ষর ছন্দ রচনায় কবির কুতিত্বকে অস্বীকার করিবার উপায় নাই এবং 
ভাষাও সহজ মাধুর্যে পূর্ণ । 
প্রথম সর্গে প্রথমেই কৰি লিখিয়াছেন_ 
কি কাজ বাজায়ে আর স্ববুপ্ত ভারতে 
তুরী ভেরী পাঞ্চজন্য আশার ছলে! 
আর কি জাগিবে কেহ, আর কি গাইবে 
বীরগাখা, বীররসে ভাসিবে উল্লাসে। (১ পৃঃ) 
তারপর তিনি কবিতেশ্বরীর রুপা ভিক্ষা করিয়া কাব্য আরস্ করিয়াছেন । 
দ্বিতীয় সর্গে হেলেনা ও ইন্দিরার কথোপকথন মেঘনাধবধ-কাব্যের সীতা- 
সরমার কথোপকথনের ধারাটির কথা স্মরণ করাইয়া দেয়। হেলেন! বলিতেছেন__ 


মনের উল্লাসে বনবিহদ্দিনী-সহ । -_( ৩য় সং, ৩১ পৃঃ) 
হেলেনার মুখ দিয়া! কবি বঙ্গদেশেও তাহার কলঙ্ষ-কাহিনী লইয়া গীত রচিত 
হইবার জন্য লক্ছ! প্রকাশ করাইয়াছেন_ 
এ কলঙ্ক কথা মোর ঘোষিবে জগতে, 
হেলেনার ঘরে ঘরে, দূর বুটনে, 
বিষাদে গাইবে কবি দুর বঙ্গভূমে । (আয় সং, ৩৭ পৃঃ) 
এই বঙ্গভূমির উল্লেখ যেন সামগ্রশ্তহীন বলিয়া মনে হয় । 
সপ্তম সর্গে কবি ভারতের পূর্ব গৌরবের স্থানগুলিকে স্মরণ করিয়া! দুঃখ 
করিয়াছেন 
(কোথা সে অযোধ্যা আধ্য গৌরবের ভূমি, 
কবিগুরু বসি যার কুস্থম কাননে 
1০০83 


ইলা জগ 
কালিন্নীর কনিষ্ঠ ভুষ! ইন্দালয়াধিক, 


ভি 
বাংল! আখ্যায়িকা-কাব্য ১৩১ 
গাইত! জীম্ৃতমন্দ্রে কবীন্দর যেখানে 
বীরেন্দ্রের কীত্তিরাশি অতুল জগতে ।-_(ওয় সং, ৮২-৮৩ পৃঃ) 
উয়ের রাজজলস্ষীর বিষাদ কবি বর্ণনা করিয়াছেন 
কমল আসনে বসি কাদেন কমলা 
জলতলে, কোটি কোটি রত্বরাশি যথা 
প্রভাময় ! চারুশোভা জলেশের পুরী ॥ __৮৪ পৃঃ) 
আর কমলাকান্ত 
শায়িত কমলাকান্ত অনন্থশয়নে, 
মহাতত্দ্রাবেশে দেব সতত নিরত - 
ভাবনায়, ভবছুঃখ সংহারিতে হরি। _-(৮৫ পৃঃ) 
এসকল ক্ষেত্রে কবি হিন্দু দেবদেবীর নাম তে! ব্যবহার করিয়াছেনই 
উপরন্ধ তাহাদের গুণাবলী ও কাধ্যকলাপও আরোপ করিয়াছেন। 
দেবার্চনায়ও সর্বত্র কবি হিন্দুর রীতি-নীতির বর্ণনা করিয়াছেন । যুদ্ধশেষে 
স্বদেশ-যাত্রার প্রাকৃকালে উল্লিসিস্‌ দেবাচ্চনার কথা৷ কহিলে__ 
নিরমিয়া। শত বেদী বসাইলা আগে 
শতেক মঙ্গল ঘট, পল্পব সংহতি, 
আনিলা চন্দন-কাষ্ঠ শত স্ত,.পাকারে, 
স্বাতকুন্ত এক শত, শত মেযশিশু 
বলি-হেতু, শত সাজী সঙ্ছিত কুসুমে । (১2? পৃঃ) 
কবি এই" কাব্যে ভারতীয় দেব-দেবীর নাম ও কাধ্যকলাপ চিত্রিত 
করিলেও উভয় দেশের মূলগত পার্থক্য সহজেই অনুভূত হয়। রামায়ণের 
সহিত এই কাব্যের তুলনা করিলে ইহা! বোঝা যায়। রামায়ণে সীতা নির্দোষ 
ছিলেন। রাবণ তাহাকে হরণ করিয়া ক্লেশ দেওয়াতে রাবণের পতন 
হইয়াছে। হেলেনা-কাব্যে হেলেনা ও পারিস উভয়েই প্রণয়াসক্ত, উভয়ে 
স্থখ ভোগ করিয়াছে এবং পরে অস্তাপানলে দগ্ধ হইয়াছে । তাহাদের পাপে 
দুইটি রাজ্য বীরশূত্য হইয়াছে। রামায়ণে সীতার প্রতি পাঠকের যে করুণা- 
বোধ ও মমত্থবোধ জাগে, রামচন্দ্রের বীরত্ব এবং সর্বশেষে সীতাকে ত্যাগের 
পশ্চাতে যে আদর্শবাদ দেখা যায় হেলেনা-কাব্যে তাহা নাই । হেলেনার প্রতি 
পাঠকের কোনরূপ সহাসতূতি জাগে না । তবে অস্তাপ-অনলে একটি রমণী 


১৩২ বাংলা আখ্যায়িকা-কাব্য 


উন্মাদ হইলে মনে যে করুণার সঞ্চার হয়, হেলেনার প্রতি সেই করুণাবোধ 
জাগে । দেব-দেবীর রোষে মানুষকে কতখানি দু:খ ও অপমান ভোগ করিতে 
হয়, ইহা যেন তাহারই নিদর্শন । ভারতীয় পৌরাণিক কাহিনীর পশ্চাতে 
এইরূপ দেবরোষের অভাব নাই__কিন্ত সেই দেব-দেবীগণ বেশী প্রাণবন্ত ও 
সংবেদনশীল । হেলেনা-কাব্যে দেব-দেবীগণকে অধিকাংশ ক্ষেত্রেই নিক্ধিয় 
দেখা যাইতেছে । কেবল ইলাদেবী পুত্রের সাহায্যের নিমিত্ত অলক্ষ্যে যুদ্ধ 
করিয়াছেন এবং ট্রয়ের অধিষ্ঠাত্রী বামাদেবী ছঃখিত-অস্থরে অভিশাপ 
দিয়াছেন । ইহারা কেহই শ্রেষ্ঠ দেব-দেবীগণের মধ্যে গণ্য নহেন। দেব- 
সভায় অক্ষিলিস ও হিরণ্যকের যুদ্ধ ও মলযুদ্ধ দেবদূতের আদেশে সংঘটিত 
হইয়াছে। ইন্দুমতী-চরিত্রে মাইকেলের প্রমীলার ছায়া! দেখা যায়। তবে 
প্রমীলা অধিকতর প্রাণময়ী, দীপ্তিশালিনী ও বীরত্বশালিনী। ইন্দুমতী সে 
তুলনায় অধিকতর হ্ৃদয়শালিনী ও ন্সেহ-প্রবণাঁ। পারিস ও ম্যানিলুসের 
বিশেষ পরিচয় এই কাব্যে পাওয়া যায় না। হেলেন! ম্যানিল্যুস-সন্বন্ধে 
কহিম্সাছেন__ 
পুণ্য-অবতার তিনি এ মন্ত্যভবনে, 
».. জানি আমি, নীচ বলে ক্ষমিবেন তিনি ।_(১৪৮-৪৯ পৃঃ ) 

তিনি মহৎ এবং বীর । তাহার সহিত যুদ্ধে পারিস পরাজিত ও নিহত হন । 

কাব্যের নায়ক পারিসের পরিচয় যদিও আমরা বেশী পাই না--তবু তাহার 
প্রতি যেন কিছু সহাহুতুতি জাগে। পাপ পারিস ও হেলেনা উভয়েই 
করিয়াছেন। কিন্ত বীর-হৃদয়ের সমন্ত বীরত্ব ও শৌধ্য লইয়া তিনি চোরের 
মত গৃহকোণে লুক্কায়িত রহিলেন-_পাপের লঙ্দায় মুখ দেখাইতে পারিতে- 
ছিলেন না। তাহার দেশের বীরবৃন্দ ও আত্মীয়-স্বজন সকলে ধ্বংস হইলেন 
তাহারই কারণে। অবশেষে ধাহার নিমিত্ত তাহার জীবনের এত বড় বিড়ম্বনা 
তিনিও তাহাকে স্বণা করিতে ও তিরস্কার করিতে আরম্ভ করিলেন এবং যুদ্ধে 
তাহারই প্রেমযুদ্ধের প্রতিদ্বন্থী ম্যানিলুলের হস্তে তিনি নিহত হইলেন । 
ভাগ্যের বিড়দ্বনায় তিনি জীবনে শাস্িলাভ করিতে পারেন নাই। অপরাপর 
কোন চরিঅই সম্পূর্ণভাবে ফুটিয়া উঠে নাই । ঘটনা-আোতে যাহার যখন 
প্রয়োজন হইয়াছে সে তখন রঙ্গমঞ্চে 'আবিভূ্তি হইক্সাছে। কাব্যের মধ্যে 
উরিত্র-অংশ প্রধান নয় ঘটনা-সহঘাতই বড় হইয়া উঠিয়াছে।  : 


বুভীল্ঞ স্া্লিতলুদ্ত 
জীবনী-কাব্য 


যোড়শ শতাব্দীতে চৈতন্যদেবকে লইয়া জীবনীকাবোর যে ধারার স্থচনা 
হয় উনবিংশ শতাব্দীর শেষার্দ্ধেও তাহা একেবারে লুপ্ত হয় নাই। শ্রেষ্ঠ » 
মানবকে হৃদয়ের অদ্ছার্ঘ্য দিয়! পূজা করার বাসনা চিরকালই মান্ষকে জীবনী- 
কাব্য রচনার প্রেরণ। জোগাইয়াছে। তবে বিভিন্ন যুগের বিভিন্ন দৃষ্টিভঙ্গি ও. 
বিভিন্ন রচনা-রীতির মাধ্যমে তাহা নব নব রূপে ও রসে ব্যক্ত হইয়া! সেই যুগের 
বৈশিষ্ট মণ্ডিত হইয়া উঠিয়াছে। ar 

উনবিংশ শতাব্দী বাঙ্গালীর জাগরণের যুগ । ভক্তিপ্রবণ ভাবুক জাতি 
তখন যুক্তির আশ্রয় গ্রহণ করিতে সচেষ্ট এবং সমস্ত কাধ্য-কারণের পশ্চাতে 
বিজ্ঞানসম্মত ব্যাখ্যা অনুসন্ধানে উন্মুখ । তাই এ-যুগে যে-সকল জীবনীকাব্য 
রচিত হইয়াছিল তাহাদের মধ্যে স্থানে স্থানে অবতারবাদের প্রাধান্য লক্ষিত 
হইলেও যুক্তির বনিয়াদ্দের উপর তাহ! প্রতিষ্ঠিত করিবার প্রয়াস দৃষ্ট হয়। 
আলোচ্য সময়ে জীবনীকাব্য বিশেষ রচিত হয় নাই। তবে সমসাময়িক 
গুণী ব্যক্ষিগণকে লইয়া কাব্য লিখিবার একটি ঝোঁক এই সময়েও দেখা যায়। 
নিদর্শনন্বরূপ- “রাঁধাকান্রদেবের জীবনচরিত' (1), অনুপচন্দ্রের রচিত “প্রতাপ- 
চক্্লীলারস সঙ্গীত’ (১৮৪৩ ) এবং আনন্দচন্দ্ৰ মিত্রের ‘ভারত-মঙ্গল’ কাব্যের 
(১৮৯৪ ) উল্লেখ করা যাইতে পারে । নবীনচজ্্র সেন পূর্ববন্তাঁ মনীষিগণের 
জীবন লইয়া তিনটি কাব্য রচনা করেন-__ৃষ্' (১৮৯*), ‘অমিতাভ’ (১৮৯৫) 
এবং ‘অমৃতাড’ (১৯০৮) এই কাব্যগুলির ভাষাতে আধুনিক কালের ছাপ 
রহিয়াছে__সুক্তি-তর্কের অবতারণ! রহিয়াছে, ঘটনাগুলির মনস্তাত্বিক ও বাস্তব 
ব্যাখ্যা দিবার প্রয়াস রহিয়াছে_-তথাপি রচনার মধ্যে পূর্ব কাঠামো ও পুরাতন 
ধারার শেষ হয় নাই। অলৌকিক ঘটনাবলীর সমাবেশ, বূপকের মধ্য দিয়া 
তন্ব-ব্যাখ্যার রীতি, স্থানে স্থানে অবতীরবাদের পরিকল্পনা কাব্যগুলিকে সার্থক 
হইতে দেয় নাই। ইহারা প্রাচীনকালের বিশ্বাসের পখেও অগ্রসর হয় নাই__ 
আবার আধুনিক কালের যুক্তির কান্টিপাথরে সব সময় যাচাই হইতে রাজী 


১৩৪ বাংলা আখ্যায়িকা-কাব্য 


নয়। সেজন্য কাব্যগুলির মধ্যে-ভাব ভাষা ঘটনা গতি ছন্দ সব থাকা সত্বেও 
জীবনীকাব্য-হিসাবে খুব সমাদর লাভ করে নাই। ইহাদের মধ্যে অমিতাভ 
কাব্যটি দৃষ্টি আকর্ষণ করিবার যোগ্য । বুদ্ধদেবের জীবনের অলৌকিক ঘটনাবলী 
কাব্যে স্থান পাইলেও ইহাতে কবির বাস্তব দৃষ্টির পরিচয় পাওয়া যায়। 
জীবনীকাব্যগুলির ভাষ| এবং ছন্দ অলঙ্কার-বাহল্য-বচ্ছিত সরল এবং 
গতিশীল । শি 
স্বষ্ট 5 খুই-কাব্যটি ১৮৯* খ্রীষ্টাব্দে প্রকাশিত হয়॥ কবি নবীনচন্্র 
সেন কর্তৃক রচিত লীবনীকা্যগুলির মধ্যে ইহাই প্রথম রচনা । কৰি 
অবতারবাদে বিশ্বাস করিতেন এবং কাব্যের ভিতর খীশুখৃষ্ট-জীবনের অলৌকিক 
শটনাবলীই ব্যক্ত করিয়াছেন। স্থচনাতে কৰি লিখিয়াছেন_“সকল ধর্মের 
ভিত্তিভূমি অবতারবাদ । ঈশ্বরের পুত্রই বল, আর ঈশ্বরের দূতই বল, সকলই 
ঈশ্বর হইতে অবতীর্ণ, সকলেই ঈশ্বরের অবতার ।”"” 
কাব্যটিতে যীশুর জন্ম-_প্রাচাদেশীয় জ্ঞানিগণ-কর্ভৃক তাহাকে দর্শন ও ধন- 
রত্বদান, পুজসহ মাতাপিতার পলায়ন__রাজা হিরডের শিশুহত্যা__হিরডের 
মৃত্যুর পর দেবাদেশে নেজারতগ্রামে বাঁস__জনের নিকট যীশুর দীক্ষালাভ-- 
পাপ-কর্তৃক যীশুর পরীক্ষা ও শয়তানের পরাজয়-__শিশ্ালাভ-_যীশু-কৃক রোগ 
আরোগ্য ও ধর্মপ্রচার__পাঁচটি রুটিতে পাচ হাজার ব্যক্তির 'আহার-_শিস্যের 
বিশ্বাসঘাতকতা! এবং ধশ্মযাজকগণ ও অধ্যাপকগণ-কন্ডকি খীশুকে বন্ধন ও 
অত্যাচার-_রাজসভায় খীশুর বিচার ও প্রাণদণ্ডাদেশ-_ক্ুশবিদ্ধ-বীশ্ুর উপর 
অত্যাচার ও বিজ্রপ__দেহত্যাগ-_ পর্ববতগুহা় স্বতদেহ স্থাপন-_ ভুমিকম্প 
প্রভৃতি দুর্যোগ, রবিবার দেবদূতের সহিত যীশুর স্ব্গযাআ-_পথিমধ্যে শিশ্যগণের 
নিকট দর্শনদান ও উপদেশ প্রভৃতি ঘটনাগুলি কাব্যে সঙ্গিবেশিত হইয়াছে। 
শিশ্যগণ জগতের শেষ কিরূপ হইবে জিজ্ঞাস! করিলে খীশু কহিয়াছিলেন_ 
ভূমিকম্প, মারিভয়, দুভিক্ষ, অনল, 
ছাইবেক স্থানে স্থানে অবনীমণ্ডল । 
সে দারুণ বিপ্রবের অস্তে প্রভাকর 
হইবে তিমিরাবৃত, নাহি দিবে কর 
নিশানাথ, তারাগণ পড়িবে খসিয়া। 


© 


বাংল আখ্যাক্লিকা-কাব্য ৯৩৫ 


দেখিৰে তখন 
মানব তনয় গর্বের করি আরোহণ 
স্বর্গীয় মেঘের পৃষ্ঠে আসিছে আবার 


অতুল গোৌরবান্বিত, শকতি আধার । _-€ ৫*-৫১ পৃঃ) 
সেইদিন মানবের বিচার. হইবে। হ্থরুতকারিগণ পুরস্কৃত হুইবেন এবং 
এবং দুঙ্কৃতকারিগণ শান্তি পাইবে । এ 
যীশুর উপর অত্যাচার_ এ 


অঙ্গে দিল থুথু সবে, কেড়ে নিয়! তার = 
যয লা শিলে করিল এ দম 
> স্‌ 
টিটি 
দিল তিক্রমিএ পির্কা নিঠুর বর্ধর ।__(৬৪পৃঃ ) 
কাব্যটিতে ১৫টি অধ্যায় আছে । ত্রিপদী, চৌপদী, পয়ার, প্রভৃতি ছন্দ 
ইহাতে ব্যবহৃত হইয়াছে । কিন্তু ভাব! আড়ষ্ট ও গতিহীন। কাব্যটির 
কোথাও কবিত্বের স্ুরণ হয় নাই। কবির নিজস্ব যে আবেগ, উচ্ছাস ও 
ভাবপ্রবণত! অন্যান্য কাব্যে লক্ষণীয়, এই কাব্যে তাহার একান্ত অভাব । 
সেইজন্য কাব্যে কোথাও প্রাণ সঞ্চারিত হয় নাই । ইহাতে মেখ-রচিত গ্রন্থের 
প্রভাব পরিস্ফৃুট এবং সেই গ্রন্থের দ্বারা প্রভাবান্থিত হইয়া কবি নি্গন্ধ রচনা- 
রীতি ও ভাববিন্াস হাঁরাইয়! ফেলিয়াছেন। খুষ্ট-জীবনের সমস্ত ঘটনাই 
ইহাতে বলিত হুইয়াছে--কিন্ক অধিকাংশক্ষেত্রে তাহ! উপদেশের ভিতর দিয়া 
ব্যক্ত হইয়াছে ।. কাব্যের ভিতর ভক্তি-বিশ্বাসও স্ুরিত হয় নাই, যুক্তি এবং 
তত্ব-ব্যাখ্যাদিও স্থান পায় নাই। কাব্যটি একেবারেই ব্যর্থ হইয্মাছে। 
ভারতমজল :_ভারতমঙ্গল-কাব্যটি 'আনন্দচন্দ্র মিত্র কর্তৃক রচিত ও 
১৮৭৪ খীষ্টাব্দে প্রকাশিত হয়। রাজা রামমোহন রায়ের জীবনী লইয়া বিভিন্ন 
খণ্ডে মহাকাব্য রচনা করিবার বাসনা কবির ছিল। কিন্ত একটি খণ্ড 
প্রকাশিত হইবার পর হয়তো সমালোচনার তীত্রতায় তিনি সে বাসনা ত্যাগ 
করেন। কাব্যটির নামকরণ সম্বন্ধে কবি ভূমিকায় লিখিয়াছেন__"তূভারতের 
মঙ্গলসাধন করিবার জন্যই রামমোহনের অসত্যুদয়, এই নিমিত্ত কাব্যের নাম 
ভারতমঙ্গল রাখা গিয়াছে।" 


টি বাংল আখ্যায়িকা-কাব্য 

কবি কাব্যের বিষয়বন্ত-নির্বধাচন-সন্বন্ধেও ভূমিকায় লিখিয়াছেন_ 
“ইংরাজাধিকবত ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রবর্তনে, প্রাচীন ভারতের ভক্তি, 
বৈরাগ্য ও নিষ্ঠার সঙ্গে আধুনিক ইউরোপের জ্ঞান, প্রেম ও কণ্মশীলতার 
সংযোগ হুইয়! নিঃশব্দে যে মহাবিপ্রব সংঘটিত হইতেছে, ভারতের ব্ৰাহ্মসমাজ 
তাহারই শ্রেষ্ঠতম নিদর্শন ।--- & 

“বিধাতার কুপীর ফলে,.যে মহাপুরুষ ভারতে অস্থযুদিত হুইয়| এই মহা" 
বিপ্লবের অধিনায়করূপে কাধ্য করিয়াছেন, সেই রাজধি রামমোহন অচিন্তনীয় 
প্রতিভা, অগাধ বিছ্াবুদ্ধি/ অস্ত্রিতীয় ভক্তিবিশ্বাস্থ এবং অতুলনীয় কণ্মশীলতা 
লইয়া জন্মগ্রহণ করিয়াছেন । ... 
= পরামযোহনের অক, তাহীর প্রবন্তিত নবযুগে, যে সকল চিন্তা ও ভাব 
মানুষের অন্তঃকরণে উদ্দিত হইয়া! জনসমাজকে অভিনব মৃত্তি প্রদান করিতেছে 
তাহ! জাতীয় সাহিত্যের অঙ্গীভৃত করিতে প্রাণে বড়ই ইচ্ছ! জশ্মিয়াছে, সেই 
জন্যই আমার এই চেষ্টা |” টি 

রাজ! রামমোহন বায় জন্মগ্রহণ করিবার পূর্বের ভারতবর্ষের এবং বাংলা- 
দেশের সমাজে যে-সকল দুর্নীতি বিদ্যমান ছিল কবি প্রথমে তাহারই চিত্র 
অস্থিত করিয়া! পশ্চাৎপটভূমিকা। রচনা করিয়াছেন । এই অনাচার ও অবিচার- 
প্রপীড়িতা ভারতজননী শত শত বৎসর তপস্যা কৰিয়। ঈশ্বর-কুপা লাভ করেন 
এবং তাহারই ভক্তিমতী কন্যা! বঙ্গজননীর গৃহে রামমোহনের আবির্ভাব হয়। 
পশ্চাৎপটতূমিকার অবতারণা করিতে গিয়| কবি মানবমনের বিভিন্ন স্বপ্রবৃত্তি- 
গুলিকে স্বর্গরাজ্যের অধিবাসী এবং কুপ্রবৃত্তিগুলিকে পাতালে দানবরাজ্যের 
অধিবাসিরূপে কল্পনা করিয়া উভয়ের সঙ্ঘর্ষের ভিতর, দিয়া সমান্জের বিভিন্ন 
দিকের চিত্র পরিস্ফুট করিক্সাছেন। নানাবিধ যুক্তি ও বিচার দ্বার! স্যায়বোধ 
ও সত্যবোধ উদ্দুন্ধ করিবার প্রয়াস ইহাতে দেখা যায়। বিশ্বত্রক্ধা্ডের বিভিন্ন 
ও বিচিত্র ঘটনাবলীর কাধ্যকারপ-সন্দ্ধ নির্ণয্ন করিয়া! বিজ্ঞানসন্মত ব্যাখ্যা 
দিবার চেষ্টাও আছে । এক কথায়, স্বর্গ-মর্ত্য-পাতালের বর্ণনা ও কাধ্যাবলী 
পৌরাণিক কাব্যের অহুকরণে বর্ণিত হইয়াছে কিন্তু তাহার ভিতর 'আধুনিক- 
যুগের যুক্তিবাদ ও মনস্তাত্বিক বিচার স্থান লাভ করিয়াছে। কাব্যের শেষ 
সর্গে রামমোহন রায়ের জন্ম বণিত হইয়াছে এবং পূর্বের সর্গগুলিতে তাহারই 
আবির্ভাবের প্রয়োজনীয়তা ও সম্ভাবনা এত বিস্তৃতভাবে আলোচিত হইয়াছে 





Ate SENN যদিও কবি অবতারবাদ 
ও অলৌকিকতাবাদ পরিহার করিবার চেষ্টা করিয়া ফুটনোটে মানসিক বৃত্তি- 
গুলির ব্যাখ্যা সংযোজিত করিয়াছেন, তথাপি কাব্যটির ভিতর যে পরিবেশের 
স্বষ্টি হইয়াছে তাহাতে ইহাকে আপাতদৃষ্টিতে কল্পনারাজ্যের কাহিনী বলিয়া 
ধরিলে তুল করা হয় না। কাব্যটির স্থানে স্থানে কবিত্ব পরিক্ছুট-_-তবব্যাখ্যা 
ও সমস্যার মীমাংসা হুন্দর, রচনাভঙ্গিও গতিশীল ও হুখপাঠ্য, তথাপি জীবনী- 
কাব্য-হিসাবে ইহাকে সার্থক রচন! বলা চলে না। হয়তে| পরবর্তী খণ্ডগুলি 
প্রকাশিত হইলে এই প্রথমথণ্ডে যাহা সমত! রক্ষা করিতে পারে নাই তাহাই 
ভারসাম্য রক্ষা করিয়| ইহাকে কিছুটা মধ্যাদালাভের উপযোগী করিতে 
পারিত, কিন্ত ও খণ্ডগুলি প্রকাশিত নাঁ হওয়াতে প্রথম খণ্ডের বিষয়বন্ধ 
একেবারে ব্যর্থ হইয়াছে । "জীবনীকাব্য রচনার. ক্ষেত্রে কবি একটি নৃতন দৃষ্টি 
ভঙ্গি লইয়া অগ্রসর হইয়াছিলেন কিন্তু পৌরাণিক কাব্যের রূপধারা গ্রহণ 
করিয়! এবং অর্ধপথে কার্যটির ছেদরেখ! টানিয়া কাব্যটিকে সার্থক করিতে 
পারেন নাই । ্ৈ 
কবি প্রথমে বন্দনাতেই তাহার কাব্যের বিষয়বস্ধ সম্বন্ধে ইঙ্গিত 
করিয়াছেন i 
জয় জয় বিশ্বপতি, অনাদি মহান্‌ 
তিশা দা 


los REE 
_ ছাইল ভারতভূষি, কাপাইল ধরা 
হইবে সত্যের জয়, ডুবিবে সত্বরে 
জগতের পাপ তাপ শাস্তিসিন্ধুনীরে । 
স্বর্গরাজ্য অবতীর্ণ হইবে কিরূপে 
পৃথিবীতে, পুণ্যকথা কহিব হে আমি, 
গাইব সে মহাগীত অবনী-মণ্ডলে 
অভিনব, ক্ষত্র আমি রুত্তালে মাতি । (১৭-১৮ পৃঃ) 
তারপর বান্মীকি, ব্যাস, মিণ্টন প্রভৃতি কবিগণের যশোগান করিয়া! মধু- 
স্থদনকে উদ্দেশ্য করিয়! লিখিয়াছেন_ 





১১ বাংলা আখ্যায়িকা-কাব্য ৰ 


ভাষার ভাণ্ডার মোরে খুলি দেহ তুমি । 
এন্্জালিকের ক্ষুদ্র পেটিক| হইতে 
নব নব রত্বরাজি বাহিরায় যথা, 
বাহিরাবে সেইরূপ এ হৃদয় হতে 
সাজাব তা সবে আমি--দীনা বঙ্গভাষা 
দেহ রর কবিবর, বাণীপুত্র তুমি । _(২: পৃঃ) 
কবির এই. প্রার্থনা ব্যর্থ হয় নাই। তিনি সমন্ত কাব্যটিই অমিত্রাক্ষর ছন্দে 
রচন। করিয়াছেন এবং ছন্দ কেখাও হ্ষেমা বা তাল হারায় নাই। যদিও 
মাইকেলের কথ্বুনিনাদ আনন্দচজ্্র মিত্রের এই কাব্যে ধ্বনিত হয় নাই তথাপি 
অমিত্াক্ষর ছন্দে কবির দক্ষতা! স্বীকার করিতে হয়। 
প্রথম সর্গ-_-দেবলোক । দেবলোকের বর্ণনা 
সৌরজগতের পরে স্থদুর অদ্বরে 
রম্য দেশ, সোমস্থধ্য অদৃশ্য সেখানে । 
দিব্য দীস্তিময় সেই ছ্যলোক নিয়ত, 
নাহি দিবা বিভাবরী, অন্ধকার কিবা 
মাৰ্তণ্ড-ময়খ-জাল। ভুলোকে যেমতি। 
প্রহরে প্রহরে কিবা নব বেশ ধরে 
নভঃস্ুল, সমুজ্জল শত সৌরকরে . 
কতু বা, অমৃত-কণ! কু অঙ্গে মাথা । -(২১ পৃঃ) 
পুরাণের স্বর্গের কল্পনার সহিত কবির বর্ণনার সামগরস্ত রহিয়াছে। এই 
শ্বর্গরাজ্যের রাজ! ধর্দরাজ-_্তাহার পত্নী সাধনা । ধর্ম্বরাজের বর্ণন|-_"ধর্শের 
প্রবীণ সুপ্তি স্ফুত্তির আধার, সৌম্য কান্তি, স্বেহময় বীর্ঘভাতি মাখা”; 
প্র রাজ্যের সেনাপতি সত্য এবং সত্যের পত্বী প্রীতি । স্বর্গরাজোর কোথাও 
দুঃখ বা নিরানন্দ নাই । 
দ্বিতীয় সর্গ _মর্তযযাতআ ॥ ধৰ্্বরাের ছুই পুঅ-ভাবদের এবং জ্ঞানদেব, 
ও এক কন্যা--ইচ্ছাময়ী। তাহার! একদিন পিতামাতার 'অঙ্থমতি লইয়া 
মর্ত্যভ্রমণে যাত্র। করিলেন ॥ তাহাদের সঙ্গে দেবদূত জয়ন্ত ও জাহ্নবী চলিলেন । 


© 


bi বাংল! আখ্যায়িকা-কাব্য ১৩৯ 


জয়ন্ত ও জাহ্বী পৃথিবীতে দেহত্যাগ করিলে স্বর্গে দেবদূত ও দেবদূতীর 
পদ লাভ করিয়াছিলেন। মর্ত্যে যাইবার কালে সকলে কাঞ্চনশৃঙ্গে অবতরণ 
করিলেন। 
তৃতীয় সগ_পাতালপুরী। পাতালপুরীতে দুষ্কতকারিগণের নানাবিধ 
শান্ডিভোগের চিত্র বদিত.হইস্গাছে। পাতালের রাজ! অধন্দরাজ ভণ্ডাস্থর- 
নামক সেনাপতিকে দেব-পুত্রকন্যাগণকে বিতাড়িত করিবার কার্যে নিয়োগ 
করিলেন । 
চতুর্থ সর্গ_অবনী-পধ্যটন। দেবদূত যাত্রা-পথের সমস্ত তথ্যাদি দেবত্রযকে 
কহিতে লাগিলেন। ভারতবর্ধের পরিচয়, আদম-ইতের কাহিনী, পিরামিড, 
যুনানীরাজ্য ও হেলেনের কাহিনী, ইউরোপ ও আমেরিকার বিবরণ । অবশেষে 
সকলে সেতুবন্ধ রামেশ্বরে অবতরণ করিলেন । 
পঞ্চম সর্গ__তপন্থা।॥ ভারতবর্ষের দুঃখ-দুর্দ্দশার অবসান-হেতু ভারতজননী 
শত শত বর্ধ ধরিয়া! তপস্যায় রত। তাহার বর্ণনা 
অহো কি অপূর্ব কান্তি ভারতজননী 
পুণ্যময়ী ! সুপ্রশস্ত উচ্ছল ললাটে 
ভক্তির চন্দনচ্চা, স্তিমিত নয়নে 
বিক্ষুরিত জ্ঞানজ্যোতি পশ্চিম আকাশে 
অৰ্দ্ধ নিমজ্জিত প্রভাকর প্রভা সম। _-(৮৯ পৃঃ) 
উনবিংশ শতাব্দীতে যে জাতীয়তাবোধ বাঙালী-জীবনে আত্মপ্রকাশ করে 
তাহারই ফলরূপে দেশমাতৃকার বর্ণনা ও বন্দনা কাব্যে স্থান পাইয়াছে। 
সেখানে__ 
অপূর্ব লাবণ্যময়ী স্থশ্যাম-বরণা 
নারী এক প্রবেশিল! পুণ্য তপোবন; (৮৮ পৃঃ) 
তিনি বঙ্গজননী ৷ ভারতমাত! চক্ষু উন্মীলিত করিলে তিনি বঙ্গদেশের অনাচার, 
ও অত্যাচারের কথা কহিলেন_ 
---দস্ধে, অহনিশি 
অবিরাম দুঃখানলে স্বর্ণ বন্গভূমি ! 
সতত অধৰ্শ্মাচারী বঙ্গবাসী যত 
অ্ত মাংসে উন্মত্ত কুকাণ্ডে নিরত, 


১৮৮ বাংলা আখ্যায়িকা-কাব্য 
নিষ্ঠুর পাযণ্ড-সম নৃমুণ্ড লইয়া 
করে কেলি, নৃকপালে ঢালি পিয়ে স্বরা; (৯২ পৃঃ) 
সেখানে মেয়েদের প্রতি অসম্মান ও অবিচার প্রকট হইয়া উঠিয়াছে_ 
---সতী-ধৰ্শ্ম কলুষিত মাত: 
বঙ্গভূমে, দহে অঙ্গ প্রদীপ্ত অনলে ; (৯২ পৃঃ) 
নারীগণকে শিক্ষার আলোক হইতে বঞ্চিত করিয়া রাখা হইয়াছে__ 
- অবরুদ্ধ! অন্তঃপুরে পিঞ্চর মাঝারে 
বিহঙ্গশাবক-সম বঙ্গ কুলবালা 
অসহায় জ্ঞানহীনা চির অন্ধকারে । (৯৩ পৃঃ) 
সতীদাহ-প্রথা মেয়েদের ছুদ্দশাকে চরমে লইয়া গিয়াছে__ 
ইহার অধিক আর মুখে নাহি সরে 
দুঃখের কাহিনী মাত: বঙ্গবাসী যত 
পাপিষ্ঠ পুরুষ মত্ত বুখ। অভিমানে 
অনিচ্ছায় চিতানলে দগ্চে অবলায় 
শত শত ! যাতনায় অধীরা রমণী 
কাতরে কীদয়ে যবে, কাংস্য করতালি 
বাজাইয়! সে ক্রন্দন করে নিমন্ছিত 
কোলাহলে, সকপটে করি হরিধ্বনি 
কর্ক,রের দল যেন মদগর্বব-ভরে ! _(৯৪ পৃঃ) 
ভারতমাত! কন্যার অশ্ব মুছাইয়! সাস্থনা দিয়া কহিলেন__ 
শোন বৎস, হৃদিমাঝে শুনিয়াছি আমি 
অমৃত-আশ্বাস-বাণী, সহ বৎসরে 
যাবে ভারতের দুঃখ, উদ্দিবে আকাশে 
উজ্জল পবিত্র আলো! তমোরাশি নাশি ; (=? পৃঃ) 
বঙ্গমাতা স্বপ্নে দেখিয়াছেন-__ ইউরোপের জ্ঞান ও সভ্যতা ভারতবর্ষের অন্ধকার 
অনেক পরিমাণে দূর করিবে এবং তখন__ 
সহস! দেখিঙ্গ মাগে! পড়িল খসিয়া 
উজ্জল নক্ষত্র যেন দামোদর তীরে । 





পশিল সংগ্রাম-ক্ষেত্রে, নেত্র সমুজ্ছল 
প্রশস্ত ললাট বক্ষ, বিলস্বিত বাহু, 
সমুন্নত দেববপু, প্ৰকাশিল তার 
* প্রেমপরাক্রম কিবা পারি না কহিতে । 
সকলে নিরস্ত্র করি অস্বশস্ববিনা 
মহাবীর, গাইলেন দেব-ক্স্বরে 
শান্তির সঙ্গীত কিব| স্থমধূর তানে। _( ১*২-৩ পৃঃ) 
তাহার প্রেরণায় সকলে মাতৃভাবাপন্ন হইয়া! ভেদাভেদ ভুলিয় গেল এবং 
জয় ত্রন্ম জয়! রবে পূর্ণ হলো মাগো, 
স্ব্গমর্ভ্য, দেবগণ নামিয়া তূতলে 
গাইয়া মানব সহ জয় ব্রদ্ধ জয় ! 
নাচিতে লাগিল| সবে ব্রহ্মানন্দে মাতি । 
দেবমানবের এই শুভ সন্মিলনে 
পৃথিবীর পশুভাব-_হিংসাছ্েষ যত 
গেল দূরে, স্বর্গ রাজ্য আইল জগতে । _(১:৬-৭ পৃঃ) 
রাজ! রামমোহনের আবির্ভাব কবি ভারতমাতার তপস্যার ফলশ্বরূপ 
চিহ্ছিত করিয়াছেন। বঙ্গমাতা মাতৃভক্তির পুরস্কারস্বক্প তাহাকে লাভ করিয়া 
ধন্য হইয়াছেন ॥ 
ষ্ঠ সর্গ_ভারত-ভ্রমণ । লঙ্কাধাম দর্শন__রামসীতার কাহিনী__নীলগিরি 
ও দাক্ষিণাত্য দর্শন__উদ্দয়িনী ও কালিদাসের কথা -২শুস্তনিশুস্তের যুদ্ধকাহিনী 
_ৰুদ্ধগয়। ও শীক্যসিংহের বিবরণ- প্রস্নাগ, বৃন্দাবন, মথুরা, ইন্দ্রপ্রস্থ ও মহা- 
ভারতের কথা-_হরিছ্বার ও তীর্থমাহাস্ম্যের কথা এই সর্গে বর্ণিত হইয়াছে । 
সধচম স্বৰ্গ_আবেদন। মন্দাকিনী-তীরে অশোক-কানন। সেখানে 
দেববালাগণ পতিভক্তি শিক্ষার জন্য সীতার নিকটে আগমন করেন । একদিন 
দেবনারীগণ সভা করিলেন-_গ্রীতিদেবী সভাপতি হইলেন__ 
_. ভারতনারীর দুঃখে ব্যথিত মরমে 
দেবলোকে দেববালা, সীতার আশ্রমে 


১৪২ বাংল! আখ্যায়িকা-কাব্য 


প্রীতিদেবী পরহিতব্রত পরাক্সণা 
সভাপতিরূপে শত সহচরীসহ । -_-€ ১৩৯ পৃঃ) 
এই সভার কল্পনায় পাশ্চাত্য শিক্ষার প্রভাব অনুভূত হয়। 
মাতাপিতা কন্তাগণের অনিচ্ছাসত্বেও প্রণগ্মী ব্যতিরেকে অপর ব্যক্তির 
সহিত বিবাহ দেন__এই প্রথার বিরোধিতা! করিয়! সাবিত্রী দেবী কহিলেন__ 
মনের অগ্রাহ্য যেবা, পতিরূপে তারে 
পূজে যেই লজ্জাভয়ে দেহ উপচারে, 
ব্যতিচারে রত সেই ; এই পশ্বাচারে 
পতিত ভারতভূমি প্রেতভূমষি সম । __€ ১৪৩ পৃঃ) 
দময়স্তী বাল্যবিবাহ ও বৈধব্য পালন করাইবার রীতির আলোচনা! করিয়া 
কহিলেন 
নাহি যার প্রেমস্থতি, শূন্য যার হিয়া, 
তার তরে ব্রহ্ষচর্য্য ঘোর বিড়ম্বনা ।__( ১৪৯ পৃঃ) 
গার্গাদেবী সতীদাহ-প্রথার কুফল প্রদর্শন করিলেন এবং ধর্শ্মের সত্যমশ্ম 
ব্যাখ্যা করিয়া বলিলেন 
নহে কতু আত্মতৃপ্তি কিন্বা আত্মত্যাগ 
ধশ্মের চরম লক্ষ্য, স্থখ-ছুঃখাতীত 
পা 


উজ 

লয়েন্ধায় ভ্রান্তি আর সংশয় আধারে 

অহুদিন, দহে নিত্য অশান্তি অনলে। _-(১৫৬-৫৭ পৃঃ) 
গাগীদেবী সকলকে ধশ্দরাজের নিকট যাইবার আহ্বান জানাইয়! কছিলেন 

এ দুঃখের প্রতিকার নাহি হয় যদি, 

নিশ্চিন্ত নিরস্ত মোরা হইব না কতু। _-( ১৫৮ পৃঃ) 

দ্বেবীগণের আবেদন শুনিয়া ধর্শ্মরাজ আশ্বাস দিয়! কহিলেন__ 
ভারত-নারীর ছঃখ সমধিক বটে 
অবনীতে ; অবতীর্ণ হইবে ভারতে 


বাংলা আখ্যাক্ষিকা-কাব্য ১৪ 


সত্য ধর্ম তেই আগে, পুর্ভাগে যথা 
সৌরকর ; সত্যালোকে খুচিবে সত্বরে 
By অবলার দুঃখরাশি সমগ্র জগতে । _( ১৬৩৬৪ পৃঃ) 
অষ্টম স্বর্গ__হরণ। দেবপুত্রকন্তাগণ গন্ধর্বরাজ্যে আলিম! সেস্বানে কিছুকাল 
অবস্থান করিবার বাসনা প্রকাশ করিলে জয়ন্ত ও জাহৃবী তাহাদের অহ্মতি লইয়া 
জন্মভূমি দর্শনে গেলেন। জয়ন্ত জন্মভূমির প্রতি আকর্ষণ সম্বন্ধে কহিলেন 
প্রিয়তররূপে জাগে প্রাণের মাঝারে 
আপনি সে প্রিয়তূমি বিধির বিধানে । 
শিশুর জননীসম প্রিয় জন্মভূমি 
মানবের ;"-----। _0১৭৩ পৃঃ) 
জান-ভাব-ইচ্ছা ভ্রমণ করিতে করিতে পরস্পর হইতে বিচ্ছিন্ন হুইয়া 
পড়িলেন। ভণ্ডাস্থর সেই স্বযোগে ভাবদেবকে তাপসের বেশে, জ্ঞানদেবকে 
পত্ডিতের বেশে এবং ইচ্ছাদেবীকে কম্ীর ছন্মবেশে প্রতারণা করিয়া! অধৰম 
রাজ্যে বিভ্রান্ত করিয়া রাখিল। 
নবম সর্গ__বিষাদ। জয়ন্ত ও জাহুবী প্রত্যাবর্তন করিয়া ভ্রাতাভগ্নীগণকে 
না দেখিয়া! এবং অন্বেষণে ব্যর্থমনোরথ হুইয়া! ধর্শ্মরাজকে সংবাদ দিলে তিনি 
সত্য-সেনাপতিকে সৈন্তসহ তাহাদের উদ্ধারের জন্য প্রেরণ করিলেন। 
দশম সর্গ__-অশ্বেষণ । দেবসেন| কাঞ্চনশৃঙ্গে শিবিরস্থাপন করিয়া অনুসন্ধান 
করিতে করিতে জ্ঞানদেব ও ভাবদেবকে উদ্ধার করিলেন । 
একাদশ সর্গ__দৈত্যনীতি। ইচ্ছাদেবীকে হরণ করিতে সমর্থ হইয়াছে 
বলিয়া পাতালে উৎসব-_ভগ্তান্থরকে দৈতাবাহাদ্র উপাধিদান-_ভগ্ান্থর- 
কর্তৃক দৈত্যনীতির ব্যাখ্যা । উপাধিদান ব্যাপ্পারটিতে ইংরাজ রাজত্বের 
নীতির প্রভাব দৃষ্ট হয়। 
ছাদশ সর্গ_সন্ধান। রাত্রে বনদেবীর নিকট স্বপ্রদেবী আসিলেন। 
নানাবিধ আলোচনার পর স্বপ্রদ্দেবী তাহার দর্পণে জাহবীর যে চিত্র 
প্রতিবিদ্বিত করিয়াছেন বনদেবীকে তাহা দেখাইয়া কহিলেন যে মানবী হইয়াও 
জাহ্নবী দেবতাগণের মধ্যে বাস করেন এবং তাহার ত্রহ্ম-উপাসনার সময় 
দেবগণও অভিভূত হইয়া পড়েন। এই-দকল ঘটনার উল্লেখ করিয়া! কবি 
মানব-সাধনার সিদ্ধি কতখানি ফলপ্রদ হইতে পারে__তাহাই দেখাইয়াছেন। 


১৪৪. বাংলা আখ্যাক্ষিকী-কাব্য 


স্বপ্রদেবীর কথায় বনদেবী ইচ্ছাদ্েবীর অপহরণ এবং পাতালরাজ্যে অবস্থানের 
কথা কহিলে স্বপ্রদদেবী জয়ন্তকে সে সংবাদ দিবার জন্য গেলেন। প্রাত:কালে 
জয়ন্তের স্বপ্রবৃত্তাস্ত শুনিয়া! সত্য-সেনাপতি পাতালরাজ্যে গিয়া ইচ্ছাদেবীকে 
শত শত বাসনাদানৰী দারা পরিবেষ্টিত দেখিলেন এবং তাহাকে উদ্ধারের 
বাসনীক্স সৈন্যগণকে নইয়া যাইবার জন্য প্রত্যাবর্তন করিলেন। 
ত্রয়োদশ -সর্গ__পূর্ববাভাস । ভারতজননী ও বঙ্গজননীর কথোপকথনের 
ভিতর দিয়! রামমোহনের আবির্ভাবের সুচনা বণিত হুইয়াছে। এলীরূপাও 
বঙ্গজননীকে আশ্বাস দান করিয়া কহিলেন _ 
ঘুচাতে যাতনা তব, পতিত ভারতে 
উদ্ধারিতে, মহাবীর করিবে প্রচার 
সনাতন সত্য ধৰ্ম্ম মানবসমাজে । 
Cg বিস্তারি উদার শিক্ষা, জ্ঞানের আলোকে 
খুচাইবে অন্ধকার যুগযুগ-ব্যাপী, 
পাইয়া উদার শিক্ষা, দীক্ষা সত্য পথে, 
জ্ঞানভক্তি কশ্দমযোগে করিবে মানব 
ব্ৰহ্মপূজা ঘরে ঘরে, ব্রহ্ম ক্ুপাবলে 
প্রেমরাজ্য প্রতিষ্ঠিত হইবে জগতে । (২৭-৭১ পৃঃ) 
চতুৰ্দ্দশ সর্গ-_বিন্বাট । দেবসৈন্যের পাতালে প্রবেশ, দৈত্যালয়ে নৃত্যগীত 
ও আমোদ--খলাস্থরের ভাবী বিপদ-বর্ণনা__অধর্্াহরের আশদ্ধ| ও মস্বণ।। 
অবিশ্বাস সেনাপতি ধর্শ্মপথে ভ্রান্তিস্থটির পরামর্শ দিয়া কহিলেন__. 
ধরিবে, দর্শ্মের ধ্বজা, সর্ব্বান্ষে পরিবে 
ধৰ্শ্মচিহ্ন, স্বার্থ ভিন্ন ভাবিবে না কিছু। (২৮০ পৃঃ) 
অহঙ্কার সেনাপতি জাতীয়তার নামে স্থার্থপরতায় প্রচার করিতে উপদেশ 
দিলেন__ 


কেক জাতি কি্ব। জাতীয়তা জাগ্রত স্বপনে । __-(২৮২-৮৩ পৃঃ) 


© 
বাংল! আখ্যায়িকা-কাব্য ১৪ 


মোহ-সেনাপতির পরামর্শ_ভ্রান্তশিক্ষা-প্রচার__. 
গ্রন্থকার, গ্রস্থনির্বাচক আর যত 
শিক্ষকে দিউক শিক্ষা দৈত্যনীতি যাহা, 
ফলিবে যে ফল আশু, শোন দৈত্যপতি, 
কহি আমি ক্রমে ক্রমে এ শিক্ষার ফলে। _-(২৮৫ পৃঃ) 
কামাস্থর রঙ্গালয়ে বারবনিতাদিগের নৃত্যগ্ীতের দ্বার! মানবের মন হইতে 
পবিত্রতা ও ধশ্মগ্রীতি লোপ করিবার পরামর্শ দিলেন। এমন সময় দেবগণের 
হন্তে দৈত্যনারীগণের লাঞ্ছনা ও খেদ শুনিয়া দৈত্যগণের যুদ্ধযাআ__দেব- 
দানবের যুদ্ধ ও দেবগণের পরাজয় বণিত হইয়াছে । দেবতাগণের পরাজয়ের 
কারণ 
কিন্ত আসি দৈত্যদেশে দেবের বীরত্ব 
কলম্কিত অনাচারে, ভর স্বাস্থ্য যথা 
কন্সিষ্ঠ বলিষ্ঠ যুবা জরাক্রান্ত দেশে । __(২৯৪-৯৫ পৃঃ) 
পঞ্চদশ সর্গ__বিলাপ । সত্য-সেনাপতির বিরহে প্রীতিদেবীর অবসাদ 
জাহবীদেবী-কর্তৃক প্রেমতন্বের ব্যাখ্যা ও সান্বনাদান, জয়স্তের দেবসভায় 
আগমন ও ধশ্মরাজ্ের নিকট দেবগণের পরাজয়ের সংবাদ দান, ধর্ম-কুক 
দেবগণকে আহ্বান__সাধনার প্রীতিকে সান্ধনা দান-_জয়ন্ত ও জাহৃবীর 
মিলন । এই সর্গে দেখানো হইয়াছে যে মানবের সাধনাও দেবগণকে রক্ষা 
করিতে পারে । দেবগণ পরাজিত হইলে জাহুবীর ব্রক্ষ-আরাধনার ফল তীহা- 
দিগকে রক্ষা করিয়াছিল । জয়ন্ত ধশ্মরাজের নিকট ঘটনাটি বর্ণন! করিয়া- 
ছিলেন__ 
হেনকালে প্রবাহিল আকাশ ব্যাপিয়া 
তপ্যবায়, অগ্রিশ্বোত তাহার পশ্চাতে, 
দীপ্ত-দাবানলসম দহিল দানবে 
সে অনল, দৈত্যদল ভঙ্গ দিয়া রণে 
পলাইলা দশদিকে ত্রাহি ত্রাহি রবে । __-(৩১২ পৃঃ) 
ষোড়শ সর্গ__বিজয়। দেবতারা ব্রহ্পূজা করিয়া ব্রক্ষের বাণী শুনিলেন__ 
যাইয়| দৈত্যের দেশে মম আজ্ঞা বিনা, 
দেবত্ববিহীন দেব, রত জঙ্টাচারে, 


৯৪৬ 


পতি রণে, প্রীতিসহ যাউক সে দেশে, 

পত্নীর পরশে পতি লভিবে জীবন, 

পুণ্যপরাক্রম, হবে বিজয়ী সমরে । (৩৪০-৪১ পৃঃ), 
ইহার পর পাতালে দেবীগণের স্পর্শে দেবসৈন্যগণের শক্তিলাভ ও 


সমর-বিজয় । 
অষ্টাদশ সর্গ_ স্বর্গষাত্র! । ইচ্ছাদেবীর উদ্ধার ও অন্থশোচনা-_ন্বরগযাআর 


যে জন, পশুর সম পতিত সে ভবে, 
জষ্টাচারে দেবগণ হীনবীধ্য, তেই, 
নিপতিত মৃতপ্রায় দানবসমরে, 
সতীর প্রার্থন! শুধু রক্ষিছে তা সবে 
এ বিপদে । *- 


পঞ্চশত দেবনারী, পতিত যাদের 


পথে প্রেতপুরী দর্শন-_মধ্যলৌক দর্শন ও স্বর্গে গমন । 


উনবিংশ সর্গ__অভিষেক । 


ভ্ররাধানগর গ্রামে স্বন্দর কুটারে, 
ভূমিষ্ঠ হয়েছে শিশু, জলিছে যেমতি 
স্বতের প্রদীপ ক্র দেবগৃহতলে । 

7 কে জানিত সে সময়ে, এস দেউটা 


+ 


সকলের দেবসভায় 'আগমন-__জ্ঞান-ভাব- 
ইচ্ছার ক্ষমাপ্রার্থনা-_ধর্ম্মরাজ-কর্তৃক জয়ন্ত ও জাহৃবীকে দেবত্বে বরণ_ 
ব্রদ্ের আদেশে দেবগণের মণ্ত্যে আগমন ও রামমোহনের জন্ম এবং অভিষেক । 


দেবগণ ভারতমাতাকে লইয়া! বঙ্গদেশে গিয়া দেখিলেন__ 


© 


বাংল! আখ্যায়িকা-কাব্য ১৪৪ 


ধরি প্রভাকর-প্রভা করিবে উজ্জল 

বঙ্গভূমি, অন্ধকার ঘুচাবে জগতে ? __( ৩০৮ পৃঃ) 
তারতজননী শিশুকে আদর করিয়া আশীর্বাদ করিলেন__ 

বেচে থাক বাছা মোর, করহ উচ্ছল 

মাতৃমুখ, ধরিত্রীর পাঁপছুঃখরাশি 

কর নাশ, মাতৃ-আশা! পুরাও সত্বরে। 

অব্যর্থ ব্ৰক্ষের বাণী হউক সফল 

তোমা হতে এ জগতে, হোক প্রতিষ্ঠিত 

শান্তিরাজ্য, জয় ব্রহ্ম গাউক সকলে। 

দেবতারাও সে সময় জয় ব্রন্ধ জয় রবে আকাশ-বাতাস মুখরিত করিয়া 
তুলিলেন। 

কাব্যটিতে জীবনীকাব্যের ভাবধারায় নৃতন হুর আনিবার চেষ্টা দেখা যায়। 
যদিও ইহ! কবির সার্থক রচনা নহে, তথাপি উনবিংশ শতাব্দীতে ইংরাজী 
শিক্ষার ফলে বাঙ্গালীর মনে যে সত্যের প্রতি আকর্ষণ ও যুক্তির প্রতি ঝৌক 
আসিয়াছিল-_-এই কাব্যে তাহ পরিস্ফুট । 

অমিতান্ভ-_কবি নবীনচজ্ম সেন কৰ্তৃক রচিত ‘অমিতাভ’-কাব্যটি 
১৮৯৫ খ্রীষ্টাব্দে প্রকাশিত হয়। কাবাটির কয়েকটি অধ্যায় ‘জন্মভূমি’ নামক 
মাসিক পত্রিকায় বাহির হইয়াছিল কৰি গ্রন্থটি স্বন্ধে ‘অমিতাভ’ শিরোনামায় 
লিখিয়াছেন_ 

“এ কাব্যখানির প্রণয়ন সম্বন্ধে আমি পূর্বববন্তী গ্রন্থকারদের কাছে 
বিশেষরূপে ঝ্রণী। তবে তাহারা প্রায় সকলেই বুদ্ধদেবকে অল্লাধিক 
অতিমাহুষিকভাবে চিত্রিত করিযাছেন। আমি যথাসাধ্য তাহাকে মানবিক 
ভাবাপন্ন করিতে যত্ব করিয়াছি । এ অবতারদিগকে মাহুযিকভাবে দেখিলে 
যেন আমার হৃদয় অধিক প্রীতিলাভ করে, তাহাদিগকে অধিক আমাদের 
আপনার বলিয়া বোধ হয়। বুদ্ধদেবের ধর্শ্মও সম্পূর্ণরূপে দর্শনমূলক । 
অতএব তাহাকে অতিমানুধিকভাবে চিত্রিত করিবার প্রয়োজন বিশেষ 
নাই ৷” 

“অমিতাভ’-কাব্যে বুহ্ধদেবের জন্ম হুইতে মৃত্যু পর্য্যন্ত বণিত হইয়াছে এবং 
তাহার পশ্চাৎপটভূমিকায় দেখান হইয়াছে যে মানবের ছুঃখ বৈকুষ্ঠে বিষ্ণুকে 


১৪৮ বাংলা আখ্যায়িকা-কাব্য 
বিচলিত করিলে ছুহখার্ নর-নারীকে উদ্ধার করিবার জন্য তিনি ধরাধামে 
অবতীর্ণ হইবার বাসনা প্রকাশ করেন । 

কাব্যের মধ্যে কোথাও বুদ্ধদেবকে অবতাররূপে অক্ষিত না করিলেও প্রথম 
_ “অবতার”নামক অধ্যায়ে কবির 'অবতারের পরিকল্পনাই পরিস্ফুট হইয়াছে 
"এবং এই ধারণাই পাঠকের মনে সর্বক্ষণ জাগরিত থাকে । তাহা ছাড়! অনেক 
অলৌকিক ঘটনার সমাবেশও কাব্যে দৃষ্ট হয়। অবস্তয মহামানবের জীবনে 
অসাধারণ ঘটনা! সংঘটিত হওয়া হস্সতো অসম্ভব নয় । 

উনবিংশ শতাব্দীর শেষাদ্ধে রচিত জীবনীকাব্যগুলির মধ্যে এই কাব্যটিকে 
শ্রেষ্ঠ স্থান দেওয়া চলে । ভাবে, ভাবায়, ছন্দে, বর্ণনায়, ঘটনা-সন্গিবেশে এবং 
তত্ব-ব্যাখ্যায় কাব্যটি সত্যই প্রশংসনীয় । বুদ্ধদেবের জীবনের স্কত্র কষত্র ঘটনা 
বর্ণনার মধ্যেও কবি বুদ্ধদেবের যে অস্তন্বন্ব, যে করুণাবোধ, যে মহাস্থভবতা 
ফুটাইয়া তুলিয়াছেন তাহা! মুগ্ধকর ও রসন্বদ্ধ। বর্ণনা কোথাও বিবৃতিমাত্র 
হয় নাই । কবির উপলন্ধিই যেন কাব্যে মৃষ্টি গ্রহণ করিয়াছে । 

বুদ্ধদেবের জীবনে নর-নারীর নিমিত্ত যে বেদনা-বোধ জাগরিত হুইয়া 
তাহাকে ত্যাগের পথে ও তপস্কার পথে লইয়া গিয়াছিল তাহার মূলে 
কৰি যেমন অবতারের কল্পনা আনিয়াছেন তেমনি তাহার মাতা মহামায়ার 
অন্তরেও জগতের দুঃখে ব্যাকুলত! প্রদর্শন করিয়! বাস্তব কারণ দেখাইবার 
চেষ্ট। করিয়াছেন। বুদ্ধদেবের জন্মেরও পূর্ক্দে তাহার মাতার অবস্থা বিবৃত 
হইস্সাছে। 


নিত হইতেন এবং অন্যমনক্ক হইয়া পড়িতেন। বেদনা-সন্বদ্ধে কোন জ্ঞান 
তখনও তাহার হৃদয়ে ছিল না-_-তথাপি অজ্ঞাতে তাহার অন্তর আলোড়িত 
৯ ্ ক ll 


৩ 


৫ 


© 


বাংলা আখ্যারনিকা-কাব্য .. ১৪৯ 


জগতের দুঃখ কিছু কুমার ত নাহি জানে, 
দেখে নাই, শুনে নাই, ভাবে নাই মনে, 
তথাপি হৃদয়ে ধীরে, ত্রিদিব করুণা-উৎ্স 

হইতেছে সঞ্চারিত অঙ্গাতে কেমন ।__ ( ২য় সং, ১৫ পৃঃ) :+. 
তারপর দেবদত্ত-কর্কৃক তীরবিদ্ধ হংসকে দেখিয়া তাহার হৃদয়ে প্রথম ব্যথা 
সম্বন্ধে জ্ঞান সঞ্চারিত হইল এবং হলোৎসবে তাহাই পরিবন্ধিত হইয়া তাহাকে . 
ধ্যানে নিমগ্ন করে। মহামানবের মনন্তত্বের এইভাবে স্তরে স্তরে বিগ্নেষণ করিয়া 
কৰি অত্যন্ত নৈপুণ্যের পরিচয় দিয়াছেন এবং বুদ্ধদেবকে পৃথিবীর মাম্থযরূপে 
জীবন্ত করিয়! তুলিয়াছেন। 

বিবাহের পূর্ব তাহার মনে অস্তদ্বন্দ আসিল। তিনি পিতার নিকট সাত 

দিনের সময় লইয়া অনেক চিন্তা করিলেন। বিবাহ করিলে মায়ার বন্ধন 
আসিয়! পড়িবে, দুঃখ বাড়িবে। বিবাহ ন! করিলে পিতামাতা দুঃখ পাইবেন। 
তাহা ছাড়া মায়ার মধ্যে আবদ্ধ থাকিয়াও নির্বিকার থাকিবার সাধন! করাই 
তো প্রয়োজন । তিনি অবশেষে স্থির করিলেন 

বিকার-সমূত্রে ডুবি রব নির্বিকার, 

পক্ধ্জ পক্ষেই বাড়ে, জলে শোভে আর । 

পুর্ব মহাজনগণ ছিলেন সংসারে 

অনাসক্ত অগ্নিদেব যেমতি অঙ্গারে । -_( ২য় সং, ২৭ পৃঃ) 
তিনি সৰ্ব্গুণসম্পন্না কন্যার সন্ধানের নিমিত্ত পিতাকে অহুরোধ জানাইলেন। 
পিতা এরূপ কন্তা। দুল্'ভ ভাবিয়া একদিন অশোকভাগ্ড উৎসবের ব্যবস্থা 
করিলেন। স্থির হুইল শাক্য কুমারীগণকে সিদ্ধার্থ একটি করিয়া! অশোকভা গড 
দান করিবেন। উৎসবের দিন এরূপ দান করিতে করিতে হঠাৎ গোপা-নামী 
বালিকার প্রতি সিদ্ধার্থের দৃষ্টি নিবন্ধ হইল-_েন পূর্বক স্মৃতি তাহার মনে 
উদ্দিত হইতে লাগিল। তিনি গোপার আঙ্গুলে নিজ অঙ্গুরী পরাইয়া দিলেন । 


আভরণহীন কর দেখি আপনার ।-_( ২য় সং, ৩১ পৃহ) 


১১5 বাংল! আখ্যাক্সিকা-কাব্য 
গোপাকে বিবাহ করিয়া সিদ্ধার্থ আনন্দলাভ করিলেন । তাহাদের নিমিত্ত 
প্রমোদ-প্রাসাদ নিশ্মিত হইল। সিদ্ধার্থ বৈরাগ্যের চিন্তা বিশ্বত হইলেন। 
কিন্ত একদিন রাত্রে কক্ষান্তরে এক সথীর বীশরীধ্বনি তাহার মনে বেদনার 
ঝঙ্কার তুলিল এবং সত্যের সন্ধানলাভ করিবার জন্ত তিনি ব্যাকুলতা অনুভব 
করিতে লাগিলেন । সিদ্ধার্থের মনে ভাবাস্তর আনিতে বাশরীধ্বনির অবতারণা 
কবির বাস্তবদৃষ্টি ও স্স্ম-রসবোধের পরিচয় দেয় । 
সিদ্ধার্থের মনে ব্যাকুলতা জাগিল কিন্ত দ্বন্দ ঘুচিল না। জগতের দুঃখ 
দূর করিবার নিমিত্ত প্রিয় পরিজনদের মনে ব্যথা দিতে তাহার দরদী হৃদয় 
বেদনা! অন্থভব করিতে লাগিল । অতঃপর পুত্রের জন্ম সংবাদ নৃতন মায়ার 
বন্ধনের আশঙ্কা তাহার মনে জাগাইল এবং পুঅসুখ দর্শন করিয়| তিনি এই 
বন্ধনকে দৃঢ়তররূপে অনুভব করিলেন__ 
সুবর্ণ সংসার পাত্রে জীবন্ত অমৃত 
সিদ্ধার্থ দেখিল! যেন, হৃদয় তাহার 
করি আকবিত, করি প্রাবিত, কম্পিত। ( ২য় সং, ৫র পৃঃ) 
তিনি সেই রাতেই সংসারত্যাগ করিবার সঙ্কল্প গ্রহণ করিয়া পিতার নিকট 
বিদায় প্রার্থনা করিলে পিতা যখন তাহাকে গৃহে থাকিতে কহিলেন এবং 
সিদ্ধার্থের সমস্ত আকাঙ্ষ! পূর্ণ করিবার প্রৃতিজ্ঞ। করিলেন তখন সিদ্ধার্থ 
কহিলেন__ 
রায় যৌবন ফুল যেন না! শুকায় ; 
ব্যাধি যেন কভু নাহি পরশে আমায় ; 
স্বত্যু যেন নাহি আসে নিকটে আমার ; 
পাই সে সম্পদ যাহ! অক্ষয় অপার । _( ২য় সং, ৬৫ পৃঃ ) 
পিতার জ্ঞান-চক্ষু উন্মীলিত হইল । পুত্রের মধ্যে তিনি নারায়ণকে দেখিতে 
পাইলেন। নিজ হৃদয়ের গ্রেহ-ছ্র্ধলতাকে জয় করিয়া জগতের কল্যাণের 
নিমিত্ত এবং পুত্রের আনন্দের নিমিত্ত তিনি গৌতমের কাধ্যে সম্মতি প্রদান 
করিলেন। তাহার চক্ষু দিয়| অশ্রু পড়িতে লাগিল। এই মুহ্ূর্তটিকে কবি 
বর্ণনা! করিয়াছেন 
ঠা এ মুহূর্ত, এই যোগ, এ বিয়োগ আব” 
মানবের কি অনন্ত আশা-পাঁরাবার । __( ২য় সং, ৬৭ পুঃ ) 


© 


বাংলা আখ্যারিকা-কাব্য 
গৃহত্যাগের পূর্ব নিজগৃহে আসিয়া নিক্রিত পন্থী ও পুত্রকে দেখিয়া 
গৌতমের চক্ষে অশ্রু আসিল। সংসারের প্রতি বীতশ্রদ্ধ হইয়! তিনি সন্যাস 
গ্রহণ করেন নাই--মায়া-দয়া-প্রেম ও কারুণ্যের স্রোত তাহাকে সন্গ্যাসের 
পথে সত্য-সন্ধানের নিমিত্ত বাহির করিয়াছে । তাই গৃহত্যাগের পূর্বেও, 
তাহার হৃদয়ে ন্নেহ-প্রেম-গ্রীতি সমভাবেই বিরাজিত ছিল। তাই 
কেবল দুইটি বিন্দু অশ্রু ছুনয়নে 
আসিল, ভাসিল ধীরে, _মাক্সার চরণে 
সিদ্ধ ু্ীতল শেষ উপহার ।--( বয় সং, ৭৪ পচ) 
পুনরায় জগতের বেদন। মূর্ত হইয়া তাহাকে আহ্বান করিতে লাগিল-_ 
চাহিয়া চাহিয়! পন্থী পুত্র সুখ পানে 
হইলেন ধ্যানমগ্ন । শুনিলেন কর্ণে 
জরা ব্যাধি ব্যখিতের ঘোর হাহাকার । 
ঘোর ছুঃখপৃর্ণ ধরা--কত নর নারী, 
কত গোপা, কত শিশু, ব্যাপি ভবিন্যত 
পুড়িতেছে ছুঃখানলে, দেখিল! নয়নে ।-__ ( ২য় সং, ৭৫ পৃঃ) 
সিদ্ধার্থ চলিয়া যাইবার পর রাজ্যের সকলে সাত দিন অন্রজল ত্যাগ 
করিয়া রহিল। শুদ্ধোদন নিশ্চল অভিভ্ত-_গৌতমী অচেতন_-গোপা 
জানহারা ৷ অশ্বরক্ষকের সুখে সিদ্ধার্থের সন্্যাস-গ্রহণের সংবাদ পাইয়। গোপা! , 
নিজ কেশ কর্তন করিয়। সন্যাপিনী-বেশ ধারণ করিলেন এবং ব্যথিত গৌতমীকে 
কহিলেন 


আমি ক্ষুত্র নারী, আমার সন্যাস 
তাহার চরণ তরে ।-( ২য় সং, ৯৪ পৃঃ) 
ইহা সিদ্ধার্থের পত্ঠীর উপযুক্ত কথা । 
সন্যাসের পথে গিয়াও প্রথমেই সিদ্ধার্থ সব ভ্রান্তিমুক্ত হইতে পারেন নাই। 
প্রথমে বৈশালীনগরে আরাড়কালাম খ্বির নিকট শাস্ত্র শিক্ষা করিলেন-_কিন্ত 
তাহার মধ্যে পথ দেখিতে পাইলেন না। অনেকদিন ভ্রমণ করিয়া ও চিন্তা 
করিয়া তাহার মনে হইল 


১৫২ বাংল আখ্যায়িকা-কাব্য 


কেমনে পাইব জ্ঞান কেমনে পাইব অগ্নি 
শুদ্ধ কাষে শুদ্ধ কাষ্ঠ না করি ঘর্ষণ 
শু দেহে শুদ্ধ মন করি যদি সংঘর্ষণ 
. তবে বুঝি জ্ঞান অগ্নি পাব দরশন । 
ছয় বংসর তপস্থা। করিলেন--অনেক জ্ঞান লাভ করিলেন-_কিন্ত সিদ্ধিলাভ 
হুইল না। শরীর কু ও লীর্ণশ্ণ। নানারূপ ছলনা, নানারূপ বিভীষিকা! 
আসিয়া তীহাকে ভয় দেখাইবার চেষ্টা করিতে লাগিল । ব্যর্থতায় তিনি নিরাশ 
হইয়া! পড়িলেন এবং বুঝিলেন দেহকে উপেক্ষা করিয়া, রুগ্ন করিয়া কোন 
সাধনায় সিদ্ধি পাওয়া যায় না। এমন সময় ইন্্রদেব আবিভূতি হইয়া! যেন 
তাহাকে আশ্বাস দিয়া গেলেন । 
এইক্ূপ নিরাশা, ভ্রান্তি ও বিফলতা আনিয়া কৰি সিদ্ধার্থের চরিত্রকে 
অনেকখানি জাগতিক করিয্াছেন ॥ পিদ্ধার্থকে তিনি একেবারেই পূর্ণমানব- 
বূপে অস্কিত করেন নাই। তাহার জীবনে কৰি দু:খ আনিয়াছেন, কষ্ট 
আনিয়াছেন, তপস্যা! আনিয়াছেন এবং পধ্যাযক্রমে তাহার সিক্ষির পথে অগ্রগতি 
প্রদর্শন করিয়াছেন । হুজাতার পায়সার ভক্ষণ করিয়া কয়েকদিনের মধ্যে তিনি 
স্বস্থ হইলেন । অবশেষে পুনরায় ধ্যানমগ্ন হইলেন এবং সত্যজ্ঞান লাভ 
করিলেন । তখন তাহার _ 
হু পুলকে তরিল প্রাণ, পুলকে পূরিত 
হইল শরীর শীর্ণ, পলকে পলকে 
হইতে লাগিল সেই দেহ সৰীবিত । 
বহুক্ষণ এ পুলকে থাকি নিমন্দিত 
অম্বৃত শশাঙ্ক গর্তে, স্থির অবিচল, 
ধীরে ধীরে বুদ্ধদেব মেলিলা নয়ন, 
মেলিলা অরুণ-আখি দিবস যেমন | __( ২য় সং, ১৩৫ পৃঃ) 
॥ - কিন্ত সিদ্ধিলাভ করিয়া সাত দিন সাত রাত আনন্দে মগ্র থাকিবার 
পর তাহার ভাবনা হইল তাহার প্রদশিত পথ কেহই গ্রহণ করিবে না। 
কারণ” 
শ্রুতিজাত কামনার স্রোতে খরতর 
ভাপিছে ভারতভূমি ;---।  _(২য় সং, ১০» পৃঃ) 


© 


বাংল! আখ্যায়িকা-কাব্য ১৫৩ 


তারপর তাহার ধর্প্রচার ও অলৌকিক ঘটনাসমূহের বিবরণ রহিয়াছে। 
পিতা-পুত্র-পত্থী হইতে রাজা বিদ্বিদার ও জ্ঞানহীন, বিত্তহীন জনসাধারণ পর্য্যন্ত 
সকলেই তাহার শিশ্যাত্ব গ্রহণ করিলেন। চগ্ডালের প্রদত্ত মাংসান্ন ভোজন 
করিয়া মৃত্যুমুখে পতিত হুইয়াও তিনি ক্ষমা ও দয়ার পরাকাষ্ঠা দেখাইয়া" - 
গিয়াছেন। চণ্ডাল তাহার কর্মের নিমিত্ত পাছে মর্মাহত হয় তাই সিদ্ধার্থ 
আনন্দ-নামক শিশ্যাকে কহিলেন__ 

কহিল1_আনন্দ! দেখ যদি কহে কেহ 

চণ্ডের মাংসারে মৃত্যু ঘটিল আমার, 

পাইবে সে বড় ব্যথা । কহিও চণ্ডেরে_ 

সুজাতার 'অগ্রে বুদ্ধ হইলাম আমি, 

লভিলাম নিরবাণ অন্রেতে তাহার । _( ২য় সং, ১৮২ পৃঃ ) 

কাবাটি_-অবতার, শুভজন্ম, ভবিস্াৎ__এইভাবে পরিচ্ছেদে ভাগ করিয়া 

রচিত। ইহাতে পয়ার, ভ্রিপদী, চৌপদী ও অমিত্রাক্ষর ছন্দ এবং কথ গ ক 
রূপে অস্তপদের মিল দৃষ্ট হয়। 

অস্বতান্ভ__“অম্ৃতাভ' কাব্যটি নবীনচন্দ্র সেনের সর্বশেষ রচনা । তিনি 
১৯০০ খ্রীষ্টাব্দে ইহ! প্রণয়ন করিতে আরম্ভ করেন এবং ১৯০৮ খ্রীষ্টাব্দে শেষ 
সর্গটি লেখেন। ইহা! তাহার অসমাপ্ত কাব্য । হীরেক্দ্রনাথ দন্জ মহাশয় ভূমিকায়, 
_লিখিয়াছেন__ 

“ফলত: অমৃতাতের অনেকস্থলে অমিয় নিমাই চরিতের প্রভাব লক্ষিত হয়। 
অমৃতাতের ঘটনা-সংস্থান ও বাকা-বিন্যাস বিষয়ে নবীনবাবু স্থানে স্থানে শিশির- 
বাবুর নিকট খনী। কিন্ত সর্বত্রই কবিত্ব তাহার নিজন্ব ।--------- 

“তাহার এক নিকট আত্মীয়ার শ্ব ধারণা এই যে চৈতন্যলীলাই তাহার 
শেষ কাব্য । এই কাব্য সমাপ্তির সহিত তাহার জীবনও সমাপ্ত হুইবে। সেই 
ধারণার অন্থরোধে তিনি ধীরে ধীরে কাব্য রচন! করিতেছিলেন।” 

আত্মীয়ার ধারণাই সত্য হইয়াছিল । এই কাব্য লিখিতে লিখিতেই কৰি 
ইহধাম ত্যাগ করেন। 

কবি স্থচনায় এই কাব্যটি রচনার উদ্দেশ্য সম্বন্ধে লিখিয়াছেন_“তিনি সেই 
কাতর আবাহন বণ করিয়া ৪** বৎসর পূর্বে নবস্ধীপে অমৃতাভ শরীক্বষষচৈতন্য 
রূপে অবতীর্ণ হইয়া প্রেম-ভাগীরখীর প্রবল বন্যায় এই বঙ্গদেশ প্লাবিত 


১৫৪. বাংলা আখ্যায়িকা-কাব্য 


করিয়াছিলেন। তাহার সেই প্রেমের বিন্দুয়াত্রের জন্য পিপাসায় আকুল হইয়া 
আমি এই অস্বতাভ প্রণয়ন করিলাম |” 
কাব্যটিতে প্রথম ‘আবাহন’ নামক একটি অধ্যায় রহিয়াছে। ইহাতে ত্রজ- 
গোপীগণ, রাধিকা, রাখালগণ, মাতা যশোদা ও পিত! নন্দ সকলেই গান করিয়া 
ক্ররিয়া রুষ্কে আহ্বান করিতেছেন । কৃষ্ণ তাহাদের সন্মুখে আবিভূ্ত হইলেন, 
রাধিকা তাহার চরণে পতিত হইয়| পৃথিবীর দুঃখ হরণ করিবার অনুরোধ 
জানাইলে তিনি রাধিকাকে তুলিয়া কহিলেন__ 
প্রেমময়ি ! আরাধিকা রাধিকা আমার । 
কাদে প্রাণ যুগে যুগে এরূপে তোমার 
মানবের মহা! দুঃখে । করুণ! উচ্ছৃত 
নব ধৰ্ম্ম ভাগীরখী হয় প্রবাহিত 
যুগে যুগে ; করুণার এই আকর্ষণে 
লতি জন্ম যুগে যুগে তব আবাহনে । 
(ক্স সং, আবাহন, ৬ পৃঃ) 
তারপর তাঙ্িকের বামাচার, শুক্ক মায়াবাদ প্রভৃতি হার! সংসার মরুময় 
হইয়াছে কহিয়! তিনি নবদ্বীপে ভক্তি-ন্রোত প্রবাহিত করিবার বাসন! প্রকাশ 
করিলেন 
অবতরি এইবার জাহ্নৰীর তীরে, 
ভাসাইব ধরাতল প্রেম অস্রনীরে । 
কীদাইন্থ ছ্বাপরেতে ; কাদিব এবার ; , 
ছুই নেজ্রে প্রেমগঙ্গ! বহিবে আমার । 
(হয় সং, আবাহন, ৮ পৃঃ) 
এই-সকল বলিয়া নারায়ণ রাধিকাকে বক্ষে ধারণ করিলে_ 
হইল যুগল এক অঙ্গ পরিণত 
সলিলে সলিল, দীপে দীপশিখা মত । 
কিবা গৌর-হরি রূপ ! নেত্রে প্রেমধারা, 
করে দণ্ড কমণ্ডলু, প্রেমে আত্মহারা । 
(২য় সং, আবাহন, ১* পৃঃ), 
এই ‘আবাহন’ সর্গে প্কষ্ণের আবির্ভাবের চিত্রটি সুন্দরভাবে ব্যক্ত হইয়াছে। 


© 


বাংলা আখ্যারিকা-কাব্য ১৫৫ 


প্রথম সর্গ_অবতরণ। 
দোল পূণিম! ৷ নবদ্বীপে চারিদিকে রডের ছড়াছড়ি । 
আবির কুঙ্কুমে রঞ্জিত সৈকত 
রঞ্জিত জাহ্নবী-জল 
নগরবাসীর হৃদয় আনন্দে 
আবির কুস্কমোজ্জল । _( ১২ পৃঃ) 
পত্ডিতগণ শান্দ ব্যাখা করিতেছেন-_ছাত্রগণ জ্ঞান আহরণ করিতেছেন ॥ 
কবি আক্ষেপ করিয়া কহিতেছেন__ 
যায় ভক্তি গঙ্গা পতিতপাবনী " 
বহিয়া শীতল ধারা, 
তৃষিত মানব দেখে না তাহাকে 
শুদ্ধ শাস্তে দিশাহারা । (১৭ পৃঃ) 
এমন সময় আচার্য্য অদ্বৈত তাহার শিশ্ববন্দ লইয়া “হরিবোল হরি” বলিয়া 
নারায়ণকে আহ্বান করিতে লাগিলেন । 


দ্বিতীয় সর্গ__শৈশব-লীলা । 
সেই পূণিমার রাত্রে নিমাই জন্ম গ্রহণ করিলেন। জন্মাবধিই তাহার 
মধ্যে অলৌকিকত্বের প্রকাশ_ 
কাদিতেছে শিশু, কহু হরিনাম, 
কি বিস্ময় শিশু হইয়! নীরব, 
চাহি শৃন্তপানে রহে আত্মহারা, 
যেন মবৃগশিশু শুনি বংশীবব। _-(২২ পৃঃ) 
বালক গৌরাঙ্গের দৌরাত্যযে সকলে অস্থির এবং মাতাপিতার নিকট 
তাহার বিরুদ্ধে অভিযোগের শেষ নাই ॥ কিন্ত কেহই তাহাকে শান্ত করিতে 
সমর্থ হন না । সকলকে তিনি হরিনাম কহিতে বলেন এবং তাহার কথা 
না শুনিলে যথেচ্ছ অত্যাচার করেন। তীহার একটি দল জুটি গেল এবং 
সারাদিন তাহারা হরিনামে পাড়া মাতাইয়া রাখিতেন ॥ 
তৃতীয় সর্গ__বিশ্বন্ধপ । 
নবদ্বীপে পশুবলি এবং ধর্শ্মের নামে অনাচার দেখিয়া! বিশ্বরূপের হৃদয় ' 
কদিয়া উঠে। তিনি অন্ত আচাৰ্য্যের গৃহে হরিনাম-গীতে যোগদান করেন 


১৫৬ বাংলা আখ্যাস্সিকা-কাব্য 


“এবং নিমাই-এর জন্য মাঝে মাঝে চিন্তা করেন। তারপর সংসারের কল্যাণের 
নিমিত্ত তিনি গৃহত্যাগ করিয়া সন্যাস গ্রহণ করিলেন । 

চতুর্থ সর্গ_উপনয়ন ৷ 

বিশ্বরূপের অদর্শনে নিমাই-এর কাতরতা এবং অচৈতন্য অবস্থায় বিশ্বরূপকে 
দর্শন এবং সংসার ত্যাগোর আহ্বান শ্রবণ ও নিমাই-কতত্ব ক পিতামাতাকে 
ছাড়িয়| যাইতে অস্বীরুতি। নিমাই-এর নবম বৎসরে উপনয়ন ও জ্ঞান-দৃষ্টির 
উন্মেষ _অজ্ঞান জগন্নাথ মিশ্র কর্তৃক পুত্রের ভবিষ্যৎ জীবনে সন্গ্যাস গ্রহণের 
চিত্র দর্শন ও মনোবেদন1-__জগন্াথ মিত্রের মৃত্যু--নিমাই-এর শোক । 

পঞ্চম সর্গ_-চঞ্চল পত্ডিত। 

নিমাই দুখে অভিভূত হুইয়! কিছুদিন শান্ত হইয়া রহিলেন 

হাসির জ্যোংস্গা মাথা ক্রীড়ার হিল্লোল 
লুকাইল, লুকাইল কৌতুক কজোল। __(৫৭ পৃঃ) 

তিনি অগাধ পাত্ডিতালাত করেন এবং একটি স্যায়শাস্বের গ্রন্থ রচনা 
করেন। কিন্ত সহপাঠী রঘুনাথের দুঃখের কথা শুনিয়া তিনি তাহা! গঙ্গাগতে 
নিক্ষেপ করেন। পুনরায় লিমাই-এর দৌরাত্ম্য আরম্ভ হইল। মুকুন্দ, জীবাস, 
শ্রীধর প্রভৃতিকে তিনি উত্তাক্ত করিতে লাগিলেন। কাশ্মীরের দিথিজয়ী 
পণ্ডিত কেশবকে তিনি কাব্যশাস্ত্রের বিচারে চমত্কুত করেন। তারপর 
পিতৃস্থান শ্রীহট্রে গিয়া! নিমাই পূর্বাবঙ্গে নবধর্শ্ম প্রচার করিতে লাগিলেন। 
সেখানে সকলে তাহার ভক্তিধর্শ্মে প্রভাবান্বিত হুইয়! পড়িলেন। গৃহে ফিরিয়া 
আসিলে শুনিলেন তাহার পত্নী লক্ষ্মীর মৃত্যু হইয়াছে । মাতাকে নিমাই সাস্বন। 
দিলেন । 

যষ্ঠ সর্গ_ পূর্ববরাগ । 

বালিকা বিষ্ণুপ্রিয়া প্রত্যহ গঙ্গাস্থান করেন এবং HE প্রণাম 
করেন । শচীমাতার হৃদয়ে তাহার প্রতি ন্েহ জাগে । এদিকে নিমাই হরিনাম 
লইয়া! মাতিয়া উঠেন এবং সঙ্গিগণ শ্ব স্ব কল্পনা অন্যায়ী তাহার ভিতর আরাধ্য 
দেবতার প্রতিমূষ্টি দেখিতে পান। 

সপ্তম সর্গ_মহাপ্রকাশ । 

নিমাই-এর ভক্তি দিন দিন অধিকতররূপে প্রকটিত হইতে লাগিল এবং 


© 


বাংলা আখ্যায়িকা-কাব্য ১৫৭ 


প্রভৃতি কর্তৃক ভগবৎ কুপালাভ এবং নিমাই-এর ভিতর দেবতার প্রকাশ 
দৃষ্ট হইল। 

অষ্টম সর্গ__ভাবাবেশ । 

ভাবাবেশে নিমাই-এর চক্ষু দিয়া অশ্ বধিত হয়। সকলে উন্মাদ রোগ 
বলিয়া! ওুষধের ব্যবস্থা করেন। শ্রীবাস সকলের ভ্রম সংশোধন করেন । 
প্রবাসের আঙ্গিনায় প্রথম কীর্্নের আরম্ভ । পুণুরীক বিদ্যানিখির বাহ 
সঙ্জার পশ্চাতে ভক্ত হৃদয়ের সন্ধান পাইয়া গদাধরের ভ্রান্তি দূর । নিতাই- 
এর প্রত্যাবর্তন এবং ভারতের বিভিন্ন স্থানে ধর্দহীনতা ও ভক্তিহীনতাক্স 
আক্ষেপ । 

মাতার সহিত নিতাই-এর সাক্ষাৎ। - মাতা-কর্তৃক নিতাইকে গৃহে থাকিয়া 
সংসারধশ্থ করিতে উপদেশ দান। তাহার ইচ্ছা 


কর সংকীন্ধন, প্রেমে নাচ ছুই ভাই 

নিমাই নিতাই মোর কানাই বলাই । 

দিয়! হরিনাম কর জীবের উদ্ধার, 

ততোধিক ধশ্দ বাপ! কিবা আছে আর। _ (১৪৫ পৃঃ) 
নিতাই-এর মাতার বাক্যে সম্মতিদান । + 


নবম সর্গ__পাষগু। 
কুন্মিনী-হরণ পালায় নিমাই-এর রুক্মিণীর ভূমিকায় অভিনয় ও ভাবাবেশ-__ 
নিতাই ও হরিদাসকে গৃহে গৃহে হরিনাম বিতরণের নিমিত্ত প্রেরণ_জগাই- 
মাধাই-কর্থৃক উভয়ে অন্থধাবিত ও বিপর্ধান্ত-_পণ্ডিতগণ-কত্তৃক কাজির নিকট 
নালিশ__নিমাই-কতুক পরদিবসে নগরসংকীর্দ্ীনের আদেশ । 
দশম সর্গ__পতিতোদ্ধার । 
নগর-সংকীর্তন-_জগাই-মাধাই উদ্ধার-_কাঁজির পরিবর্তন । জগাই- 
মাখাই-হৃদয়ের পরিবর্তন কবি হুন্দর বর্ণনা করিয়াছেন__ 
ধীরে ধীরে গোধূলি আকাশে 
ফুটিছে নক্ষত্র ক্থুত সমুজ্দল ? 
পাপীর হৃদয়ে সঞ্চারি গোধূলি 
ফুটিছে পুণ্যের নক্ষত্র নিশ্বল। -_( ১৮৫ পৃঃ) 


একাদশ সর্গ__সঙ্গ্যাস সঙ্গ । 
পত্ডিতগণের মধ্যে মহাক্রোধ উদ্দীপ্ত হইল । তাহারা নিমাই-এর অনিষ্ট 
চিন্তা করিতে লাগিলেন । তাহাতে_ 
উঠিল কি দেশব্যাপী ঘোরতর কোলাহল, 
জলিল ভীষণ বেগে সামাজিক দাবানল । _-( ২৯৬ পৃঃ) 
শিশ্তগণ অত্যাচারিত হইয়া নিষাই-এর নিকট আসিলে তাহাদের দুঃখে 
নিমাই অত্যন্ত দুঃখিত হইলেন এবং সন্যাস গ্রহণ করিবার সন্কল্প করিলেন। 
কেহই তাহাকে নক্বল্পচ্চত করিতে পারিল না। 
7 দ্বাদশ সর্গ__বিদায়। 
শচীমাতা৷ সন্যাসের সক্কল্প লোক-পরস্পরায় শুনিলেন, নিমাই গৃহে ফিরিলে 
তিনি দুঃখিতচিত্তে ব্যাক্ুলভাবে কহিলেন _ 
তোর মুখ চাহি আছি শুধু বাচি, 
তোর নেহ অনুরাগে । 
দুটো দিন আর থাক বুকে বাপ ! 
জননী এ ভিক্ষা মাগে। (২২১ পৃঃ) 
নিমাই জননীর এই কাতরতা। সহ করিতে না! পারিয়া মায়ের নিকট কথা 
দিলেন__ 
না দিলে বিদায় প্রসন্ন বদনে 
লব না সন্্যাসত্রত। (২২২ পৃঃ) 
কাব্যটিতে,্মবতারবাদ তো আছেই, তাহার সহিত কবি-হৃদয়ের উচ্ছাসে 
ও আবেগে কাব্যটি পূর্ণ। অলৌকিক ঘটনাবলী স্থান পাইলেও কাব্যটি 
অনেকখানি জীবন্ত ॥ চরিত-কাব্য অপেক্ষা পৌরাণিক কাব্য হিসাবে ইহার 
স্থান নির্দিষ্ট করিলেই যেন বেশী যুক্তিসঙ্গত হয় । ভাব-ভাষা-ছন্দ সুন্দর । তবে 


কাব্যে ত্রিপদী, চৌপদী ও পয়ার ছন্দ ব্যবহৃত হইয়াছে। স্থানে স্থানে 
ক থ খ ক এবং ক খ গ খ রূপে অন্তপদের মিল লক্ষিত হয়। 


© 


ভুতু পপৰ্রিচেছেদ্ছ 
ইতিহাসাশ্রিত বা দেশপ্রেমমুখ্য আথ্যায়িকা-কাব্য 


ইতিহাসাশ্রিত বা দেশপ্রেমমূখ্য কাব্যগুলি উনবিংশ শতাব্দীর শেষাদ্ধের 
বিশেষ স্থষ্টি। ইহার পূর্বের বিভিন্ন কাব্যের মধ্যে ইতিহাসকে আমর! বিক্ষিপ্র- 
ভাবে পাই এবং ছই-চারিখানি এঁতিহাসিক কাব্য যাহা রচিত হইয়াছিল 
্রাহারও মধ্যে এতিহাসিক তথ্য ব্যতীত আর কিছুই দৃষ্ট হয় না। এস্বুগে 
ইতিহাসাশ্রিত কাব্যগুলি রচনার পশ্চাতে যে জাতীয়তাবোধ, যে শ্বজাতি- 
প্রীতি এবং স্বদেশপ্রেম আত্মপ্রকাশ করে পূর্ববর্তী কোন কাব্যে তাহা পাওয়া 
যায় না। ইহার! ইংরাজী শিক্ষার ফল। স্বদেশের অতীত গৌরব ও এঁতিহকে 
পুনরুজ্জীবিত করিয়! দেশবাসীর মণ্মমূলে স্থাপন করিবার উদ্দেশ্য লইয়াই এই 
কাব্যগুলি রচিত হইয়াছিল। কবিবর রঙ্গলাল এই বিষয়ে প্রথম অগ্রণী । 
‘পদ্মিনী উপাখ্যানে'র ভূমিকায় তিনি লিখিয়াছেন_ 

“১৯৫৬ বঙ্গাব্দের বৈশাখ মাসে একদ। বীটন সমাজের নিয়মিত অধিবেশনে 
কোন কোন সভ্য বাঙ্গালা কবিতার অপকরষ্টতা প্রদর্শন করেন । কোন মহাশয় 
সাহসপূর্বক এরূপও বলিয়াছেন যে বাঙ্গালীর! বহুকাল পর্য্যন্ত পরাধীনতা 
শৃঙ্খলে বদ্ধ থাকাতে তাহাদিগের মধ্যে প্ররুত কবি কেহই জন্মগ্রহণ করেন 
নাই... আমি উক্ত মহাশয়দিগের অযুক্তি নিরসন নিমিত্ত সভায় এক 
প্রবন্ধ পাঠ করি, তাহা পুস্তকাকারে নিবন্ধ হইয়! প্রচার পাইলে অনেক 
অন্ুগ্রাহক মহাশয় আমার প্রতি বিশেষ সন্তোষ প্রকাশ করেন। বিশেষতঃ 
লেখকদিগের পরমবন্ধু রঙ্গপুরেব অস্তঃপাঁতী কুণ্ডীর প্রসিদ্ধ তুম্যধিকারী মৃত 
বাবু কালীচন্দ্র রায় চৌধুরী উক্ত প্রবন্ধ পাঠান্ডে আমাকে যে পত্র লেখেন, 


তন্মধ্যে এই আক্ষেপোক্তি করিয়াছিলেন__ 
আধুনিক যুবাজনে স্বদেশীয় কবিগণে, 
৮ স্বণা করে নাহি সহে প্রাণে। 
বাঙ্গালীর মনংপদ্ম, কবিতা হুধার সম্প, 


এই মাত্র রাখহে প্রমাণে ।” 


৮০ বাংলা আখ্যায়িকা-কাব্য 


এই বিবরণ পাঠ করিয়। ইহাই স্পষ্টভাবে প্রতীয়মান হয় যে কবিবর রঙ্গ- 
লালের হৃদয়ে যে দেশপ্রীতি ও জাতীয়তাবোধ ছিল তাহাই তাহাকে বিদেশীয়ের 
উক্তির প্রতিবাদ করিতে অন্প্রেরণা দিয়াছিল এবং পরে এ একই কারণে 
তিনি কালীচন্দ্র রায় চৌধুরী কর্তৃক অনুরুদ্ধ হইয় স্বদেশের গৌরবের ইতিহাস 
ও কাহিনীকে অবলম্বন করিয়| তাহার স্বদেশ্প্রীতির পুণ্যধারা প্রবাহিত 
করেন। বাংলা উপন্যাস-সাহিত্যে বস্কিমচন্দ্রের যে স্থান, বাংল! অমিত্রাক্ষর ছন্দ 
প্রবর্তন করিয়া মাইকেল মধুস্থদন যে সম্মানের যোগ্য, বাংলা কাব্যে স্বাদেশিক- 
তার প্রাণ-প্রতিষ্ঠা করিয়া রঙ্গলালও সেই গৌরবের অধিকারী ৷ বন্ধিম ও 
মাইকেলের স্যায় রঙ্গলালের প্রতিভা ছিল না সত্য কিন্ত বাংল! কাব্যধারায় 
একটি নৃতন পথ-প্রদর্শকের সম্মান তাহাকেই দিতে হয়। তিনি বাংলা 
কাব্যের গতিপথকে বীরত্বব্যগ্রক রোমান্সের পথে চালিত করিয়া একটা 
গতি ও শক্তি দান করিয়াছিলেন । বাংল! কাব্য যখন গতাঙ্গগতিকতার 
আবর্্ধে এবং আদিরসাত্মক কাহিনীর পদ্ধিলতায় র্ধন্সোত ' রঙ্গলাল তখন 
নৃতন প্রাণন্রোত আনিয়া সেই পক্ষিলতা ও আবিলতা দূর করেন। 
পরবর্তী কৰিগণের উপর তাহার প্রবন্িত এই ধারা যথেষ্ট প্রভাব 
বিস্তার করিয়াছিল । তিনি ‘পশ্মিনী-উপাখ্যানে’র-ভিতর যে উৎসের সন্ধান 
দিয়াছিলেন তাহ! হইতেই হেমচজ্ছ ও নবীনচন্দ্রের শঙ্খনিনাদে ভাগীরখীর 
ন্যায় দু-কুল প্রাবিত করিয়া কাব্য-প্রবাহ আসিয়! মৃত গতান্ুগতিকতার বালুচর 
হইতে. বাংলা-কাব্যকে মুক্তিদান করিয়াছিল এবং মহাসাগরের আহ্বান 
শুনাইয়াছিল। যদিও আজ হেমচন্দ্ৰ ও নবীনচন্দ্রের প্রভাব লুপ্ত হইয়াছে 
তথাপি ইহাও অন্বীকার করা! যায় ন! যে তাহাদের সমসাময়িক যুগ তাহাদের 
কাব্য হার! অভিভূত ও অনুপ্রাণিত হইয়াছিল। বর্তমান যুগে রবীন্দ্রনাথের 
বিশালতর ও বৃহত্তর প্রতিভার স্ষ্ট প্রবাহের নিকট সকলের “নব ধারা লুপ্ত 
হইয়াছে সত্য কিন্তু রবীকপরব্ যুগে বাংলার কাব্য-সিংহাসনে এবং স্বাদেশিক- 
তার মর্শ্মমূলে তাহারাই উজ্জলভাবে দীপ।মানি ছিলেন । 

স্/বুগের সাহিত্যের অন্তান্ত শাখার স্যার ইতিহাসাশ্রিত কাব্যগুলিও 
ইংরাজী সাহিত্যের নিকট খনী। তখনকার *যুগে খাহারা সত্যিকারের 
সাহিত্যিক ও সাহিত্য-দরদী ছিলেন তাহারা ইংরাজী সাহিত্যের সৌন্দর্য্য ও 
মাধু্ধ্যের ছারা প্রভাবান্থিত হইতেন এবং নিজেদের সাহিত্যে ভাহাকেই ব্ধপ 


© 


বাংলা আখ্যায়িকা-কাব্য ১৬১ 


দান করিতে সচেষ্ট হইতেন। কৰি রঙ্গলালও সেইরূপ স্কট, বায়রন, টমাস মুর 
প্রভৃতি কবিগণ দ্বারা প্রভাবান্বিত হুই্সাছিলেন এবং অকুষ্ঠিতচিতে তাহা 
স্বীকারও-করিক্মাছেন। “পদ্মিনী-উপাখ্যানে”র ভূমিকাতে তিনি লিখিয়াছেন__ 

“কাব্যের স্থানে স্থানে অনেকানেক ইংলণ্ডীয় কবিতার ভাবাকর্ষণ আছে, 
সেই সকল দর্শনে ইংলণ্ডীয় কাব্যামোদীগণ আমাকে ভাবচোর জ্ঞান না করেন, 
আমি ইচ্ছাপূর্ধকই অনেক মনোহর ভাব স্বীয় ভাষায় প্রকাশ করণে চেষ্টা 
পাইয়াছি, যেহেতু তাহা করণের ছুই ফল।” 

এই সময়ে রচিত ইতিহাসাপ্রিত কাব্যগুলিকে পাচ ভাগে বিভক্ত করা যায় 
(১) রাজপুত-বীরব্ু-ব্যঞ্চক, (২) বাঙালীর বীরত্ব-ব্যত্ক, (৩) মহারাষ্ট্রের 
বীরত্ব-ব্যঞ্জক, (৪) বিদেশী বিষয় অবলম্বনে রচিত, (২) কাল্পনিক ও বিবিধ। 

রাতপুত-বীরত্থের কাহিনী লইয়া কৰি রঙ্গলাল কতক রচিত “পদ্দিনী- 
উপাখ্যান’ (১৮৫৮), 'কিশ্মদেবী" (১৮৯২), ‘শূরস্বন্দরী’ (১৮৬৮), এবং ছুর্গাচন্্ 
সান্যল রচিত “মহামোগল কাব্য-__তৃতীয় খণ্ড জয়সিংহ পর্ব (১৮৭৭) পাই । 

“বাঙালীর বীরত্ব লইয়া নবীন চন্দ্র সেন ‘পলাশীর যুদ্ধ'-(১৮৭৭)। শ্যামাচরণ 
মামী ‘সিংহল বিজয়’ (১৮৭২) এবং যোগেঙ্্রনাথ ঘোষ “বজের বীরপুত্র' (১৮৮৪) 
নামক কাব্য রচন! করেন। এ 

মহারাষ্ট্র গৌরব-কাহিনী লিখিতে_ গিয়া! কবিগণ শিবাজীর : অথাথান 
ও শৌধ্যবীর্ঘ। চিত্রিত করিয়াছেন । এইরূপ কাব্য পাওয়া যায় ছুর্গাচজ্ সান্যাল 
রচিত 'মহামোগল কাব্য__২য় খণ্ড-__শিবাজী পর্ব’ (১৮৭৬) এবং খীরেজ্রনাথ 
পাল রচিত “ঘামিনীপ্রভাত' (১৮৭৯)। 

এই সময়ে বিদেশী বিষয় অবলম্বনে রচিত নবীন সেনের শক্িগুপো? ০৮৭৭) 
এবং কালীপ্রসন্গ বন্দ্যোপাধ্যায় রচিত 'লুক্রেশিয়া” (১৮৭৯) পাওয়া যায়। 

কালনিক্ বিষয় অবলম্বন করিয়া কাব্য রচনা করেন হেমজজ্দ্ বন্দেণাপাধ্যায় 
“্ৰীরবাহ-কাব্য’ (১৮১৪), বনোয়ারীলাল বাক্স “জয়াবতী’ (১৮৬৫৭, ললিতমোহন 
ঘোষ “অচলবাসিনী” (১৮৭৫)-কালীকান্ত শিরোমণি “সিন্ধনন্দিনী’ €) এবং 
নবীনচন্দ্র সেন “রঙ্গমতী" (১৮৮*)। রংজেবের চরিত্র লইয়! ছুর্গাচন্্র সান্যাল 
'মহামোগল কাব্য__ প্রথম খণ্ড--শরন্দজেব পর্বব’ (১৮৭৫) রচনা করেন এবং 
উড়িগ্ার ইতিহাস লইয়া রদ্গলাল ‘কাঞ্ধীকাবেরী’ (১৮৭৯) কাব্য লেখেন। 

আদেশের কোন ধারাবাহিক ইতিহাস না খাকাতে এই ইতিহাসা শ্রিত 


১১ by 


১৬২ বাংলা আখ্যাস্সিকা-কাব্য 


কাব্যগুলির বিবয়বন্ত অত্যন্ত সীমাবদ্ধ। টভের রাজস্থান সে-সময় রচিত 
অনেক সাহিত্যকে উপাদান ও তথ্য জোগাইয়াছিল। প্রাচীন প্রচলিত ও 
লৌকিক কাহিনীও কিছু কিছু সাহায্য করিয়াছিল। স্বদেশের গৌরবের 
কাহিনী ও বীরত্বব্যঞ্কক রোমান্স্কে রূপদান করিতে গিয়া কবিগণের দৃষ্টি 
রাজপুত-ইতিহাসের প্রতি অধিকতররূপে আকুষ্ট হইয়াছিল। রাজপুত 
বীরগণের স্বদেশ-নিষ্ঠা, বীরত্ব, ত্যাগ, সততা, স্বজাতিপ্রীতি প্রভৃতি অনেক 
কাব্যেই স্থান লাভ করিয়াছিল এবং স্বদেশবাসীকে দেশপ্রেমে উদ্ধ্ধ 
করিয়াছিল। ইহ! ছাড়া কয়েকটি কাব্যে শিবাজীর সাহস, কৌশল, বুদ্ধিমত্তা, 
দেশপ্রীতি প্রভৃতি চিত্রিত হইয়াছে । কোন কোন কাব্যে কবি বাঙালী বীর 
বিজয়সিংহ ও প্রতাপাদদিত্যের কাহিনী চিত্রিত করিয়! বাংলার গৌরবময় 
ইতিহাসকে ন্ধপ দিবার চেষ্টা করিস্সাছেন। আবার বাঙালীর পরাধীনতার 
কারণ সম্বন্ধে সচেতন করিবার জন্য ‘পলাশীর যুদ্ধ'ও রচিত হুইয়াছে। 
এই কাব্যগুলির মধ্যে লক্ষণীয় এই খে প্রায় সব কাব্যেই মুসলমান-শক্তিকে 
বিরুদ্ধপক্ষে স্থাপন" কর! হুইয়াছে। ইহাদের ভিতর কবিগণ শত্রুপক্ষের 
, অত্যাচার ও বিশ্বাসঘাতকার, চিত্র আকিয়া পাঠকচিত্তে বিরাগ 
জন্মাইবার চেষ্টা করিয়াছেন এবং অপর দিকে হিন্দুদিগের বীরত্ব, সাহসিকতা, 
ম্বায়বোধ, ত্যাগ, নিষ্ঠা ও স্বদেশপ্রেমের জলন্ত দৃষ্টান্ত দিয়! দেশবাসীর হৃদয়ে 
শক্তি-আশা-সাহস সঞ্চারিত করিবার চেষ্ট! করিয়াছেন । স্নেক কবি কল্পিত 
কাহিনী অবলম্বন করিয়াও বিরুদ্ধপক্ষে যবন ও মোগলকে স্থাপন করিয়াছেন ॥... 
শত শত বৎসর ধরিয্সা পরাধীনতার গ্লানি সহ করিয়া বাঙালীর সাজাত্যবোধ 
ও স্বদেশপ্রীতি যখন জাগরিত হইয়াছিল তখন কবিদের দৃষ্টি পড়িয়াছিল 
তাহাদের উপর খীহার। প্রথম ভারতবাসীর স্বাধীনতা হরণ কিয়! ভারতকে 
অশেষ দুঃখকষ্ট ও লাঞ্ছনার ভিতর নিমজ্জিত করিয়াছিল। সকল কাহিনী 
রচনার ভিতর আর একটি সুবিধা হইয়াছিল এই যে সে-সময়কার, সঠিক 
ইতিহাস কোথাও পাওয়া যায় না। যাহা পাওয়া যায় তাহার মধ্যে অনেক 
জনশ্রুতি ও অতিশয়োক্তি বর্তমান । স্তরাং কত্ত ক্ষুদ্র ঘটনাকে অবলম্বন করিয়া 
কবিগণ কল্পনার পক্ষ বিস্তার করিবার স্বর্ণ সুযোগ লাভ করিয়াছিলেন। 
এই ক্রাব্যগুলির ভিতর বিবয়বস্ত ও ভাবধারা! যেমন নৃতন, ভাষা-ছন্দ এবং 
রচনা-নৈপুপ্যও তেমনি অনেকখানি জড়তামুক্ত এবং অভিনব । ইহার! পরবর্তী 


© 


বাংলা আখ্যায়িকা-কাব্য ১৬৩ 


যুগের ক্রমবিকাশের পথের ধারাবাহক ॥ ইহাদের মধ্যে শুধু জাতীয় আত্ম- 
সচেতনতার ইন্দিতই নাই, সাহিত্যেরও বলিষ্ঠতা এবং শক্কিলাভের দ্যোতনাও 
আছে। i 
পদ্মিনী-উপাখ্যান--‘পন্নিনী-উপাখ্যান’ কাব্যটি কবি রঙ্গলাল বন্দ্যো- 
পাধ্যায় কর্তৃক রচিত হয়। ইহার প্রকাশকাল ১৮৫৮ খ্রীষ্টাব্দ । 

বাংল! কাবা-লাহিত্যে ‘প্মিনী-উপাখ্যানে’র একটি বিশেষ স্থান আছে। 
বাংলা কাহিনী-কাব্যে এ-যুগে খে আদিরসের বাহুল্য কাব্যরসকে পদ্ধিল করিয়া 
তুলিয়াছিল এই ইতিহাসাশ্রিত রোমান্টিক কাবাটি নৃতন গতিপথ উন্মুক্ত 
করিয়া তাহাকে নৃতন খাতে প্রবাহিত করিল। ইহাতে ইংরাজী সাহিত্যের 
অন্থকরণে ইতিহাসাত্রিত ও বীরত্বব্যগ্রক কাহিনী অবলম্বন করিয়া! রোমান্স 
স্থষ্টির চেষ্টা দেখা যায় । নু ৮ 

এই শ্রন্থখানি রচনার উদ্দেশ্া সম্বন্ধে কবি লিখিয়াছিলেন__ 

“স্বদেশীয় লোকের গরিম! প্রতিপাদ্য পদাপাঠে লোকের আঁশুচিত্তাকর্ষণ 
এবং তদ্দষ্টান্তের অনুকরণ প্রবৃত্তি প্রধাবন হয়, এই বিবেচনায় উপস্থিত 
উপাখ্যান রাজপুত ইতিহাস অবলম্বন পূর্ব্মযক মংকর্তৃক রচিত হুইল ।” 

তাহার “মহৎ উদ্দেশ্য সিদ্ধির জন্য কবি ভারতীয় রমণীগণের গৌরবোদজ্ছল 
কাহিনী অবলঙ্বন করিয়াছেন। ত্যাগে, প্রেমে, নিষ্টায়, বুদ্ধির প্রোখধ্যে ও 
সাহসিকতায় ধাহারা অমলিন-দীখ্চিতে ভারতের চিন্তাকাশে উদ্ভাসিত তাহাদেরই 
তিনি কাব্যে রূপ দিয়াছেন। পরাধীনতার গ্লানির ভিতর দিয়! তিনি বোধ হয় 
অনুভব করিয়াছিলেন যে পুরুষের ন্যায় নারীগণেরও দেশের উন্নতি সাধনের 
ক্ষেত্রে অনেক দায়িত্ব এবং কর্তব্য রহিয়াছে__সমাজের এক অংশ পঙ্গু হইয়া 
থাকিলে অপর অংশের সক্রিয়তায় অগ্রগতি সম্ভব হয় না। তিনি যে যুগে কাব্য 
লেখেন নারী-প্রগতির ইতিহাসে তাহ! অন্ধকার যুগ । মেয়েদের তখন সঙ্ধীণ 
গত্তির ভিতর আবদ্ধ করিয়া রাখা হইত। সেখানে না পৌছাইত বাহিরের 
আলোক, না পৌছাইত জ্ঞানের দীপ্তি । মুললমানযুগে যে পদ্দার প্রচলন হইয়া 
ছিল তাহারই কুফল সেই সময়ে নির্শ্মমভাবে আত্মপ্রকাশ করিয়াছিল। তাই 
কবি তাহার প্রতিটি ইতিহাসাশ্রিত কাব্যের ভিতর দিয়া নারীর বীধ্যবত্তার ও 
মহিমার বর্ণনা! করিয়া দেশকে আদর্শের পথে উদ্ধ্ধ করিতে চাহিয়াছেন । 

'পন্সিনী-উপাখ্যানে” যে কাহিনী-অংশ স্থান পাইয়াছে, দেশে প্রচলিত 


১৬৪. বাংলা আখ্যায়িকা-কাব্য 


“জনশ্ৰুতি তাহার সমর্থক । টডের বিরচিত রাজস্থানেও ইহা সম্পূ্ণটাই 
রহিয়াছে । তবে ইহার সবটুকুই এঁতিহাপিক সত্য কিনা! তাহা নির্দ্ধারণ করা 
শক্ত । কারণ বিশুদ্ধ ইতিহাস এ-দেশে পাওয়া যায় না। চারণগণের নিকট 
শুনিয়া পুরাবৃবত্ত এবং চাদ কবি ও আবুল ফজল প্রভৃতির রচনা! পাঠ করিয়া 
"টড সাহেব তথ্য সংগ্রহ করিয়াছেন। উহা সব একেবারে এ্তিহাসিক সত্য 
তাহ! রাজস্থান-প্রণেতাও জোর করিয়া! বলেন নাই-_আর সেরূপ নিছক 
ইতিহাস রচন! করা বোধহয় তাহার উদ্দেশ্য ছিল না। তিনি লিখিয়াছেন _ 

1 should observe that it never was my intention to treat 
the subject in thesevere style of history, which would 
have excluded meny details useful to the politician as well 
as to the curious student. (Page—viii— Vol. L) 

কবি রললাল এই রাজস্থান হইতে তাহার কাব্যের উপাদান সংগ্রহ 
করিয়াছেন। ইহার ভিতর ভীমপিংহ, আলাউদ্দীন ও পদ্মিনী এঁতিহাসিক চরিত্র । 
স্বতরাৎ কাব্যটিকে আমরা ইতিহাসাশ্রিত রোমান্স্‌ বলিতে পারি । 

কাব্যের নায়িকা পগ্মিনীর চরিত্র কবি হৃদয়ের সমস্ত আবেগ ও দরদ দিয়া 
চিত্রিত করিয়াছেন ।: তিনি রূপে যেমন অদ্ধিতীয়া, বিদ্যায় বুদ্ধিতে সাহসে 
ও ত্যাগে সেরূপ সমুজ্ছল । 

পদ্সিনীর এই সৌন্দধ্যখ্যাতি দিল্লীর সম্রাট আলাউদ্দীনকে আকুষ্ট করিল । 
খে সৌন্দর্য্য মাহ্ষকে আনন্দ দান করে তাহাই আবার একদিন ধ্বংসের কারণ 
হয়। পশ্নিনীর অতুল সৌন্দর্য্য সেরূপ একদিন তাহার নিজ পরিবারের ধ্বংসের 
কারণ হুইল এবং দিল্লীর সিংহাসনকেও বিচলিত করিয়| গেল । 

দিল্লীর সম্বাট্‌ আলাউদ্দীন চিতোর আক্রমণ করার পর ক্ষয়ক্ষতির পরিমাণ 
দেখিয়! যখন পদ্মিনীকে একবার দেখাইবার সর্ত্ে সন্ধির প্রস্তাব পাঠাইলেন'তখন 
ভীমলিংহ ক্রোধে কিংকৰ্তব্যবিমূঢ় হুইয়া পড়িলেন। কিন্ত প্রজার মঙ্গলের কথা 
চিন্তা করিয়া এবং বংশের গৌরবের কথা ভাবিয়া পদ্মিনী পরামর্শ দিলেন__ 


পাল প্রজাকুল, হয়েছে আকুল, 
অনাহারে নষ্ট হয়। 
একের কারণ, মরে অগণন, 


এ দুঃখ কি প্রাণে সঙ্গ? (৪৬ পৃঃ) 


© 


বাংলা আখ্যায়িকা-কাব্য ১ 


ইহার মধ্যে প্রজাদের প্রতি পদ্ধিনীর সহ ও দরদ যেমন প্রকাশিত হইয়াছে" 
বুদ্ধির দীপ্িও সেরূপ স্কুরিত হইয়াছে। তাহার স্থির বুদ্ধি ও রাজনৈতিক 
জ্ঞানের আরও প্রমাণ পাওয়া যায়। আলাউদ্দীন দর্পণে প্রতিবিদ্ব দেখিতে 
সম্মত হইবেন কিনা রাণা যখন ইহা চিন্তা করিতেছিলেন তখন পদ্দিনী যুক্তি 
দেখাইলেন__ টং wi Ad 
পরাস্ত যে জন, সন্ধি সংস্থাপন, 
তাহারি বাসনা-হয়॥ _(৪৭ পৃঃ), 

আলাউদ্দীন রাণাকে শঠত! করিয়| বন্দী করিলে পতিপরায়ণ| পদ্মিনী 
প্রথমে ব্যাকুল হইলেন। কিন্ত শী্ই বীর রমণী-বায়ে যুদ্ধ করিবার বাসন! 
জাগিল। অবশেষে তাহা কার্যকরী হওয়া শক্ত বিরেচন। করিয়া তিনি 
শঠতার দ্বারা শঠতার প্রতিশোধ লইবার সঙ্বল্প করিলেন । - সমস্ত ভয়-ভাবন! 
তুচ্ছ করিয়! পথের সব কষ্ট স্বেচ্ছায় বরণ করিয়া 'আধন্প বিপদের মাঝখানে 
বীর রমণী অগ্রসর হইলেন । তাহার সহিত সহ সৈন্য নারীবেশে চলিল। 
রাজপুত রমণীর বীরত্ব ও কৌশলের নিকট দিল্লীর সম্রাটের সহ সহন সেনা ও 
চাতুরী পরাজিত হইল । 

ইহার এক বৎসর পর পুনরায় আলাউদ্দীন-ক্কৃক চিতোর আক্রান্ত হইলে 
এবং কালিকার আদেশে ১*টি পুত্রকে যুদ্ধে হারাইলে অবশিষ্ট একটি পুত্রকে 
না পাঠাই! রাণাকে যুদ্ধে যাইবার জন্য পদ্মিনী অঙ্গরৌধ জানাইলেন। 
ভীমপিংহও সেই প্রস্তাব লইয়াই আসিয়াছিলেন। যে যুদ্ধে পরাজয় অবস্থন্ডাবী 
এবং মৃত্যুও স্থনিশ্চিত সেরূপ যুদ্ধেও স্বামী ও পুত্রকে যুদ্ধের নিমিত্ত পাঠাইতে 
রাজপুত রমণীগণের হৃদয় বিচলিত হইত ন1। দাসত্ব অপেক্ষ! মৃত্যুকে তাহার! 
শেয়ঃ মনে করিতেন । অবমানন! অপেক্ষা আত্মবিস্জনকে তাহার! স্থখের ও 
গৌরবের মনে করিতেন। দেশের মঙ্গলসাধনের ও স্বাধীনতার আকাজ্কা 
তাহাদের যজ্জাগত এবং এই দুইটিকে অন্ধ রাখিতে তাহারা! নিজেদের 
ব্যক্তিগত ও পারিবারিক স্বার্থ বলি দিতে বিন্দুমাত্র কু্ঠাবোধ করিতেন না। 
পল্নিনী-চরিত্রের এই দৃঢ়তার ভিতর দিয়া! রাজপুত-চরিত্রের বৈশিষ্ট্য ফুটিয়। 
উঠিয়াছে। 

স্বামীকে যুদ্ধে পাঠাইয়া তিনি মৃত্যুর জন্য প্রস্তত হইলেন এবং অন্তান্ত 
রমণীগণও যাহাতে আত্মসম্মান বাঁচাইবার নিমিত্ত মৃত্যুর জন্ত প্রস্তুত হন 


© 


১৬৬ বাংলা আখ্যাস্সিকা-কাব্য 


সেইজন্য পদ্মিনী তাহাদের আহ্বান করিয়! উৎসাহ দিতে লাগিলেন । তারপর 
স্ুধ্যের স্তব করিয়া ও অগ্রিকে প্রদক্ষিণ করিয়! তাহারা অগ্নিতে আত্মাহুতি 
এদিলেন। অত্যাচারী রাজ্য জয় করিল- হৃদয় জয় করিতে পারিল_না_ অদম্য 
চেষ্ট| সব্বেও শত্রুর ছুরাশা অপূর্ণ ই রহিল । চরিত্রটিতে অনেক গুণের সমাবেশ 
থাকিলেও উহ! জীবন্ত হইতে পারে নাই। 
ভীমসিংহের চরিত্র এই কাব্যে গৌণ। যদিও 'আলাউদ্দীনের সহিত 
বিরোধ তাহারই,__ভাহাকেই যুদ্ধ করিতে হইয়াছে,_বন্দী হুইয় অশেষ ক্রেশ- 
ভোগ করিতে হইয়াছে এবং অবশেষে যুদ্ধক্ষেত্রে প্রাণবিসঞ্জনও করিতে 
হুইয়াছে__তথাঁপি পদ্মিনীর তীক্ষ বুদ্ধি, সাহস ও সতীহু-রক্ষার গৌরবোদ্ছল 
ঘটনাগুলির নিকট তাহা অনেকখানি নিস্প্রভ। 
রাণ! ভীমসিংহ রাজপুত বীর । আলাউদ্দীন চিতোর আক্রমণ করিলে তিনি 
ভীত বা পশ্চাৎপদ হন নাই । সৈন্গণ লইয়া বীরত্বের সহিত যুদ্ধ করিয়াছেন । 
কয়েকদিন যুদ্ধের পর উভয় পক্ষেরই সৈন্যের অবস্থ! শোচনীয় হইল । তাহা 
দেখিয়া, প্রজাবৎ্সল রাণার হৃদয় বিচলিত হুইল ৷ প্রজারক্ষ! ও দেশরক্ষার 
- উপায় তিনি চিন্তা করিতে লাগিলেন । 
আত্মসম্রমবোধও তাহার কম নয়। আলাউদ্দীন পদ্মিনীকে দর্শনের 
'অন্ভিলাষ-জানাইয়া পত্র পাঠাইলে তিনি অপমানিত বোধ করিলেন এবং নিজ 
জীবনকে ধিক্কার দিলেন,। 
ভীমসিংহের ভিতর ভত্রতাবোধ ও সৌজন্যের অভাব ছিল না। আলা- 
উদ্দীন শত্ৰু হইলেও দর্পণে পদ্ধিনীকে দর্শন করিয়া প্রত্যাবর্ভনকালে ভীমমিংহ 
দেহরক্ষী না লইয়া সৌজন্তের খাতিরে তাহার সহিত গেলেন। 
খবনরাজ এ স্থযোগ ছাড়িলেন নাঁ_রাঁণাকে বন্দী করিলেন এবং পদ্মিনীকে 
সমর্পণ করিবার প্র্তাব করিলেন । রাণার মনে তখন আত্মমর্ধ্যাদ্াবোধ ও সৌজন্য- 
বোধ আহত হইল এবং লক্জা, স্বণা, ক্রোধের উদ্রেক হইল । তাহার অবস্থা _ 
যবনের বাক্য শুনি ভীমসিংহ রায়। 
ক্রোধে ভয়ে, লাজে, খেদে থর থর কায় ॥ 
অভিমানে অশ্রু আসি প্রকাশিতে চায় । 
ল্গা আর ক্রোধ গিয়ে রুদ্ধ করে তায় ॥ (৫5 পৃঃ) 
এই বর্ণনায় প্রবঞ্চিতের মনোভাব স্থন্দররূপে টিয়া উঠিয়াছে। বন্দী 






© 


বাংলা আখ্যাগ্নিকা-কাব্য ১৬৭ 


অবস্থায়ও শঠ যবনরাজকে তিরস্কার করিতে তিনি ভীত হইলেন ন! । সম্রাটের 
আদেশে তাহার উপর অমানুষিক অত্যাচার চলিল। তথাপি রাণার তেজ ও 
দৃঢ়তা অটুট রহিল। কুলের গৌরব, দেশের কল্যাণ তাহার নিকট প্রাণ 
অপেক্ষ! মূল্যবান্‌ । সমস্ত অত্যাচার, অবিচার, বিজ্ঞপ তিনি নীরবে সহ 
করিতে লাগিলেন । কিন্তু যখন পদ্মিনীর আত্মসমর্পণের পত্র সম্রাট তাহাকে 
দেখাইলেন তখন বীর-হৃদয় বিচলিত হইল। 

বীরছ্থাভিমানী রাজপুত ভীমসিংহের ভিতর মানুষ ভীমসিংহ আত্মপ্রকাশ 
করিল। খাহার সম্মান বাচাইতে তিনি সমস্ত লাছনা-গণ্রনা নীরবে সহ 
করিয়াছেন সেই পদ্মিনী যখন আত্মসমর্পণের পত্র লিখিলেন তখন রাণ। নিজ, 
আত্মশক্তি হারাইয়! ফেলিলেন। নানারূপ সন্দেহ-দোলায় তাহার চিত্ত 
আলোড়িত হইল । কিন্তু অত সহজেই তিনি বুদ্ধিত্রষ্ট হইলেন ন! । প্রথম 
আকস্মিকতার ধাক্কা সামলাইয়। তিনি যখন সমস্ত ব্যাপার সন্বদ্ধে পুনরায় 
চিন্তা করিতে লাগিলেন তখন যেন আশার আলোক দেখিতে পাইলেন। 

খবন-সৈন্য পুনরায় চিতোর প্রবেশ করিলে ভীমসিংহ অত্যন্ত দুশ্চিন্তায় 
পড়িলেন। পূর্ব যুদ্ধে তাহার বড় বড় সব যোদ্ধা হত হুইঙ্গাছিলেন__ভীমস্ংহ; . 
যুদ্ধ চালাইবেন কাহাদের লইয়া । এমন ময় তিনি দৈবাঁদেশে" নিলেন, 
তাহার একাদশ, পুত্রকে পর পর রাজ্যে. অভিষিক্ত করিয়া যুদ্ধে পাঠাইয়া 
বলি দিলে তাহার রাজের স্বাধীনতা অক্ষর থাকিকে। এখানে একটু অতি- 
প্রান্কতের অবতারণ! দেখা যায়। রাজ! দেশের স্বাধীনতার নিমিত্ত নিজের 
বাংসল্য-স্মেহ অবদমিত করিয়া দশটি পুত্রকে বলি দিলেন। কিন্ত কনিষ্ঠ 
পুত্রের ক্ষেত্রে তাহার বীর-হৃদয়ও টলিল। তিনি তাহাকে নিবৃত্ত করিয়া 
নিজেই যুদ্ধসাজে সন্দিত হইলেন এবং পদ্মিনীর নিকটেও স্ব-ইচ্ছার অনুমোদন 
পাইয়া! সুখী হইলেন। শৌধ্যবীধ্য তাহার হৃদয়কে নিশ্মম করিতে পারে নাই । 
পত্বীপ্রেমও তাহার হৃদয়ে যেমন গভীর পুত্রস্থেহও সেরূপ ছিল। তিনি 
সকলকে যুদ্ধক্ষেত্রে আহ্বান জানাইলেন—_ 

স্বাধীনতা হীনতায় কে বাচিতে চায় হে, 
কে বাচিতে চায়? 
দাসত্ব শৃক্ঘল বল কে পরিবে পায় হে, 
কে পরিবে পায়? _-(১** পৃঃ) 





০৮ বাংলা আখ্যাস্সিকা-কাব্য 


এই ছত্ৰ কয়টির উপর টমাস মুরের কবিতার প্রভাব দৃষ্ট হয়। দেশের 
লোকের মনে পরাধীনতার দুঃখ লজ্জা! মানি জাগাইয়! স্বাধীনতা! রক্ষার নিমিত্ত 
আহ্বান__বাংল! সাহিত্যে ইহাই প্রথম রচনা । জাতীয়তার ক্ষেত্রে তাই 
ছত্ৰ কয়টি অত্যন্ত মূল্যবান্‌ । পত্বীর নিকট হইতে বিদায় লইয়! অম্নান-বদনে 
নিশ্চিত মৃত্যুর মুখে তিনি অগ্রসর হইলেন । 

তারপর শেষ যুদ্ধক্ষেত্র হইতে তিনি পদ্মিনী প্রভৃতি রমণীগণের চিতাপর্নি- 
শিখ ও ধৃত্জাল দেখিয়| বুঝিলেন সব শেষ হুইয়া! গিয়াছে । সংসারের “সমস্ত 
মায়! কাটাইয়! নিজ প্রাপকে বিসর্জন দিবার জন্য তিনি প্রচণ্ড-তেজে যুদ্ধ 
করিলেন এবং বংশের গৌরব অক্ষুণ্ন রাখিয়া! যুদ্ধক্ষেত্রে প্রাণত্যাগ করিলেন। 
একটি বীর-চরিত্র অদ্কিত করিতে গিয়া! কবি সর্ব তাহার গৌরব-সমুক্রতি 
রক্ষা! করিতে পারেন নাই । স্থানে স্থানে তাহার অসহায় ভাব এবং 
কিংকর্তব্যবিমুড়তা। চিত্টিকে দুর্বল করিয়া ফেলিয়াছে । 

এই কাব্যে পদ্মিনী ও ভীমসিংহের চরিত্রে আদর্শ রাজপুতের চিত্র ফুটিয়। 
উঠিয়াছে। ছই-এক স্থান ব্যতীত ইতিহাসের আবেষ্টনীর বাহিরে সাধারণ 
মাঙ্গযের সুখ-দুঃখের রাজ্যে যেন তাহাদের দেখা যায় না। তাহারা আদশ 
(চরিত্রের, ব্যক্তি । কিন্ত দিলীপতি 'আলাউদ্দীনের চরিত্র, সে দিক্‌ হইতে 
বিচার করিলে, অনেক জীবন্ত বলিয়া মনে-হয়.। তিনি কেবল এরতিহাসিকের 
হাতে গড় যন্ত্র মাত্র নহেন,_তিনি আকাজ্ফায় উন্মত্ত, দুর্বলতায় আচ্ছন্ন, পাপে 
আসক্ত, ক্ষমতার গর্বে দর্পা মাহুয। পদ্িনীর রূপের কথা শুনিয়াই তিনি 
আকৃষ্ট হইলেন এবং চিতোর আক্রমণ করিলেন। 

তাহার পরস্্ীর প্রতি আসক্তিও যেমন প্রবল, দান্ডিকতাও তেমনি অত্যন্ত 
প্রচণ্ড । নিজ প্রবৃতি চরিতার্থ করিবার পথে তিনি কাহারও পরামর্শে কর্ণপাত 
করেন না। পুর্কেও তিনি গুজরাট অধিপতির অপূর্ব সুন্দরী মহিষী কমলাকে 
অন্যান্য সম্পত্তির সহিত লইয়া আসিক্মাছিলেন এবং তাহার সেই পাপ-প্রবৃত্তিই 
তাহাকে পাপের প্রতি আকুষ্ট করিয়াছিল । 

কিন্ত এরূপ সম্রাটের হৃদয়েও ন্সেহ ছিল। প্রথমবারের যুদ্ধে পুত্রের নিহত 


© 


বাংলা আখ্যায়িকা-কাব্য ১৬৯ 


প্রত্যুৎপন্নমতিত্বেরও অভাব ছিল ন!। যুদ্ধে সৈন্তগণের শোচনীয় অবস্থা 
দেখিয়া তাহার ভিতর স্থবুদ্ধির উদয় হুইল । কামপ্রবৃত্তিকে তিনি সংযত 
করিলেন। কিন্ত দর্পণে পদ্মিনীকে দেখিয়! পুনরায় বুদ্ধিভষ্ট হইয়া! পড়িলেন । 
আলাউদ্দীনের মনে পুনরায় নীচপ্রবৃত্তি জাগরিত হইল। তিনি অন্যায়ভাবে 
ভীমসিংহকে বন্দী করিলেন। 
তারপর ভীমসিংহের নিকট হুইতে বীরত্বব্যঞ্রক উত্তর শুনিয়া তাহার উপর 
নিশ্মম অতাচারের আদেশ দিলেন। কিন্ত একদিকে তিনি যেমন ক্রের, 
নিষ্ঠর, শঠ ও প্রবঞ্চক অপরদিকে তেমনি ধৈধ্যহীন, বিশ্বাসপ্রবণ ও আশাবাদী। 
তাহার চরিত্রের এই ক্রটিগুলিই তাহার ব্যর্থতার কারণ। পদ্িনীর নিকট 
হইতে আত্মসমর্পণের পত্র পাইয়া! তিনি অতি সহজেই আনন্দে আত্মহারা 
হইলেন এবং সংবাদের সম্ভাব্যতা বা সম্ভাব্যতা সন্বন্ধে বিচারের বুদ্ধি হারাইয়! 
ফেলিলেন। 
এক বৎসর পর চিতোর যুদ্ধে জয়লাভ করিয়! পদ্মিনীকে লাভ করিবার 
আশায় পুলকিত মনে তিনি ভাবিলেন পদ্মিনীর নিকট ক্ষম] ভিক্ষা করিয়া 
তাহাকে প্রধান! মহিষী করিবেন। 
কিন্ধ তাহার সমস্ত আশা, সমন্ত চেষ্টা ব্যর্থ হইল। পগ্মিনীকে না পাইয়! 
তাহার নিরাশ হৃদয়ে প্রতিহিংস| জাগিয়া উঠিল । 
কহিল আমীরগণে, : : জান দেখি সযতনে, 
». কে আছে ভীমের বংশে আর । 
হইয়াছে যা হবার, অন্বেষণ কর তার, 
সমুচিত শেষ প্রতিকার ॥ -_( ১১৯ পৃঃ) 
তিনি যথেচ্ছভাবে চিতোরের উপর উৎপীড়ন চালাইলেন। কেবল পদ্মিনী 
যে স্থানে আত্মাহুতি দিয়াছিলেন সে স্থান অক্ষত রহিল। হয়তো তাহার 
হৃদয়ে শ্রদ্ধা জাগিয়াছিল কিংবা অস্থশোচনা আসিক্সাছিল। তাহার চরিত্রের 
ভিতর এইরূপ ছোটখাটো ন্সেহশীলতা ও মানবতার প্রকাশ দ্বারা কবি 
'আলাউদ্দীনকে একেবারে পাষণ্ড করিয়া গড়েন নাই। যত বড় ব্যভিচারী 
ও অত্যাচারী, শঠ ও প্রবঞ্কক, সংঘমহীন ও পরদার-আসক্ত হউন না কেন 
তাহার ভিতর পুত্রন্সেহ ছিল, সময় সময় স্থবুদ্ধির উদয় হইত এবং কখনো 
কখনো! ইচ্ছার রাশ সংযত করিবার বাসনাও জাগিত। মাঝে মাঝে নিজ 


১৭০ বাংল! আখ্যায়িকা-কাব্য 


উচ্ছৃঙ্খল স্বভাবকে পরিবর্তন করিতে তিনি চেষ্ট1 করিয়াছেন এবং তাহা দারা 
তাহার চরিত্র অনেকখানি বাস্তব ও জীবন্ত হইয়| উঠিয়াছে। 

ভীমসিংহ ও পদ্মিনী ব্যতীত অন্যান্ত রাজপুতগণের কার্হ।কলাপের ভিতর 
দিয়া কবি বীরজাতির বৈশিষ্টা চিত্রিত করিবার চেষ্টা করিয়াছেন। যবন- 
সৈন্যগণ পদ্মিনীর দাসীগণের জাতি নষ্ট করিতে গেলে রাজপুতগণ প্রাণপণে যুদ্ধ 
করিতে লাগিল ও তাহাদের ভাহ্ুমূতি-অস্কিত পতাকা! রক্ষ। করিতে লাগিল । 

দ্বিতীয়বারের যুদ্ধে চিতোরে রাজপুতগণ যথাসাধ্য যুদ্ধ করিয়াও জয় লাভ 
করিতে পারিল না। তাহার কারণ তাহাদের সংখ্যা অল্প । তাহাদের মধ্যে 
প্রধান সৈনিক গোর! অদ্ভুত বীরত্ব দেখাইয়া প্রাণত্যাগ করিলেন । তাহার 
“ভ্াতু পুত্র দবাদশবৰ্ষীয় বালক বাদলও অদ্ভূত সাহসের সহিত যুদ্ধ করিয়াছিল। 

ৰীরবর গোরার পত্নী বাদলের নিকট স্বামীর মৃতু সংবাদ শুনিয়া! অশ্রুসিক্ত 
হইলেন ন! বরং গর্বে উৎফুল্ল হইয়|। উঠিলেন এবং চিতা-সজ্া করিয়া 
প্রাণত্যাগ করিলেন ৷ কেবল রাজপরিবারের কুলরমণীগণই প্রাণত্যাগ করিয়া 
আত্মসম্মান বাঁচাইলেন না--সাধার “গৃহের বধূগণও এ পন্থা অবলম্বন করিলেন। 

কবি রঙ্গলাল কাব্যটিতে জনশ্রুতিকে অক্ষুর্ রাখিতে গিক্সা নিজের কল্পনার 
রাশকে সংযত-হন্তে পরিচালিত করিয়াছেন । ফলে যে স্থানে কল্পনার পক্ষ- 
বিস্তারের নিমিত্ত প্রশস্ত আকাশপট ছিল সেখানেও তাহা সক্ষোচন কাটাইয়া 
উঠিতে পারে নাই। প্রায় সর্ধত্রই একটা কষ্ট-কলিত অগ্রগতি দেখা যায়__ 
স্বতঃস্ফূর্ত প্রাণগতি আত্মপ্রকাশ করে নাই। চরিত্র-চিত্রণে স্থানে স্থানে 
মনস্তত্ব বিশ্লেষণ করিয়া কবি লিপিকুশলতার পরিচয় দিয়াছেন। ঘটনা- 
সংঘাতের ভিতর দিয়া চরিত্রগুলির বিভিন্ন দিক্‌ ব্যক্ত হইয়াছে। কিন্ত মূল 
কাহিনীর পরিপোষক অপর কোন ঘটনা বিবৃত, না হওয়াতে কাব্যের 
অনেকখানি রসহানি ঘটিয়াছে। আবার স্থানে স্থানে কাব্য-রচনার উদ্দেশ্য 
সম্বন্ধে কবি এত বেশী সচেতন হইয়াছেন যে খেদ বা বিষাদ, আশ! ব| আনন্দের 
প্রকাশের ভিতর তাহা মাত্রা হারাইয়া ফেলিয়া কাব্যকে অনেকটা ক্ষন 
করিয়াছে। আলাউদ্দীনের চিতোর-জয়ের পর কাব্যের পরিসমাপ্তি হইলেই 
ভাল হইত । তাহার পরের অংশটুকু যেরূপ কাহিনী-অংশ হইতে সম্পর্কশৃন্য 
সেরূপ রসহানিকর । 

এই কাব্যে পয়ার, ত্রিপদী, মালক'প, তুজঙ্গ প্রয়াত, একাবলী প্রভৃতি ছন্দ 


© 


বাংলা আখ্যায়িকা-কাব্য ১৭১ 


ব্যবহৃত হইয়াছে। পয়ার ও ত্রিপদীকে বিল্বন ও সন্ধোচনে ছন্দে কিছুটা 
নৃতনত্ব আসিয়াছে । স্থানে স্থানে অঙ্গপ্রাসের ব্যবহারও দেখা যায়| 

কাব্যটিতে কবিত্বশক্তির অভাব এবং চমৎকারিত্বের অভাব দৃষ্ট হয়। 
সর্ববহ্ই একটা আড়ষ্ট ভাব__কি কাহিনীর ক্ষেত্রে কি ছন্দের ক্ষেত্রে কাব্যটির 
ক্ষমা নষ্ট করিয়াছে । 

সর্বশেষে কাবাটি-সন্বন্ধে বলা চলে যে, নবীন ধারার প্রবর্তক হিসাবে 
কাব্যটিতে অনেক দোষক্রটি থাকা স্বাভাবিক এবং কাব্যটি এই-সকল দোষ- 
ক্রটি হইতে মুক্ত নয়। তবে বাঙালীর জাতীয়তাবোধের উন্মেষকাধ্যেও ইহা 
যেমন অবিস্মরণীয় বাংলা কাঁবাধারায় নৃতন পথিরুৎ হিসাবেও তেমনি ইহার 
মূল্য কম নয়। 

কর্ম্মদেবী--কবি রঙ্গলালের দ্বিতীয় কাব্য “কশ্মদেবী' ১৮৬২ গ্রষ্টাব্দে 
প্রকাশিত হয়। ইহাও রাজপুত বীরগণের ইতিহাস-কাহিনী লইয়| রচিত 
এবং ইহার কাহিনী-অংশও টডের রাজস্থান-গ্রন্থ হইতে সংগৃহীত । 

পদ্মিনী-উপাখ্যানে কবি রাজপুত রমণীর আত্মসম্মানবোধ ও সতীত্ববোধের 
দৃষ্টান্ত দেখাইয়াছেন। “কশ্মদেবী'-কাব্যে কৰি রাজপুত রমণীহৃদয়ে বীরত্বের 
প্রতি অনুরাগ এবং তাহার নিমিত্র অকুষ্টিতচিত্তে প্রাণবিসক্্রনের চিত্র অস্কিত 
ককিয়। একদিকে ৰীরত্বকে মহিমাহিত করিয়াছেন অপরদিকে প্রেমের বিকাশ 
ও তাহার নিমিত্ত নারীহৃদয়ের দৃঢ়তার চিত্র আকিয় কাব্যের ভিতর মাধুধ্য 
'আনিয়াছেন । 

খরিন্টপুরের রাঁজা মাণিকদেব রায়ের কন্য! কর্্দদেৰী রূপে-গুণে অতুলনীয়া 
ছিলেন। মন্দোর-ভূপতির পুত্র অরণাকমলের সহিত তাহার বিবাহের কথা 
স্থির হইয়াছিল। কিন্তু যশন্মীরের রাজপুত্র বীর সাধু অকস্মাৎ আসিয়া রাজগৃহে 
অতিথি হইলেন এবং রাজসভায় প্ঠাহার বীরত্ব কৌশল দেখাইস্না সকলকে 
মুগ্ধ করিলেন। রাজকন্যার মনেও তাহ! প্রভাব বিস্তার করিল। তিনি 
মুগ্ধ হইয়া গেলেন। সাধুর বীরত্ব তাহার সমস্ত অতীতকে তুলাইয়! দিল। 
তিনি মনে মনে সাধুকে পতিত্বে বরণ করিয়া বীরত্বের পদে হৃদস্মের ভক্তি- 
অদ্ধা-প্রেষ-ভালবাঁসা৷ উজাড় করিয়! দিলেন । 

সধীগণ তাহার মনোভাব জানিলে অনেক প্রকারে তাহাকে এ পথ 
হইতে নিবৃত্ত করিতে চেষ্টা করিল কিন্ত কৃতকাৰ্য্য হইল না। 


৯৭৯, বাংল। আখ্যাক্ষিকা-কাব্য 

বালিকা-ভৃদয়ের দৃঢ়তা রাজপুতরমণী-চরিত্রের বৈশিষ্ট্য । তাহারা শত 
বাধাবিত্ন আসিলেও সঙ্কল্জচ্যুত হইত না। ছুঃখকষ্ট স্বীকার করিত, এমন 
কি প্রাণ পথ্যন্ত বিঞ্জন দিত কিন্তু চরিত্রের দৃঢ়তা! হারাইত না। কবি 
নায়ক-নায়িকা-চরিত্রের বিভিন্ন দিক্‌ এইভাবে অস্কিত করিয়| রাজপুত-বীরত্বের 
প্রতি সকলের দৃষ্টি আকুষ্ট করিতে চেষ্ট1! করিয়াছেন । 

রমণী-হৃদয়ে অন্রাগের উন্মেষ ও প্রকাশ তিনি নন্দরভাবে ব্যক্ত 
করিয়াছেন । সযীগণের বিকুদ্ধতায্স রাজকন্যা মশ্মাহত হুন এবং চেতনা 
হারাইয়। ফেলেন। সাধু এঁ পথে যাইবার কালে রমণী-কম্বর শুনিয়! প্রাচীর 
উল্লজ্বন করিয়া উদ্যানে প্রবেশ করিলে কম্ধর্দেবী চক্ষ্রুন্মীলন করিয়া তাহাকে 
দেখিয়া ভাবিলেন যে নিজের মনের ভ্রম। আবার চক্ষু মুদ্রিত করিলে 
অজ্ঞাতে তাহার মুখ দিয়! সাধুর নাম উচ্চারিত হইল। সাধু সখীগণের নিকট 
হইতে আভাসে প্রক্ুত তথ্য অবগত হইয়া! নি্গ মনোভাবও ব্যক্ত করিলেন। 
পরদিন নিদ্দিষ্ট সময়ে শক্তিক্রীড়া আরম্ভ হইল এবং সাধু জয়লাভ করিলে 
কশ্মদেবী সখীর হত্তে মাল। পাঠাইয়া দিলেন । 

সরল বালিকা-ন্ধদয়ের সহজ অভিব্যক্তি এখানে দৃষ্ট হয়। কোন ছলাকলা 
নাই, দ্বিধা-সঙ্ধোচ নাই, সত্যের এরূপ প্রকাশ দ্বারা রাজকন্যার গভীর প্রণয় এবং 
সরলাস্থঃকরণের পরিচয় পাওয়া যায়। বীরগণের শ্োধ্য-বীর্য পরীক্ষা এবং 
বিজয়ীর রমণীর নিকট হইতে জয়মাল্য-লাভ ইংরাজী সাহিত্যের নাইটগণের কথা 
স্মরণ করাইয়! দেয় এবং এস্থলে স্কটের “আইভেনহো”র প্রভাব অস্থভূত হয় । 

রাজা অরণ্যকমলের সহিত পরিপয় প্রস্তাবের কথ! উল্লেখ করিয়া কন্যাকে 
বুঝাইবার অনেক চেষ্টা করিলেন। কিন্ত কম্মদেবীর সক্ষল্ল অটুট রহিল। 
কন্মদেবীর নিষ্। ও দৃঢ়তার নিকট পিতাকে নতিম্বীকার করিয়! তাহাদের 
বিবাহে সম্মতি দিতে হইল। বিবাহকালে কণ্দেবীর আনন্দের সীমা রহিল 
না--তাহার ভাবভঙ্গির ভিতরে তাহ! প্রকাশ পাইল । 

পিতৃগৃহ ত্যাগ করিয়! স্বামীর সহিত খাইবার কালে তাহার মন প্রথমে 
বিচলিত হইক্মাছিল॥ কিন্ত কিছুদূরে যাইবার পর মনের সেই বিম্তা কাটিয়া 
গগল।॥ কিন্ত 

চলিল রমণী রঙ্গে, প্রাণপ্রিয় পতি সঙ্গে, 
কত রস সরস সম্ভাষ । (পৃঃ ৭৪) 


© - 


বাংলা আখ্যায়িকা-কাব্য ১৭৩ 


এই আনন্দ বেলীক্ষণ স্থায়ী হইল না--পথিমধ্যে বিপদের কাল মেঘ দেখা 
দিল। অরণ্যকমল সাধুকে যুদ্ধে আহ্বান করিয়া পত্র দিলেন। কম্মদেবীর 
প্রফ্ছ্ মুখ বিষাদে মান হুইল । এ দিন রাত্রে সকলে নিভ্রিত হইলেও পাছে 
শত্ৰুগণ অতফিত আক্রমণ করিয়া স্বামীর অমঙ্গল করে এই চিন্তায় কশ্মদেবী 
সমস্ত রাত্রি জাগিয়া রহিলেন। কখনও জয়ের কল্পনা! করিয়া আশায় আনন্দে 
তাহার বুক ভরিয়া উঠিতেছে,_আবার কখন অমঙ্গল-চিন্তাঁ আসিতেছে । 
কখনও পতির এই বিপদের জন্য নিজেকেই দায়ী মনে করিতেছেন । 
বরমাল্য ন! পাঠাইয়া তিনি যদি নিক্ছনে পরমেশ্বরের চরণে প্রিয়তমের 
মঙ্গল কামনা করিয়া জীবন কাঁটাইতেন তবে তো এ বিপদ আসিত না। 
তিনি সমস্ত রাত্রি অনিত্রায় স্বামীর মঙ্গল চিন্তায় কাটাইলেন। যুদ্ধে যাইবার 
শ্রীককালেও স্বামীকে মঙ্গল-চিহ্নগুলি দেখাইবার চেষ্টা করিয়াছিলেন । এই- 
সকল মঙ্গলকামনার ভিতর দিয়! কশ্মদেবীর (প্রেমবিহ্বল, মঙ্গলমন্ী মুক্তি ফুটিয়া 
উঠিয়াছে। আকস্মিক বিপদের হাত হইতে স্বামীকে রক্ষা করিবার নিমিত্ত 
তিনি রাত্রি জাগরণ করিরাছেন। পথে মঙ্গলের নিমিত্ত প্রয়োজনীয় জব্যাদির 
অভাব হেতু নিজ অঙ্গের বিভিন্ন ভাব ছারা তাহা সাধন করিয়! স্বামীর জীবন 
হইতে সব অশুভকে দূরে রাখিবার এই যে একান্ত আকাক্র! ইহার ভিতর দিয়া 
তাহার মহিমময়ী পতিপরায়ণা মূর্ধি উজ্জল হইয়! উঠে। 

যুদ্ধে খাইবার পূর্বে সাধু তাহার নিকটে বিদায় লইতে আসিলে তিনিও 
রণক্ষেতরে যাইবার বাসনা প্রকাশ করিলেন। অমঙ্গল কিছু ঘটিলে কম্মদেবীকে 
তাহার ভ্রাতার আশ্রয় লইবার উপদেশ যুবরাজ দিলেন। সতী রমণীর তাহ! . 
মনঃপূত হইল না। তিনি পতিকে নিজ হস্ডে বীরবেশে সঙ্দিত করিলেন 
কিন্ধ অশ্র্জল রোধ করিতে পারিলেন না । ৪ 

তাহার সমস্ত কার্যকলাপের ভিতর দিয়া" সমস্ত "ভাব-অভিবাক্তির ভিতর 
দিয়া একটি স্গেহশীল স্পর্শকাতর মনের প্রকাশ দেখা যায় ।- সমস্ত বুদ্ধি-বিবেচন! 
যুক্তিতর্ক, বীরত্ব ও সাহস থাকা সত্বেও তিনি মনকে শক্ত করিতে পারিতেছেন 
না। এক অমঙ্গলের আশঙ্কায় চক্ষে অশ্রু আসিয়া! যাইতেছে । তারপর যখন 
সতা-সতাই অশুভ সংবাদ আসিল-_-আত্মবিসঙ্নের ভিতর দিয়াও তিনি নিজ 
মহিমা উচ্ছলতর করিয়া গেলেন । নিজের বামহস্ত কাটিস্া ভ্রাতাকে সমর্পণ 
করিবার সময় তিমি কহিলেন__. 


১৭৫ বাংলা আখ্যায়িকা-কাব্য 


আমাদের কুল কবিবরে, দিও এই হস্ত রতন মণ্ডিত 
সতীত্বের সঙ্গীত আখ্যানে ভাই, গান যেন দাসীর চরিত ॥ 
_(>১৮পৃঃ) 
তারপর ভ্রাতাকে ক্পাণ দিয়! নিজ দক্ষিণ হস্ত কাটিবার অনুরোধ করিলেন। 
কাব্যের নায়ক যুবরাজ সাধুর পরিচয়__ 
যশন্মীর অন্তঃপাতি, দেশে ছিল ভটিজাতি, 
'অধিপ অনজদেব তার । 
পুগল দেশের নাম, তার পুত্র গুণধাম, 
সাধু নামা বিক্রম আধার ॥ _-(৪ পুঃ) 
কবির দেশপ্রেমের আদর্শ যেন সাধু-চরিত্রের ভিতর দিয়া পরিস্ফুট হুইয়াছে। 
তিনি যেমন বীর তেমনি নির্ভীক । যবনের প্রতি তাহার অত্যন্ত বিঘেষ। 
বিপাশার তীরে যবনগণের আগমন সংবাদ পাইয়া একদিন তথায় তিনি গেলে 
যুরনেরা কেহ পলাইয়! গেল, কেহ যুদ্ধ করিল ও পরাজিত হইল । 
- সাধু তারপর উরিণ্টনগরে গিয়া রাজার প্রতি যথোপযুক্ত বিনয় ও শ্রদ্ধা 
প্রদর্শন করিয়া অবস্থান করিতে লাগিলেন । নানাবিধ শোর পরীক্ষা! দিয়া 
সকলের প্রশংসাঁও অঞ্জন করিলেন । একদিন সন্ধ্যাকালে রাজকন্যার উদ্যানে 
অচেতন কর্শ্মদেবীকে দেখিয়া এবং তাহার মনোভাব জানিয়! পুলকিত 
হুইলেন। কিন্ত কোথাও তিনি অসৌজন্ত বা অধীরত! প্রকাশ করিলেন ন! । 
এমন কি পরদিবপ শক্তি-পরীক্ষায় বিজয়ী হইবার পর রাজকন্যার সথী 
তাহাকে রাজকন্যা-প্রদত্ত,_মালা দিয়া কর্্মদেবীর মনোভাব ব্যক্ত করিলে 
টস শক হা সারিয়ে 


পি সার, তা নাই। 
চিক _যোর ধন তার রুত সমপ্রদান চাই ॥ £ 
রাজ! যখন বিবাহের স্থির করিয়া তাহার নিকট টিকা! পাঠাইলেন তখন-_ 
= টিকা পেয়ে বীরবর, প্রেমোৎস্কুল কলেবর, » 
EE __ ঈষৎ হুসিত বিদ্বাধর । _( ৬৪ পৃঃ) 
বিবাহ করিয়! দেশে যাইবার কালে অরণ্যকমল তাহাকে যুদ্ধে আহ্বান 


করিলে তিনি যুদ্ধের জন্য প্রত্তত-হইলেন। যুদ্ধের সংবাদে কর্শ্মদ্েবীর পিত! 





ous 


© 


বাংলা আখ্যায়িকা-কাব্য ১৭৫ 


সৈন্ত পাঠাইলে তিনি অল্পসংখ্যক সৈন্য গ্রহণ করিয়া অধিকাংশ সৈন্যকে 
ফিরাইয়! দিলেন। আসন যুদ্ধ দেখিয়াও তিনি বিচলিত হন নাই এবং রাত্রে 
নিশ্চিন্তমনে নিদ্রায় মগ্ন হইলেন। তিনি কেবল বড় যোদ্ধাই ছিলেন না। 
অন্য সব দিকেও তাহার দৃষ্টি ছিল। যুদ্ধে যাইবার পূর্ক্ণে ভবিশ্যাৎ কর্ম্মপন্থ। 
সম্পর্কে কশ্মদেবীকে নানারূপ উপদেশ দিলেন। কিন্ত যুদ্ধে ছুর্ভাগাক্রমে সাধু 
পরাজিত ও নিহত হইলেন । 

কাব্যের তৃতীয় চরিত্র অরণাকমলের স্বল্প পরিচয়ের ভিতর দিয়া বীরত্ব ও 
মহত্ব প্রকাশিত হুইয়াছে। তাহার সহিত কশ্মদেবীর বিবাহের স্থির হইলে 
তিনি আহ্লাদিত হুইয়াছিলেন। কিন্তু মধ্যস্থল হইতে সাধু কণ্মদেবীকে বিবাহ. 
করিয়া লইয়া যাইতেছেন শুনিয়! অপমান এবং ঈধ্যায় উত্তেজিত হইয়া তিনি 
যুদ্ধে আহ্বান জানাইলেন। কিন্ত তিনি মহব্ব-বচ্ছিত নহেন। সাধুর পক্ষে 
সৈন্যসংখ্যা কম দেখিয়া তিনি হ্ন্থযুদ্ধের আহ্বান জানাইয়াছিলেন। যোদ্ধা 
হইলেও তিনি হৃদয়হীন ছিলেন না। কণ্দেবীর প্রাণত্যাগের কথা শুনিয়া 
তিনি কেবল ছুঃখিতই হন নাই, অন্থতাপেও দগ্ধ হইতে লাগিলেন এবং নিজেকে * 
খিকার দিয়াছিলেন। কর্শ্মদেৰীর শোকে তিনি অত্যন্ত মুহামান হইয়া! পড়িয়া- 
ছিলেন এবং চার মাসের মধ্যে ইহধাম ত্যাগ করেন । 

এই কাব্যের নানাস্থানে কবি রাজপুত-চরিত্রের নিষ্ঠা ও শিষ্য বণনা 
করিয়াছেন--বীরত্ব তাহাদের মন্দাগত_ 

দিব| নিশি এক সাজ, অভিপ্রেত এক কাষ, 
অস্্রশঙ্থ তিলেক না ছাড়ে... 
বীর রসে বিচক্ষণ, তাই মাত্র আলাপন, 
উগ্রতা অনল-হাড়ে হাড়ে ॥ (৪ পৃঃ) 


কিন্ত তাহার! হৃদয়হীন নয়, রমশীকক প্রতি#,ভাহান্দের, অহরাগওঁ' যেমন ৬. 


সন্মানবোধও তজ্রপ, ইহা যেন কাশ্মীরী কুহুমের ন্যায় তাহাদের" য়ে, সৌরভ 
বিতরণ করে__ J টিতে 


২. যথা শিলা সঙ্গিধান, বিতরে মধুর সাপ, 0 
বিকণশিয়ে কাশ্মীরী কুস্থম ৷ y 
কঠোর শিলার ধৰ্ম, কঠোর তাহার মন্দ, 


কিন্ত তাহে জনমে কুক্কুম ॥ _-( ৪ পৃঃ) 


১৭৬ বাংলা আখ্যায়িকা-কাব্য 


রাজপুতগণ ভ্রাতা অন্যায় করিলেও ক্ষমা করে না 
কাক প্রতি ক্ষমা নাই, হউক আপন ভাই, 
সমুচিত শিক্ষা দিবে তারে । 
অন্যায় না সহ হয়, মিথ্যাবাদ নাহি সয়, 
সত্যের পরীক্ষা তরবারে ॥ _€৪ পৃঃ), 
সে সময়ে রাজস্থানে প্রায় সকলেই শিবভক্ত ছিলেন। গ্রভাত-সমীরে 
তাই__ 

হর হর বম্‌ বম শব্দ সুগভীর । _(৭ পৃঃ) 
সকলেই অতিথি-পরায়ণ ছিলেন-_ 

মধ্যাহ্নের উপযোগ আতিথ্য নির্ভর । 

“গৃহস্থ পরম যস্ে করে সমাদর ॥ (৭ পৃঃ) 
রাজ্জবাটীতে অতিথির আগমনে রাজ! স্বয়ং তাহাকে সদ্দধনা জানাইতেন 
এবং সে সময় নানাবিধ মক্গলাচরণ অনুষ্ঠিত হইত । রাজপ্রাসাদে মাঝে মাঝে 
শক্তি-পরীক্ষ৷ হইত'। তাহাতে দেশের বীরবৃন্দ যোগদান করিয়া বিজয়ীর 
গৌরব লাভ করিতেন । 

অরণ্যকমল ও সাধুর পক্ষের তুই বীর সৈনিকের মন্তপানের ভিতর দিয়া 
কবি রাজপুতগণের সৌলন্যের পরিচয় দিয়াছেন। পাহ সাধুর পক্ষের সৈনিক 
এবং মিহিরজ্জ অরণ্যকমলের পক্ষে । নিত্রিত পাহুকে জাগাইয়া মিহিরজ যুদ্ধে 
আহ্বান জানাইলেন.। পাছ মন্তপানের নিমিত্ত সময় চাহিল । মিহিরজ তখন 
লিজ মদ্য আনিয়|। তাহাকেও দিল এবং নিজেও পান করিল। তাহাদের 
সৌজন্যবোধ ও শিক্টতা শত্ৰুকেও সাহায্যদানে ক্ুপণতা করে নাই । যখন যুদ্ধ 
করিয়াছে তখনও সমরুক্ষকে বাছিয| লইয়াছে এবং যুদ্ধের পূর্বে বা পরেও 
“পাক্রপক্ষের প্রতি, অশিষ্টাচরণ করে নাই । রাজপুত-চরিম্মের ইহাও একটি 
বৈশিষ্ট্য ছিল। 
“কবি সৌন্দধ্য-বর্ণনায়ও স্থানে স্থানে দক্ষতা দেখাইয়াছেন। কণ্ধদেবীর 
নিজিত সবীগণের বর্ণনা 
নিশায় মুদিত যেন দিবসের ফুল । 
কারু চারু কবরী লোটায় ধরাভলে ॥ 
নামিল নিবিড় মেঘ বুঝি ভূমগ্ডলে॥ _(২৮ পৃঃ) 


বাংলা আধ্যাস্মিকাঁকাব্য ১৭৭ 
সথীগণের নিজ্রা ভাঙ্গিল_ 
যেন ভাহ্ুকর পরশনে পদ্মস্কুল । 2 
জাগিল সঙ্গিনীগণ হাস্য সমাকুল ॥ _(২৮ পৃঃ) 
তাহার! স্থানের নিমিত্ত নদীতে নামিল__ 
হেমলতা ভাসে যেন জলের উপর ॥ __(২৮ পৃঃ) 


উপমাগুলির নির্বাচনে কবি শিল্পী মনের পরিচয় দিয়্াছেন। প্রাকৃতিক 
শোভার বর্ণনাও দেখ! যায়_ 
দিব| অবসান হয়, ». নভোলোক তমময়, 
ধুসরবরণা দিগন্গনা। । 
স্থির নেত্রে দেখা যায়, শোভা পায় দীপ প্রায়, 
দুই এক তারা খভূষণ| ॥ 
বেন নায়িকার আশে, প্রেমিকের হৃদাকাশে, 
দুই এক ভরসার ভাতি। (২৫ পৃঃ) 
বাঙালীর সাহসহীনতার প্রতি ইঙ্গিত করিয়! কবি লিখিয়াছেন_ 
যথা বাঙ্গালার লোক নহেক সাহসী । 
নারীপ্রিয় কেলিকলা কৌতুক বিলাসী ॥ 
শিশুর পুতুলে দেখ আভাস তাহার । 
». কামকল! ছল! তাতে প্রত্যক্ষ প্রচার ॥ 
পুতুলে পুতুলে বিয়া বহু বহু কেলি। 
+ নিতান্ত কৈশোরের যত বাল বাল! মেলি ॥ 
কিরূপে পৌরুষ পথে যাইবে বালক । 
তামাক খাকুয়া বুড়া প্রিয় খেলনক ॥ 
পশ্চিমের প্রজাপুঞ্জ-পুক্ষার্থ চায় । 
সেইমত দেখহ শিশুর খেলনায় ॥ (১৬ পৃঃ ) টা 
এই কাবোর দুইটি বিরোধী পক্ষই রাজপুত । এক পক্ষ শৌধ্যে, বীর্যে, 
শালীনতায় কর্্মদেবীর মন হরণ করিয়া তাহাকে লাভ করিয়াছে। অপর পক্ষ 
স্থিরীক্ৃত ভাগ্যের আকস্মিক বিপর্ধায়ে অপমানিত ও ঈধধযান্বিত। উভয়ের শক্তি 
পরীক্ষার ফলে ক্খদেবী নিদ্র প্রণয়নিষ্ঠা ও দৃঢ়তা লইয়! প্রাণত্যাগ করিলেন । 
এই বীরত্ববাঞ্রক কাহিনীর ভিতর দিয়া কৰি ঘেন রাজপুতগণের পতনের 


১২ 2 


১৭৮ বাংলা আখ্যাস্সিকাকাব্য 


কারণও নির্দেশ করিয়াছেন । অতি তুচ্ছ ব্যাপার লইয়াও তাহারা নিজেদের 
মধ্যে যুদ্ধ করিয়া শক্তিক্ষয্ করিত ও একে অপরের শত্রু হইয়া দাড়াইত । 

কাব্যটিতে মূল আখ্যানভাগের পরিপুষ্টি ও প্রসাধনের নিমিত্ত ক্র ক্ষত 
ঘটনাবলীর সমাবেশ দেখা যায়। বাণিজ্য করিতে আগত যবনগণের প্রতি 
সাধুর ব্যবহার তাহার চরিত্রে স্বদেশপ্রেমকে এব: দুরদৃষ্টিকে সুচিত করিয়াছে। 
আবার উদ্ভানে কর্শ্মদেবীর সহিত সাধুর সাক্ষাৎ নব অঙ্গরাগের প্রকাশ__ 
কাবাটিতে রসবৈচিত্রয আনিয়! মাধুধ্য দান করিয়াছে । দুই সৈনিকের মদ্যপান 
ব্যাপারটিও যুদ্ধক্ষেত্রের নির্মমতার ভিতর যেন মানবতার স্পর্শ দিয়! যায়। 
এই-সকল ঘটনা! দ্বারা কাবা-সৌন্দর্ধ্য অনেক বাড়িয়া গিয়াছে। পদ্মিনী- 
উপাখ্যানে যাহার অভাব অনুভূত হইয়াছিল এই কাবে কবি তাছা 
সংশোধনের চেষ্টা, করিয়া অনেক-পরিমাণে রুতকাধ্য হুইয়াছেন। অনেক 
স্থলেই বর্ণনার দীর্ঘত! কাবা-রসকে ব্যাহত করিলেও স্থানে স্থানে বর্ণনা-মাধুধ্য 
পাঠককে মুগ্ধ করে । এই কাব্য-রচনায় কবি পগ্মিনী-উপাখ্যান হইতে 
অধিকতর কাব্য-কুশলতার পরিচয় দিয়াছেন। ইহাতে ইংরাজ সাহিত্যিক 
স্কট ও বাইরনের প্রভাব অহ্ভ্ূত হয় । কাবাটি চারিটি সর্গে সমাপ্ত । পয়ার, 
ত্রিপ্নী, একাবলী, মালঝাপ প্রভৃতি ছন্দে ইহ! রচিত। স্থানে স্থানে সংস্কৃত 
শব্দের ব্যবহার দৃষ্ট হয়। 

শুরস্থন্দরী_'শূরহন্দরী’ কবি রঙলালের রচিত তৃতীয় ইতিহাসাশিত 
কাব্য। ইহার প্রকাশকাল ১৮৬৮ খ্রীষ্টাব্দ । ইহার আখ্যানভাগও টডের 
বাজস্থান-গ্রন্থ হইতে সংগৃহীত । ইহাতেও রাজপুত রমণীর বীরত্ব ও দৃঢ়তার 
কাহিনী লিপিবদ্ধ হইয়াছে। 

কাবোর প্রথমে কবি কবিতা-শক্তির আবাহন করিয়াছেন 
নু কোথা গে! কবিতা সতি সুধা স্বরূপিনী । 

কেন গো আমার প্রতি এরূপ কোপিনী ॥ 


তুমি মম কিশোরকালের সহচরী । 

তব সঙ্গে যেত রঙ্গে দিব! বিভাবরী ॥ 
বিজনে তটিনীতটে শম্পশষ্য| করি । 
তকুচ্ছায্ে স্বদ্বায়ে সুখে শ্রম হরি ॥ 


© 


বাংলা আখ্যায়িকা-কাব্য ১৭৪ 


তুমি গো আমার কাছে বসি হাসি হাসি । 
দেখাইতে নিসর্গের যত রূপরাশি ॥ (০ পৃঃ) 
সে যুগে এই বর্ণনার ভিতর অনেকখানি অভিনবত্ব প্রকাশ পাইয়াছে। 
যে কল্পনাদেৰীকে রবীন্দ্রনাথ মানসহুন্দরী নাম দিয়! প্রেযসীরূপে অক্কিত 
করিয়াছেন, রবীজ্জপূর্বযুগে তাহাকেই কবি সহচরীরূপে র্ূপদ্দান করিয়া নব 
ভাবের স্থষ্টি করিয়াছেন। 
তারপর কবিত্বশক্তির নিকট কবির অন্থগ্রহ-প্রার্থনার ভিতর দিয়া তাহার 
এই কাব্য রচনার উদ্দেশ্য প্রকাশিত হুইয়াছে। 
= আমাদের দেশের অসহায় রমণীকুলের দুর্ব,ত্তের হস্তে লাঞ্চন| কবিকে 
বিচলিত করিয়াছিল তাহারই প্রতিকারার্থে রমণীকুলকে স্বাবলম্বনের পথে 
আহ্বান জানাইয়| কৰি এই কাব্য রচনা করেন। মাহুষের আত্মশক্তিই বড় 
অঙ্ক । সেই শক্তিকে উদ্ধস্ধ করিয়া প্রয়োজন-অহ্ুসারে কাজে লাগাইলে কোন 
দুর্বত্তেরই নিকটে আসিবার সাহস থাকে ন!। আকবরের স্যাক্স প্রতাপশালী 
সমাট্‌ও অনেক কলা-কৌশল বিস্তার করিয়া একজন কবি-পত্বীর নিকট 
পরাজয় স্বীকার করিতে বাধ্য হইয়াছিলেন, সেই সতী রমণীর দৃঢ়তায় ও 
তেজন্বিতায় কাবাটি উদ্জল। একদিকে তিনি গৃহবধূ, অপরদিকে খড়গ- 
ধারিণী। তাহার সতীত্বের নিকট মাটের সমন্ত মশি-মাণিকা, শৌধ্য-বীধ্য 
মীন হুইয়া গেল। 
কাবোর প্রথমে কবি একটি এঁতিহাসিক পটতৃমিক! তৈয়ারী করিবার 
চেষ্টা! করিয়াছেন। আকবরের রাজত্বকালে যখন হিন্দু-মুললমানের ভিতর 
সৌহার্দ্য স্থাপিত হইয়াছিল সে সময় মানসিংহ সম্রাটের সহিত ভদ্নীর বিবাহ 
দিয়! প্রভূত সম্মানের অধিকারী হইয়াছিলেন। কিন্ত চিতোরের রাণা প্রতাপ 
তাহার সহিত আহার ন! করিলে তিনি সমাজে সন্মান পাইতেছিলেন 
না। তাই দাক্ষিণাত্য জয় করিয়া প্রত্যাবর্তনকালে তিনি প্রতাপসিংহের 
আতিথ্য গ্রহণ করেন। কিন্তু ভোজনকালে অন্বস্থতার ভান করিয়া 
প্রতাপ উপস্থিত না থাকাতে তিনি ক্ষুপ্ন হন এবং প্রতাপের পুত্রকে 
কহেন 
রাপার প্রসাদ ভিন্ন এবে গতি নাই । 
তিনি যদি জাতি দেন তবে জাতি পাই ॥ _-(৪১ পৃঃ) 


১৮০ বাংল! আখ্যায়িকা-কাব্য 


এই কথা শুনিয়া রাণ! আগিয়া প্রকাশ্যভাবে জানাইলেন যে মোগলের 
সহিত যে বংশের বৈবাহিক সম্বন্ধ স্থাপিত হুইয়াছে তাঁহাদের তিনি পূর্বের 
মধ্যাদা দিতে পারিবেন না। তখন মানসিংহ অপমানিত হইয়া ক্রোধে 
কহিলেন _ 
তবে জেন মম নাম মানসিংহ নয় । 
যদি তব সর্বনাশ অচিরে না হয় ॥ _-(৪১ পৃঃ) 
প্রতাপসিংহের তেজও কম নয়। তিনি উত্তর দিলেন 
আহবে আমায় কতু বিমুখ না পাবে ॥ _€৪১ পৃঃ) 
শ্বালকের অপমানে আকবরও কুন্ধ হইলেন। তারপর হুলদীঘাটের যুদ্ধের 
অবতারণা হইল। এই যুদ্ধে আকবরের সভাসদ্‌ শক্কিসি:হ তাহার ভ্রাতা 
শ্রতাপসিংহকে সাহায্য করিলেন_ইহাও সম্রাটের কর্ণগোচর হুইল। 
আকবর ক্রোধে জলিতে লাগিলেন এবং প্রতিশোধের পথ খুঁজিতে লাগিলেন । 
এমন সময় তিনি শুনিলেন যে তাহার সভাকবি পর্থীসিংহের পত্রী সতী 
শক্তিশিংহের কন্যা । সম্রাট তাঁহার সতীত্ব হরণ করিয়| প্রতাপসিংহ ও 
শক্তিসিংহের কুলে কলঙ্ক অর্পণ করিবার নিমিত্ত নৌরজ! হাটের ব্যবস্থা 
করিলেন । 
আকবর কৌশলে অতি অল্পদিনের ভিতর ভিকানীর রাণী প্রমদাকে 
বশীভূত করিলেন এব: আপন প্রয়োজনে নিযুক্ত করিলেন। " 
সতী সরল! ও বিশ্বাসপ্রবশা । তিনি প্রমদাকে বিশ্বাস করিয়! স্বামীর 
অঙ্গমতি লইয়! একদিন প্রমদার সহিত নৌরজা হাটে গেলেন। সে স্থানে 
ক্পবতী রমণীগণের সমাবেশ হুইয়াছে। কিন্তু রমণীগণের সৌন্দর্য্য সতীর 
আগমনে জান হইয়া গেল__ 
লাবণ্য বরষি খেন যাইছে রূপসী । 
" যত ক্ূপ-গৰ্বিতার মুখে দিয়ে মসী ॥ (৫১ পৃঃ), 
সতী কিন্ত অত্যন্ত বুদ্ধিমতী । নৌরজা হাটের অবস্থা দেখিয়া তাহার 
বুদ্ধিদীপ্ত মনে সন্দেহের মেদ পুঞ্জীভূত হইল এবং প্রমদ! তাহাকে একাকী ত্যাগ 
করিস! গেলে তাহা আশঙ্কায় পরিণত হইল । 
প্রাসাদের ভিতর পথ খুজিবার কালে তিনি একটি সঙ্গীত শুনিতে পাইলেন 
এবং তাহার -শ্থ অনুধাবন করিয়া! ভীত হইলেন। কিন্ত তিনি বুদ্ধি ব! ধৈধ্য 


© 


বাংলা আখ্যায়িকা-কাব্য ১৮১ 


হারাইলেন না । বিপত্তারিণী কালিকার স্তব করিয়া তিনি অদৃশ্য শক্তির নিকট 
হইতে তরবারি ও আশ্বাস লাভ করিলেন। উহু! শুনিয়া তাহার বুঝিতে 
বিলদ্ব হইল না ~ 
যোগিনীর স্বর প্রায় অঙ্গভূত হয়॥ _ (৫৭ পৃঃ) 
তারপর দিলীপতি আসিয়া তাহার পদে কোহিনূর অর্পণ করিয়া প্রেম 
নিবেদন করিলেন, সতী প্রথমে কম্পিত হইলেন, পরে তীত্র ভাষায় তিরস্কার 
করিলেন। কিন্তু আকবর তাহার কথায় কর্ণপাত ন৷ করিয়া অগ্রসর হইলে 
তিনি ধাক! দিয়! -আকবরকে- ভূপাতিত করিলেন। দিল্লীর সম্রাট বলিয়া 
সতী বিন্দুমাত্র বিচলিত হইলেন না! বা সম্মান দেখাইবার প্রয়োজন বোধ 
করিলেন না। দুর্ধত্তের উপযুক্ত তিরস্কার ও ভৎ্পনা দ্বার! শ্ব-মহিমা 
প্রকাশ করিলেন। অবশেষে দিলীপতি তাহাকে মাতৃ-সম্বোধন করিয়া 
ক্ষমা প্রার্থনা করিলে তিনি সমস্ত রাজপুত রমণীর সম্মানরক্ষার ব্যবস্থা করাইয়! 
লইলেন। আকবরকে দিয়! প্রতিজ্ঞা-পত্রে লিখাইয়| লইলেন__. 
সত্য কর কোরাণ শরীফ শিরে ধরি । 
লিখে দেহ নিজ পঞ্চ দ্তখ কৰি ॥ 
যদবধি তুমি কিংবা তব বংশধর । 
ভারতের সিংহাসনে থাকিবা ঈশ্বর ॥ 
৬. ছলে বলে কি কৌশলে দিল্লী অধিকারী । 
না আনিবে নিজপুরে রাজপুত নারী ॥ (৫৮ পৃঃ) 
বিপদের মধ্যে পতিত হুইয়াও তিনি দেশ ও জাতির কথ বিশ্বত হন নাই 
এবং সুযোগ পাইয়। নিজের জন্য কোন কিছু ন! চাহিয়া জাতির মঙ্গলসাধনের 
ব্যবস্থ। করাইয়া! লইলেন। '্বদেশভক্ত রাজপুত রমণীগণের চরিত্রের এই একটি 
নৃতন দিক্‌ আমাদের সমক্ফে উদ্বাটিত হইল । 
সতীর চরিত্রে হাস্যরসিকতার পরিচয়নও পাওয়া যায়। গৃহে ফিরিয়া 
চিন্তিত স্বামীর প্রশ্নের উত্তরে তিনি কৌতুক করিয়া কহিলেন 
যে রতন তোমার আদৃত অতিশয় । 
আজ নিশি হরিল তস্কর দুরাশয় ॥ 
কি কাজ এ দেহে আর বল প্রাণ ধরি। 
দেহ খর করবাল প্রাণ পরিহরি ॥ _(৬* পৃঃ) 


© 


১৮২ বাংলা কাব্য 
পরে প্রতিজ্ঞা-ভঙ্গের জন্য পৃর্বীসিংহ তাহাকে ভত্পন। করিলে_ 
সতী কহে কিসে সত্য লঙ্ঘিলাম আমি। 
বেদে বলে এক“তন্থ পত্নী আর স্বামী ॥ __(৬* পৃঃ), 
সতীর পতি-পরায়ণতার চূড়ান্ত নিদর্শন প্রকাশিত হইল । 
কাব্যটিতে আকবরের এঁতিহাসিক চরিত্র কোথাও ক্ষুণ্ন হয় নাই। এই 
কাব্যের ভিতর তাহার রাজনৈতিক কুটিলতা৷ প্রকাশিত হইয়াছে। প্রতাপ- 
সিংহ ও শক্তিসিংহের উপর প্রতিশোধ-স্পৃহাই তাহাকে সতীর সতীত্ব হরণে 
প্রেরণা যোগাইয়াছিল। তাহা ছাড়া রমণীগণ-সন্বদ্ধে একসাকবরের ধারণাও 
উচ্চ ছিল না। তাহার মতে__ টা ay 
ধনের পিপাস! আর প্রভৃত্বের আশ!। 
রমণী ধৰ্ম্ম কণ্ম শশ্ম মৰ্ম নাশা ॥ 
প্রলোভের দাসী তারা স্যবের কিন্করী । 
ইখে বশীভূত নহে কে আছে হন্দরী ॥_€ ৪৬ পৃঃ) 


রাজনৈতিক চাতুর্ধের ছার! তিনি বিভিন্ন নারীর অবাধ মেলামেশার স্থযোগ- 

দানের ক্ষেত্ররূপে নৌরজ! হাটের ব্যাখ্যা করিয়া বাসনা-সিদ্ধির উপায় খু'জিয়া- 
ছিলেন। এই কণ্মের নিমিত্ত ভিকানীর রাণীর সাহায্যও গ্রহণ করিয়াছিলেন। 
আত্মীয় রমণীর দ্বারা রমণীর সর্বনাশ সাধন করা সহজ, তাঁহার ন্যায় বুদ্ধিমান্‌ 
ব্যক্তি তাহ! বুঝিয়াছিলেন। তারপর কার্ধ্যসিদ্ধির নিমিত্ত তিনি একবার 
সন্যাী সাজিয়াছিলেন এবং নৌরজ হাটে রমণীগণের হস্তরেখ! বিচার করিতে 
আরম্ভ করিলে সহজেই রমণীকুলের ভিড় জমিয়া গেল। কিন্ত সতীর ব্যাপারে 
স্থবিধা করিতে পারিলেন না। তারপর সঙ্গীত আরম করিয়াও কুতকাধা 
হুইলেন না। অবশেষে নিজ রাজ-পরিচ্ছদে সন্দিত হইয়া সতীর পথরোধ 
করিয়া কোহিনূর দিলেন। স্ব-ইচ্ছ! পূর্ণ করিতে কোন পথ অরলম্বন করিতেই 
তাহার দ্বিধা নাই । তিনি সতীর পদতলে বলিয়া অসঙ্কোচ-চিত্তে প্রেম নিবেদন 
করিলেন। কিন্ত সতীর হৃদয় জয় করিতে ন! পারিয়! তিনি প্রথম দৃঢ়চেতা। 
রমণীর সাক্ষাৎ লাভ করিয়া মনে মনে ভাবিলেন__ 

“বনের ভামিনী ভাবিনীগণ যত। 

আমার প্রণয় যাচে কাহ্গালিনী যত ॥ 


© 


বাংল! আখ্যায়িকা-কাব্য ১৮৩ 


এ নারী কেমন নারী নারি চিনিবারে । 
নারিলাম কোহিনূর রত্বে কিনিবারে ॥ _-€৫৮ পৃঃ) 

কিন্ত তিনি সক্কল্চ্যুত হইলেন ন!। রমণীর উপর বলপ্রয্নোগের নিমিত্ত 
অগ্রসর হইলে তাহার চরম পরাজয় ঘটিল । বার বার প্রতাপকে আক্রমণ 
করিয়! ব্যর্থ হুইয়া আকবরের এক গৃহবধুর উপর প্রতিশোধ লইবার স্পৃহা 
খুলিসাৎ হুইয়া গেল । উপস্থিত-বুদ্ধির ছার! তিনি বুঝিলেন পরাজয় স্বীকার 
করাই শ্রেয়: । তখন তিনি সতীকে মাতৃসস্বোধন করিয়া ক্ষমাতিক্ষা করিয়া 
নিজ মধ্যাদ। রক্ষা করিলেন । -কিন্ত তাহার এই কাধ্যাবলীর পশ্চাতে একটি 
রাজনৈতিক হেতু আনিয্স! কবি "আকবর-চরিত্রকে অনেকখানি মধ্যাদ| দান 
করিয়াছেন এবং এঁতিহাসিক আকবরের চরিত্রে ' এরূপ রাজনৈতিক চালের 
অনেক দৃষ্টান্ত আছে বলিয়া এই ঘটনাটি বিসদৃশ হয় নাই । 

আকবর-মহিষী যোধাবাই স্বল্প পরিচয়ের ভিতর দিয়াই সমুজ্জল। তিনি 
রাজপুত এবং মানসিংহের ভদ্নী। প্রমদ্দার মুখে তাহার পরিচয় পাওয়া যায়_ 

অতি প্রিয়বাদিনী মহিষী যোধাবাই । 
ভুবনে এমন বুঝি চারুশীলা নাই ॥ _-(৪৭ পৃঃ) 

আকবরের সহিত বিবাহ হইলেও তিনি রাঁজপুতগণের প্রতি মমতাবোধ ত্যাগ 
করিতে পারেন নাই এবং তাহাদের নিমিত্ত ঠাহার হৃদয়ে গর্ব্বেরও অভাব 
নাই। তিনি বুদ্ধিমতী। স্বামীর হৃদয়ের গুড় অভিসন্ধি বুঝিতে পারিলেন 
এবং রাজপুত রমণীর সতীত্ব রক্ষা করিয়া প্রতাপের কুলকে অকলক্ষ রাখিবার 
উপায় চিন্তা করিলেন। নিজের ক্ষতি-বৃদ্ধির কথাও চিন্তা করিলেন। তাই 
আকবর যখন সন্যাসীর বেশ ধারণ করিলেন তিনি ঘোগিনীর পরিচ্ছদে ভূষিত 
হইয়া যোগীকে সর্ব স্থান হইতে পলাইতে বাধ্য করিয়া যখন দেখিলেন সতী 
পথের সন্ধানে ভয়ে কালিকার স্তব করিতেছেন তখন তিনিই খড়গ রাখিয়া 
তাহাকে সাহসে ভর করিবার উপদেশ দিলেন । রমণীর সতীত্ব রমণীর সাহায্যেই 
রক্ষিত হইল। 

পৃর্থীসিংহ কৰি ও প্রেমিক । ক্ূপবতী স্বীলাভ করিয়া তিনি গব্বিত। 
তাহাকে কোথাও পাঠাইতে পৃথ্বীসিংহের মন চায় না। তথাপি বিকানীর 
রাণীর সহিত যাইতে তিনি পত্নীকে অস্থমতি দিলেন । কিন্ত দুশ্চিন্তায় সময় 
কাটাইতে লাগিলেন । অধিক রাত্রি পর্য্যন্ত সতী না আসাতে নিত্রার মধ্যে 


১৮৪ বাংলা আখ্যাস্মিকা-কাব্য 


তিনি ছু:স্বপ্র দেখিলেন_একটি নৌকা হইতে এক রমণী ঝড়ের ভিতর পড়িয়া 
জলে নিপতিতা হইলেন এবং তিনিই সতী। ঘুম ভাঙ্গিল। আবার 
নিঙ্রাভিভূত হুইয়া দেখিলেন__সতী অরণ্যে সর্পভয়ে ভীত হইয়া দৌড়াইতে 
দৌড়াইতে মাটীতে পড়িয়া গেলেন । - তৃতীয়বার দেখিলেন সতী ব্যাস্রভয়ে 
ভীত হইয়া নদীতে পড়িয়া গেলেন। তখন-__ 
* জাগিয়! উঠিল কবি বলি সতি সতি । 

দেখে গৃহে দাড়াইয়া জায় গুণবতী ॥ (৫2 পুঃ) 
_ পৃথ্বীসিংহের চরিত্রের ভিতর দৃঢ়তা ও সত্যের পতি নিষ্ঠাও দেখা যায়। 
আকবরের নিকট সতী প্রতিজ্ঞা করিয়াছিলেন যে আকবরের আচরণ তিনি 
কাহারও নিকট প্রকাশ করিবেন না__কিন্ত স্বামীর নিকট সব বৃত্তান্তের সহিত 
সম্বাটের প্রসঙ্গ ও প্রতিজ্ঞার কথা বলিলে প্রর্থীসিংহের সত্যনিষ্ঠ হৃদয় সে 
কাৰ্দ্য অনুমোদন করিল ন! । তিনি সতীকে ভৎপনা করিয়াছিলেন কিন্ত সতী 
যখন বুঝাইয়! দিলেন যে স্বামিস্বী একাত্মা, তাহাদের ভিতর কোন পার্থক্য 
নাই জানিয়াই তিনি স্বামীর নিকট আকবরের আচরণ বিবৃত করিয়াছেন এবং 
তাহা দ্বারা প্রতিজ্ঞা ভঙ্গ হয় নাই, কবি খুসি হইলেন। এই ঘটনার প্রতি 
ইন্দিত করিয়াই নাকি তিনি রাণা প্রতাপসিংহকে লিখিয়াছিলেন_" * 

কাহারও নিস্তার নাই নৌরজা সন্ধটে। (৬৪ পৃঃ) 

কাব্যে ঁতিহাসিকতার পটভূমিকাটি অত্যন্ত স্বন্দর হইয়াছে । ইহার দৈর্ঘ্য 
আরও কিছু কম হইলে কাব্যরসকে ইহ! সম্ুন্ধতর করিতে পারিত । হলদীঘাটের 
যুদ্ধে আকবরের আশ্রিত শক্তিসিংহ ভ্রাতা প্রতাপসিংহের বিরুদ্ধে যুদ্ধে আসিয়াও 
বিরোধিতা করিতে পারিলেন না। সকলের অলক্ষ্যে প্রতাপসিংহকে সাহায্য 
করিয়| এবং যুদ্ধে উৎসাহ দিয়া ভ্রাতৃপ্রীতি ও স্বজাতি-প্রীতির যে পরিচয় 
দিয়াছেন তাহ! হুন্দরভাবে কাবো স্থান পাইয়াছে। সমস্ত কাঁছিনীর পশ্চাতে 
প্রতাপসিংহের অনমনীয় তেজস্থিতা ও শক্তিসিংহের সাজাত্যবোধকে কারণস্ব্প 
অঙ্কিত করিয়া! কবি কাব্যটিকে এতিহাসিক মর্ধ্যাদ! দান করিয়াছেন । 
নানাবিধ বর্ণনার দ্বারাও কাব্যটিতে বৈচিত্রা আসিয়াছে। নৌরজ হাটে 

বিভিন্ন দেশের রমশীগণের বর্ণনা 

বনিয়াছে বিলাতীয় বরাঙ্গনাগণ । 

শিশির সময়ে যথা সরোজ কানন ॥ (৪৮ পৃঃ) 


+ ৯ 


© 


বাংলা আখ্যায়িকা-কাব্য ১৮৫ 
মোগল রষণীগণের বর্ণনা 
বসিয়াছে তার কাছে মোগল যোহিণী। 
কামের কামিনী কিবা চাদের রোহিনী ॥ (৪৮ পৃঃ) 
রাজপুত রমণীগণ__ কা 
এক ধারে যত সব রাজপুতদারা ॥ 
'অমরী কিন্ত্ররী পরী অপ সরী আকার! ॥ (৪০ পৃঃ) 
জাত-বৈষম্য মাহুযের দুঃখের কারণ। কবি লিখিয়াছেন_ 
কি কাঞ্কুলের কাণ্ড জাতি অভিমান। + 
ধরা পরিহরি কবে হবে অন্তর্ধান ॥ 
কবে সবে এক জাতি করি স্বীকার । 
একভাবে জাতীশ্বরে দিবে নমস্কার ॥ (5১ পৃঃ) 
কাব্যরস সম্বন্ধে কবি লিখিয়াছেন 
আদিরস বীররস পৌরুষ প্রধান । 
এ জগতে এই ছুই সখের অধীন ॥ 
প্রেম ছাড়া বীর কোথা, বীধ্য ছাড়া প্রেমী । 
ষ্ঠ ধুরা ছাড়! করু স্থির নহে চক্রনেমি ॥ 
ডি চারাট লী আছে ও চারা নে লু ক পয়ার ছন্দে 
রচিত। স্থানে স্থানে অঙুপ্রাসের ব্যবহার রহিয়াছে। উপম! রূপক প্রভৃতি 
পুরাতন ভাব হইতে মুক্ত_ 
খুরের আঘাত শৈলে উঠিছে অনল । 
জলধরে যেন ক্ষণপ্রভা ঝল্মল ॥ _-(৪9 পৃঃ) 
বাঁ 
ঘনঘটা মোহ মেঘ হৃদয় আকাশে । 
পূর্বের ছুইটি কাব্যে কবি-হৃদয়ের যে উদ্দীপনা অশ্ু্কৃত হয় এ কাব্যে যেন 
তাহার হাস দেখ! যায়। বর্ণনার আতিশয্যে কাব্যটি যেন কিছু-পরিমাণে 
শ্রহীন হইয়া! পড়িয়াছে । পূর্ববর্তী কাব্য ছুইটিতে একট! সংঘাত ছিল যাহা 
কাব্য-কাহিনীকে গতি দান করিয়াছিল । এ কাব্যের সংঘাত সম্রাটের 
সহিত কবিপত্থীর, তাই তাহাতে কাহিনী কতকট! গতিহীন হইয়! পড়িয়াছে 
এবং কাবা-মাধুধ্য ক্ষণ করিয়াছে । কাহিনীটি বিকৃতিমাত্র বোধ হয় এবং 


Er 


© 


১৮৮ বাংলা আখ্যায়িকা-কাব্য * 
সেইজন্য কাব্যরসও জমিতে পারে নাই। ইতিহাসের প্রতি আমাদের * 
দৃষ্টি আকর্ষণ করিলেও আখ্যায়িকা-কাব্যের ক্ষেত্রে ইহার সার্থকতা খুবই 
অকিঞ্চিৎকর । 
জয়সিংহপর্বৰ_ দুৰ্গাচন্্ৰ সান্যাল প্রণীত ‘মহামোগল কাব্য, তৃতীয়খণ্ড' 
'জয়সিংহপর্কণ নামে ১৮৭৭ খ্রীষ্টাব্দে প্রকাশিত হয়। ইহাতে শিবাজীর স্বদেশনিষ্ঠা 
এবং তাহার যুক্তি-তর্ক-ব্যক্তিত্ব ছারা! জয়সিংহের মনোভাবের পরিবর্তন প্রদর্শন 
করা হইয়াছে। 
ওুরংজের শিবাজীকে দমনের জন্য জয়সিংহ ও দিলির খাকে মহারাষ্ট্র 
প্রেরণ করিয়াছিলেন। কবি জয়সিংহ-সন্বন্ধে লিখিয়াছেন_ 
মহাবীর জয়সিংহ আদ্ের অধিপ 
কাধ্যদক্ষ বুদ্ধিমান কুলের প্রদীপ । _-(৬ পৃঃ) 
বার্ধক্যেও জয়সিংহের ক্শ্মদক্ষত| কিছুমাত্র হাস পায় নাই__তেজ, দৃঢ়তা 
ও সাহস সমভাবেই বর্তমান এবং আকুতির ভিতরেও বলিষ্ঠতা ও শক্তিমন্তার 
পরিচয় পাওয়া যায়। 
বগাঁগণ প্রথমে শ্বেনপাত যুদ্ধ এবং পরে তাহাদের দুর্গ আক্রান্ত হইলে 
সন্মুখ যুদ্ধ করিয়| অস্শস্ত্রে সুসন্দিত যবন-সেনাগণের নিকট পরাজিত হইল। 
শিবাজী তখন ব্রাহ্মণের ছদ্মবেশ ধরিয়| জয়সিংহের সহিত সাক্ষাৎ করিতে 
গেলেন। জয়সিংহ কিন্তু তাহার ছদ্মবেশ বুঝিতে পারিলেন এবং নিজ সন্দেহ 
প্রকাশ করিলেন । 
শিবাজী আপনার পরিচয় দিয়! তাহাকে অভিবাদন করিলেন এবং তাহার 
উপযুক্ত সন্মান ন! পাইয়া ক্ষোভ প্রকাশ করিলেন । 
জয়সিংহ তখন কহিলেন 
জয়সিংহ কহে তুমি কিসের ক্ষত্রিয় 
দুরাচার দহ্য তুমি অতি নিন্দনীয় । 
লোকতঃ ধশ্মতঃ মন্দ তব আচরণ 
সৰ্ব্বত্ৰ তোমাকে স্বপা করে সাধুজন। (৬৪ পৃঃ) 
ইহ! শুনিয়! শিবাজী নিজ কৰ্শ্মের অহুমোদন করিয়া স্বদেশের সেবায় তাহার 
সমস্ত ধন, সম্পত্তি ও শক্তি নিয়োগের কথা কহিলেন এবং স্বদেশের মুক্তিই 
তাহার লক্ষ্য বলিয়! নিজরুত কণ্দ্ সমর্থন করিলেন। ইহাতে জয়সিংহের 


A 


ভি 


বাংলা আখ্যায়িকা-কাব্য ১৮৭ 


বীর-ভৃদয় বিচলিত হইল । তিনি দঙ্থ্য বলিয়া খাহাকে বসিবার আসন দেন 
নাই, নিজে গাত্রোখান করিয়া ভাঁহাকেই সসন্মানে আসন প্রদান করিলেন। 
তারপর তাহারা পরস্পর নিজ নিজ কণ্থকে সমর্থন করিয়া আলোচন! 
করিতে লাগিলেন। জয়পিংহ স্বাবীনচেতা এবং বীর, কিন্তু অনৃষ্টবাদী । 
মোগলের সহিত শিবাজীর ছন্দ কর! বৃখ। কহিয়! তিনি যুক্তি দেখাইলেন__ 


পুরাণে আছে লিখিত কলিকালে স্থনিশ্চিত 
যবন পীড়িত! মহী হবে; 
অবস্থা সম্ভাব্য যাহ! চেষ্টায় খণ্ডিতে তাহা 


কে সমর্থ হইয়াছে কবে॥ (৭৪ পৃঃ) 
শিবাজীর মনে সাহস ও তেজস্থিতা অসামান্য । শত্রশিবিরে শক্রসেনাপতির 
সামনে বশিয়। তিনি জয়সিংহের কাধ্যের সমালোচনা! করিয়া তাহাকে 
শ্বমতে আনিবার চেষ্ট1! করিলেন। 
জয়সিংহ শিবাজীর স্বদেশপ্রীতি ও নি! দেখিয়! মুগ্ধ হইলেন। শিবাজী 
তাহাকে মুসলমানের উন্নতির কারণ দেখাইলেন-__. 
সাহস উৎসাহ এক) উদ্যোগ দৃঢ়তা 
পঞ্চগুণে মুসলমান লভিল শ্রেষ্ঠতা। -_-(৮৫ পৃঃ) 
তারপর তিনি জয়সিংহকে উত্তেজিত করিবার চেষ্ট| করিয়া! কহিলেন 
ফ্রেচ্ছ যাহ! পারে তাহা ক্ষত্রিয় সন্তান 
অপারগ যদি তবে বড় অপমান। 
ভারত এশ্বধ্য ভোগে বিলাসী যবন 
পূর্ব সম তেজোবীধ্য নাহিক এখন । 
এ সময়ে মোরা দৃঢ় চেষ্ট। যদি করি 
অনায়াসে স্ব স্ব রাঁজ। উদ্ধারিতে পারি। 
অতএব মহারাজ ! প্রার্থনা আমার 
ধৰ্ম্ম রক্ষা কর করি যবন সংহার ॥ _-(৮৫ পৃঃ) 
এমন সময় দিলির খ সেই কক্ষে প্রবেশ করিয়া জয়সিংহের নিষেধ সত্বেও 
শিবাজীকে আক্রমণ করিতে উদ্ভত হইলে জয়সিংহ্‌ তাহাকে যথোপযুক্ত শাস্তি 
দেন। এস্থানেও জন্সসিংহের কোমল হৃদয়ের পরিচয় পাওয়া যায়। দিলির 
খা অবস্থা খারাপ দেখিয়া প্রাণ বাঁচাইবার জন্য তাহাকে স্তি করিয়া চক্ষে 


© 


১৮৮ বাংলা আখ্যায়িকা-কাব্য 


জল আনিলে তিনি তাহাকে বধ না করিয়া ছাড়িয়া দেন। দিলির খার এই 
ঘটনা! শিবাজীর প্রতি তাহার মনকে আরও বেশী আকৃষ্ট করিল এবং তিনি 
সন্ধির প্রস্তাব লইয়! দিলীশ্বরের নিকট যাইবার উপদেশ দিলেন। 

বিদ্রোহী শিবাজী সন্ধির প্রন্তাবে প্রথমে সম্মত হইলেন না। তখন 
জয়সিংহ নিজ কর্তাব্যের কথ! স্মরণ করাইয়া এবং এ সময়ে শিবাজীকে সাহাযা 
করিলে তাহার পক্ষে সম্রাটের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতা! কর! হয় বলিয়! বুঝাইলে 
শিবাজী তাহার প্রস্তাবে সম্মত হইলেন । 

এই কাবো-শিবাজীর ও জয়সিংহের চরিত্রগত বৈশিষ্ট্য সুন্দরভাবে ব্যক্ত 
হইয়াছে। উভয়েই বীর, স্বদেশবত্সল, নির্ভীক, যোদ্ধা। কিন্ত জয়সিংহ 
অদৃষ্টবাদী, সরল, বিশ্বানপ্রবণ আর শিবাজী আত্মনির্ভরশীল, কৌশলী এবং 
তিনি পাত্রভেদে বিশ্বাস ব! অবিশ্বাস করেন। ঠাহাদের এতিহাসিক চরিত্র 
কোথাও ক্ষুণ হয় নাই । 

এই কাব্যে মালেশ্বর চরিত্রও আমাদের মুগ্ধ করে। তিনি যেমন নির্ভীক, 
তেমনি বীর এবং তেমনি প্রভুভক্ত । কোন সমস্যা সম্মুখে আসা মাত্রই তিনি 
যুদ্ধের জন্য প্রস্তুত হন। তাহার বীর-হৃদয় বীরত্বের পথে সব সমস্যার সমাধান 
খোজে । যুদ্ধে পরাজিত হইয়! শিবাজী প্রভৃতি পলায়ন কিয়! চলিয়| আসিলে 
নিঙ্গ ক্ষেত্রে জয়লাভ করিয়াও তাহাকে পম্চাৎ হাটতে হওয়াতে তিনি লকঙ্ছায় 
অপমানে ও ক্ষোভে ব্যাকুল হুইলেন। রাত্রে মন্ত্রণাকক্ষে তিনি মাথ! নত 
করিয়! বপিয়|। রহিলেন__কাহারও প্রতি চাহিতে পারিলেন ন!। তারপর 
শিবাজী জয়সিংহের শিবিরে নিজে যাইতে চাহিলে মালেশ্বর বাধা দিয়া তাহাকে 
যাইতে দিবার অ্মতি চাহিয়াছিলেন ॥ কিন্ত শিবাজী যখন নিজেই যাওয়া 
স্থির করিলেন তখন মালেশ্বর আর ছিকুক্ষি করেন নাই। প্রভুকে সমস্ত কর্ণ 
মান্য করিয়া তিনি শৃঙ্খল! বজায় রাখিয়াছিলেন। নেতার প্রতি অগাধ 
বিশ্বাস ও ভক্তি তাহার চরিত্রে মাধুর্ধা দান করিয়াছে । 

যবন-সেনাগণের কথোপকথনের মধ্যে কবি তাহাদের চরিত্রের পরিচয় 
দিবার চেষ্টা করিয়াছেন । জয়সিংহের পরিচালনায় বর্গাগপকে পরাজিত 
কক্স তাহার! পরস্পরকে বলিতেছিল__ 

হারিল কাফের হিন্দু গোলামের জাতি 
কি জানে সমর তারা, ব্যবস! ডাকাতি ; 





বাংল আখ্যায়িকা-কাব্য 
সর্বত্র বিজয়ী সদ! রহুলের চেলা 


যুদ্ধ কাধ্য আমাদের আমোদের খেল| ; 
রজত রর বাব 


ভাসি এখন সব তিতির দিযে 
সতীত্ব হরিব সব হিন্দু রমণীর, 

ভূত পূজা ছাড়াইব বসাব ইসলাম, 
পোড়াব পুরাণ বেদ স্মতি ও আগম । 


১৮৯ 


_0৩৯-৪* পুঃ ) 


সিংহের নিকট প্রাণভিক্ষা পাইয়! সেই কক্ষ হইতে বাহির হইয়া দিলির 


খা রস্ুলের নিকট প্রার্থনা করিল_ 
প্রতিহি সা জয়সিংহে না করিলে দান 
বার্থ জন্ম মম, আমি ব্যর্থ মুদলমান । 
অস্থকম্পা কর মোরে রহিম রস্থল । 
বংশ সহ জয়সিংহে করিব নিশ্ম,ল ।__ 
স্থানে স্থানে তত্ব-কখাও ব)ক্ত হইয়াছে। ঘেমন__ 
পরমাণু, সমষ্টি এ দেহ জড়ময় 
স্বতহ চেষ্ট1 শক্তিহীন যঙ্জসমতুল, 
জীবা্ম! মনের নাম, দেহ তার গৃহ, 
যন্তারূপে দেহ্যস্্ সে করে চালন, 
স্থখ দুঃখ পাপ পুণ্য ভোগকর্তা মন 
অথবা, 
বুঞ্মান যথাকালে করে পলায়ন 
অসাধ্য সাধিতে মূখ হারায় জীবন । 


(১১০ পুঃ) 


0 পুঃ) 


{৫৯ পৃঃ) 


এই কাব্যে একাবলী, পয়ার, দীর্ঘ ত্রিপদী, লঘু ত্রিপদী, অমিতাক্ষরা, দীর্ঘ 
চতুষ্পদী প্রভৃতি ছন্দ ব্যবহৃত হইয়াছে। কাব্যের স্থানে স্থানে অপ্রচলিত শব্দের 
প্রয়োগও দেখা যায়। যেমন--কূবন্ধ, আপাক্বত, অপরাং, অবোত্তরে, নিপচন 


প্রভৃতি । 


নামধাতুর যোগে ক্রিয়াপদের বাবহার, সংস্কৃত শব্দের ব্যবহার এবং ‘আৎ? 


প্রত্যয়-যোগে পঞ্চমী বিভক্তির ব্যবহারও দৃষ্ট হয়। 


১৯০ " বাংল! আখ্যায়িকা-কাব্য 


এই কাব্যটিতেও গতির অভাব অহভূত হয়। ছন্দপতনও কাঁব্যটির স্থানে 
স্থানে দৃষ্ট হয়। বর্ণনা-বাহল্য কাঁবাটির রসহানি ঘটাইয়াছে তবে কাব্যে কৰি 
তঁতিহাসিক চরিত্রকে কোথাও ক্ষুণ্ণ না করিয়া রূপ দান করিতে সমর্থ হইয়াছেন 
ইহাই এই কাব্যের বৈশিষ্ট্য । কবিদ্ব-শক্কির স্ষুরণ কোথাও দেখা যায় না। 
কাব্য-হিসাবে ইহা একেবারেই বার্থ । 

পলাশির যুদ্ধ_কবি নবীনচন্দ্র সেন কর্তৃক রচিত “পলাশির যুদ্ধ’ কাবাটি 
১৮৭৭ খ্রীষ্টাব্দে প্রকাশিত হয়। ইহা রচনা করিয়া কবি যথেষ্ট খ্যাতি অর্জন 
করেন। 

এই কাব্যে বাংলার ভাগা-বিপধ্যয়ের ইতিহাস চিত্রিত হইয়াছে । বাংলার 
শেষ নবাব সিরাজুদ্দৌলার পতন ও ব্রিটিশ রাজোর অভ্াত্ধান বিচিত্র-বর্ণে রঞ্জিত 
হইয়া কাব্যটিকে মনোজ্ঞ করিয়াছে । ..ষ উচ্ছাস এবং আবেগের অভাবে কবি 
রঙ্গলালের কাব্য সার্থক হইয়া! উঠিতে পারে নাই 'পলাশির যুদ্ধে' কবির সেই 
আবেগ ও উচ্ছাস ছয়ে ছত্রে প্রাণসঞ্চারিত করিয়া কাবাটিকে জীবন্ত করিয়া 
তুলিয়াছে। 

একটি রাজ্যে রাজনৈতিক পরিবর্তন আপিবার পশ্চাতে গুরুতর পরিস্থিতির 
প্রয়োজন । পিরাজুদ্দৌলার চরিত্রে কবি তাহা স্বন্দরভাবে রূপায়িত করিতে 
পারিয়াছেন। একদিকে মন্যপ, দুশ্চরিত্র, প্রজার শুভাশুভের প্রতি উদাসীন, 
স্বার্থপর নবাবের আমোদ-আহলাদে আসক্তি অপরদিকে বীর, কণ্ঠ, উৎসাহী, 
স্বদেশনিঠ, দৃঢ়চেতা ক্লাইবের স্বদেশের উন্নতির নিমিত্ত সচেষ্ট কশ্মতৎ্পরতা-_ 
উভয়ের সঙ্বর্ষের ফলে যাহা অনিবাধ্য তাহাই সংঘটিত হুইয়াছে_রাজলস্মী 
জয়মাল্য বীরের কঠদেশে অর্পণ করিয়াছেন। কাব্যটি পাঠ করিয়া একবারও 
মনে হয় না পরিণতিকে জোর করিয়া আনম্নন করা হুইয়াছে। অবশ্য বাস্তব- 
ক্ষেত্রে পরিণতি এরূপ ন! হইলে ভাল হইত- মন্ত্রী, সেনাপতি প্রভৃতি গুপ্ত 
বড় যন্ত্রে লিপ্ত না হইলে বাংলার ভাগ্য অন্যরূপ হইতে পারিত--এ-সকল কথা 
মনে জাগে। কিন্ত সিরাজুদ্দৌলার পতনের পশ্চাতের পরিস্থিতি কবি যেভাবে 
অঙ্কিত করিয়াছেন তাহা পরিণতি-উপযোগী এবং স্থসঙ্গত হুইয়াছে। $ 

ঘটনা-বিন্তাসও এই কাব্যে অতি স্বন্দরভাবে পরিস্ফুট হইয়াছে । কবি 
প্রথমেই সিরাজুন্দৌলার পারিষদবর্গ, বিভিন্ন রাজন্যবৃন্দ এবং মন্ত্রী ও সেনাপতি 
প্রভৃতির গুপ্ত বড় যন্ত্রের মধ্যে নবাব-চরিত্রের দোষক্রটিগুলির এবং তাহার 


চর ্ 


বাংলা আখ্যায়িকা-কাবা ১৯১ 


প্রতি রাজ্যের প্রজাবৃন্দের ও ক্ষমতাসম্পন্ন ব্যক্তিবুন্দের বিরুদ্ধ মনোভাবের 
পরিচয় দিম! কাব্যের ভিতর একটি অশুভ, অপ্রত্যাশিত পরিণতির ছায়াপাত 
করিয়াছেন। বাহিরের প্রকৃতির ভিতরেও একটা ভয়াবহতা ও দুর্য্যোগের 
করাল ছায়া ৷ রজনী দ্বিতীয় প্রহর-__স্থচীভেগ্য অন্ধকারে চাঁরিদিক্‌ আচ্ছন্_ 
"আকাশে নিবিড় রুষ্ণ মেঘ__-তাহার ভিতর দুষ্ট সপ্পের ন্যায় বিজলীর প্রকাশ 
কুটিল সর্বনাশ ষড় যস্তের প্রতি ই্জিতপূর্ণ। 
জগখশেঠের মন্্ণা-ভবনে সকলে মিলিত হইয্াছেন। কারণ নবাবের প্রতি 
ক্রোধ ও বিদ্বেষ তাহারই'বেশী। নবাব বেগমের ছদ্মবেশে তাহার অস্তঃপুরে 
প্রবেশ করিয়া রমশীগণকে কলঙ্কিত করিয়াছেন । তাই তাহার একমাত্র এবং 
শেষ কৃথা তিনি কহিলেন__ 
প্রতিহিংসা! প্রতিহিংসা প্রতিহিংসা সার, 
প্রতিহিংসা বিনে মম কিছু নাই আর। _( ১৫ পৃঃ) 
রাজা রাজবল্লভ জানাইলেন যে নবাবের অত্যাচারে তাহার পুত্র রুষ্দাস 
প্রস্ৃতিকে দেশাস্তরে ইংরা-আশ্রয়ে পাঠাইয়! তিনি তাহাদের প্রাণরক্ষা করিতে 
সমর্থ হুইয়াছেন। তাই তিনিও জগৎশেঠের বাক্য অনুমোদন করিলেন । 
মন্ত্রী কিন্ত অপরপক্ষকে সাহায্য করিয়া রাজ্যে আনিবার যড় যন্ত্র অস্থমৌদন 
করিলেন না । বিচক্ষণ মন্ত্রী তাহার উপযুক্ত পরামর্শ দিলেন। রাণী ভবানীও 
তাহা অনুমোদন করিলেন । তাহার মতে, নবাবের অত্যাচারের সম্বন্ধে কাহারও 
দ্বিমত থাকিতে পারে না। কিন্ত ইংরাজের সহিত বড় যন্ত্রে লিপ্ত হইতে তিনি 
সম্মত নহেন। কারণ লক্ষ্মণসেনের কাপুরুষতায় একবার বাংলার স্বাধীনতা 
হারাইতে হুইয়াছে। পুনরায় পাপ-যন্্রণা দ্বারা সেনীপতিকে সিংহাসনে 
বসাইলে তিনি যে অত্যাচারী হইবেন না তাহার সম্বন্ধে নিশ্চয়ত! নাই । 
উপরন্ত ইংরাজগণ স্থযোগ পাইয়া রাজ্য বিস্তার করিয়া ভারতকে পরাধীনতার 
নাগপাশে বাধিতে পারেন। তাহাতে মহারাষ্ট্র-দেশে শিবাজীর অভ্থযথানে 
সকলের মনে যে আশার ‘সঞ্চার হইয়াছে তাহাও নির্ববাপিত হইতে বিলম্ব 
হইবে না। ভারতের তবিস্তং তিনি যেন দিবাদৃপ্িতে দেখিতে পাইলেন 
দেখিতেছি দিব্য চক্ষে, সিরাজদ্দৌলাক্স 
করি রাজাচ্যুত, শান্ত হবে না ইংরাজ ; 
বরঞ্চ হইবে মত্ত রাজ্য পিপাসায়। --(২৯ পৃঃ) 


. 


১৯২ বাংলা আব্যাস্সিকা-কাব্য 
এই শিহরণ যেন প্ররুতির ভিতর দিয়াও সুচিত হইল-_ঠিক সেই সময় 
কড় কড় শব্দে অশনিপাত হুইল_ 
‘হঃখিনী ভারত ভাগ্যে” __অত্রান্ত ভাষায়_ 
“লিখেছেন বজ্কাঘাত ভবিতব।তাক্ম ॥ _-€৩২ পৃঃ) 
এই অশনিপাতের সহিত স্থান কাল ও পরিবেশের সুন্দর সমত! রক্ষা করিয়া 
ভবিস্াতের প্রতি ইঙ্গিত কবির শিল্পী মনের পরিচায়ক । সিরাজুদ্দৌলার 
পারিষদবর্গের এই যড় যশ্ব এতিহাপিক ব্যাপার । কিন্তু সেই রাত্রের বর্ণনা এবং 
রাণী ভবানীর ভবিস্াতের নিমিত্ত আশঙ্কা! ব্যক্ত করিবার সঙ্গে সঙ্গে অশনিপাতের 
পরিকল্পন! কবির দক্ষতা ও লিপিকুশলতার পরিচায়ক । পারিষদবর্গের গোপন 
যড় বন্ধের কালিমা যেন বাঙালার ভাগ্যাকাশে অন্ধকার দুর্য্যোগের স্থষ্টি করিয়। 
আতঙ্ক ও শিহরণ আনিতে - লাগিল। এই মন্ত্রণার চিত্রটিতে মিন্টনের 
প্যারাডাইস লস্টের বিদ্রোহী এগ্রেলদের মস্্রণার কথা৷ স্মরণপথে উদিত হুয়। 
বাংলার বুকে যখন নিরাশার অন্ধকার ঘনীভূত সেই সময় ইংরাজ-শিবিরে 
বীর ক্লাইভের হৃদয় নবীন আশার আলোকে উদ্ভাসিত । সেই চিত্র অঙ্কিত 
করিবার নিমিত্ত দ্বিতীয় সর্গের প্রথমে কবি আশাদেবীর শরণ লইয়াছেন। 
ক্লাইভের পক্ষে বাংলাদেশ জয় কর! যেমন দুরাশ! কবির হৃদয়ে কাব/-রচন! 
করিস যশোলাভ করাও সেরূপ । তথাপি আশাদেবী ক্পাদান করিয়া! ক্লাইভকে 
যেমন দুঃসাহসের পথে প্রেরণ! জোগাইতেছেন কবিকেও সেরূপ শক্তিদান 
HE ETT উহ হই তাজ 
**-কিন্বা। অসম্ভব 
নহে কিছু হে ছৱালে! তোমার মায়ায়; - » 
কত ক্ষুত্র নর ধরি পদছায় তব ঠা 
লতিয়াছে অমরত! এ মর ধরায়; 
অতএব দয়! করি কহ, দয়াবতি ! 
কি চিত্রে 'রক্লিছ আদি শ্বেত-সেনাপতি ? * (৪৪ পৃঃ) 
এই অসগ্রহ-ভিক্ষ| দিবি অৰ্থেসতবদ্ধ। একটি কৰি কাব্যক্ষেজ্রে বশোলাতের 
আশা, অপরটি ক্লাইভের যুদ্ধজয়ের আশ!। বিপক্ষ-শিবিরে ক্লাইভ যুদ্ধ-স্বন্ধে 
চিন্তা করিতেছেন। তিনি যেমন কুটবুদ্ধিদম্পন্ন, তেমনি সাহসী ও শ্বদেশবত্সল। 
তাহার আক্কৃতির ভিতর দিয়! স্বভাবের পরিচয় পাওয়া যায় । 





বাংলা আখ্যাক্সিকা-কাব্য ১৯৩ 


বৃটিশের সৈন্যসংখ্য! স্বল্_বুদ্ধবিস্যায় তাহাদের বিশেষ পারদশিতাও নাই । 
একমাত্র ভরসা মিরজাফরের সাহাধ্য । কিন্ত মিরজাফর বিশ্বাসঘাতকতা 
করিলে ইংরাজের রাঁজ্যজয় তো! দুরাশায় পরিণত হইবেই উপরন্ধ বাণিজ্য 
করাও সম্ভব হইবে না-_তাহাতে ইংলণ্ডের ক্ষতির সম্ভাবনা। ক্লাইভ বসিয়া 
এই-মকল সম্ভব ও অসম্ভব লাভ-ক্ষতির চিন্তা করিতেছেন ॥ নিজের স্বৃত্যু 
সম্বন্ধে বা ক্ষয়-ক্ষতি সম্বন্ধে চিন্তা করিয়া! তিনি বিচলিত নহেন। কিন্তু তাহার 
কাধ্যেগ দ্বারা স্বদেশের যেন ক্ষতি না হয় সেই চিন্তাই এবল। 
ইহা ছারা ইংরাজ-চরিত্রের স্বদেশ ও স্বজাতি-প্রীতি ব্যক্ত হুইয়াছে। 
তাহার মনে পুনরায় আশার আলোক উদ্দিত হইতেছে । ছুই-তিনবার 
মৃত্যুর হাত হইতে তিনি অপ্রত্যাশিতভাবে বাচিয়াছেন স্থতরাং তাহার 
দ্বারা নিশ্চয়ই কোন বৃহৎ কম্ম সংসাধিত হইবে। অন্তর হুইতেও 
তিনি যুদ্ধে অগ্রসর হইবার নিমিত্ত যেন উৎসাহ-বাণী শুনিতে পাইতে- 
ছেন। এই চিস্তারই প্রতিচ্ছবিকূপে ইংলণ্ডেশ্বরীর জ্যোতির্ময়ী মুষ্টি আসিয়া 
যেন তাহাকে প্রেরণা ও উৎসাহ দিয়া গেলেন এবং ভবিস্রাতের চিত্র 
দেখাইলেন। সেই দেবী-সৃত্তি শাসননীতি-সন্বদ্ধেও তাহাকে উপদেশ দান 
করিলেন এবং স্তায়পথ হইতে ভষ্ট হইলে পতন অবশ্থন্ভাবী তাহাও জানাইয়া 
দিলেন। 
খানিকক্ষণ মোহগ্র্ততাবে কাটিল। এই মোহগ্ৰস্ত ভাব দ্বারা কবি যেন 
ইংলণ্ডেশ্বরীর আগমনের অলৌকিকতাকে ক্লাইভের চিন্তাশীল মনের শুভ 
আশ! সঞ্জাত বলিয়া রূপ দিবার চেষ্টা, করিয়াছেন। অত্যধিক চিন্তার সময় 
মানষ অনেক সময় এইভাবে কশ্মের পরিণতিকে সম্মুখে দেখিতে পায়_ইহা 
অবিসংবাদী। দৈব আশ্বাস পাইয়াও কিন্ধ ক্লাইভের স্বাবলম্বী হৃদয় সম্পূর্ণ 
আশ্বন্ত হইল নী। ইংরাজ-চরিত্রের ইহাই বিশেষত্ব । আত্মশক্তি তাহাদের 
নিকট সবচেয়ে বড় ভরসার স্থল। ক্লাইভের চোখে নিজ্রা নাই । তিনি 
পুনরায় চিন্তায় মগ হইলেন এবং আশ! সঞ্চয় করিলেন_ 
Rt আমরা বীরের পুত্র, যুন্ধবাবসাত্্ী ; 
আমাদের স্বাধীনত্ব বীরত্ব জীবন ৯ 
রণক্ষেত্রে এই দেহ হলে ধরাশায়ী, 
তথাপি ত্যজিব প্রাণ বীরের মতন, 


১৯৪ বাংলা আখ্যায়িকা-কাব্য 


করিব না করে অসি থাকিতে আমরি, - 
জননীর শ্বেত অঙ্গে কলঙ্ক অর্পণ (৯২ পৃঃ) 
ক্লাইভের হৃদয়ে বীরত্বের সহিত কোমলতাও ছিল। পন্থীকে স্মরণ করিয়া 
ইসনিকের সঙ্গীত তাহাকে বিচলিত করিল, 
ঝরিল একটি অশ্রু ভ্রবিল হৃদয় ; 
হ্দীর্ঘ নিশ্বাস সহ হইল নির্গত-_ 
প্রিয়তমে মেস্কিলিন্‌ !--জনমের মত! _-(৯৭ পৃঃ) 
যুদ্ধক্ষেত্রে ক্লাইভের বীধ্যবত্া, সাহস ও নির্ভীকতার পরিচয় পাওয়া যায়। 
প্রথমবারের যুদ্ধে অনেক ব্রিটিশ সৈন্য প্রাণ হারাইলে তিনি ভগ্নোদ্যম সৈন্য- 
গণকে সাহস ও উৎসাহ দিয়া যুদ্ধক্ষেত্রে অগ্রসর হইয়াছিলেন। 
ক্লাইভের চরিত্রে এবং সৈনিকগণের গানের মধ্যে কৰি ইংরাজ-চরিত্রের 
্বরূপটি সুন্দরভাবে অস্কিত করিয়াছেন। যুদ্ধের পূর্বদ্িন রাত্রে এক ব্রিটিশ 
সৈনিকের গীতের ১১৯১৬ 
হুইতেছিল তাহার তাবে ও যুদ্ধে জয়লাভের পর তাহাদের আনন্দ- 
মধ্যে ব্রিটিশ সঙ্গীতের স্বর ও জাতিগত মনোভাবের বৈশিষ্ট্য প্রকাশিত 
হুইয়াছে। 
ব্রিটিশ স্র্ষেযাদয়ের পশ্চাতে যে বাঁডালীর ভাগ্যাকাশের অমানিশার 
অন্ধকার-_তাহার মন্দমূলে বসিয়া উচ্ছ.জ্থলচরিত্রের শেষ নবাব সিরাজুদ্দৌলা 
প্রমোদের হিলোলে মগ্ন। যুদ্ধের পূর্ববদিন রাত্রে রমণীগণ ছারা পরিবৃত হুইয়া 
তিনি নৃত্যগীত উপভোগ করিতেছেন । তিনি কিছু চিন্তাগ্রন্ত ও অন্যমনক্ক। 
কিন্ত বিষাদের কোন হেতু তিনি খুজিয়া পাইতেছেন না। ভবিস্তৎ বিপদের 
ছায়া যেন অলক্ষে/ তাহার মনকে আচ্ছন্ন করিতেছে । . ব্রিটিশ-শিবির হইতে . 
তোপধ্বনি শুনিয়া তিনি চমকিত হইতেছেন। ছবি পলা 
স্বার্থপর মন ভাবিত,_ 
দঃখীৱ জীবন মৃত্যু একই সমান । 
» আমাদের ইচ্ছামত মরিতে বীচিতে, ' 
হয়েছে তাদের স্থষ্টি এই পৃথিবীতে । (৭2 পৃঃ) 
কিন্ত সেই ভোগবিলাসী, স্বার্থপূর্ণ নবাব-ভৃদয়ে এঁ রাত্রে ভাবাস্তর 
উপস্থিত হইল এবং তাহার পাপের প্রাত্মশ্চিত্ত সেই রাত্রেই_ আরভ হইল । 











© 


বাংলা আখ্যায়িকা-কাব্য ১৭৫ 


তারাগণ বেন 

প্রত্যেক একটি পাপ চিত্রিয়া গগনে 

দেখায় প্রত্যেক তারা বিধির বিধানে। _-(+৭ পৃঃ) 

মিরজাফর প্রভৃতি তাহার বিরুদ্ধে যড় যন্ত্র করিয়া ইংরাজদের আনিতে 

পারেন এ সন্দেহও তাহার মনে জাগিতেছে। এই-সকল চিন্তা তাহাকে 
এরূপ অভিভূত করিল খে পরিচারিকার ও অহচরের পদধ্বনি শুনিয়! তিনি 
মিরঙ্জাফরের চর মনে করিলেন এবং ভীতচিত্তে লুকাইবার চেষ্টা- করিতে 
লাগিলেন। মিরজাফর প্রভৃতির গোপন বড় যস্ত্র যেন তাহার অবচেতন মনে 
অন্তত হুইয়া তাহাকে কম্পিত করিতেছিল। তিনি ভাবিতেছেন যে তিনি 
নিজে তে যুদ্ধে যাইবেন না স্থতরাং মৃত্যুকে-তাহার ভয় পাইবার কিছু নাই। 
একদিকে ক্লাইভ যখন নিজ প্রাণের মায়া! তুচ্ছ করিয়া স্বদেশের কল্যাণ 
কামনায় চিন্তামগ্ন অপরদিকে দুর্বলচেত| শিরান্ছুদ্দৌলা তখন প্রাণভয়ে 


০ গ্বহুকোণে লুকাইতে ব্যস্ত । 


সেইদিন রাত্রে তন্্রার মধ্যেও তিনি যেন নিজকুত পাপের প্রায়শ্চিত্ত 
করিতে লাগিলেন। তাহার অত্যাচারে হত কেহ আসিয়া তাহাকে অভিশাপ 
দিলেন, কেহু ভবিশ্াৎ দুর্ভাগ্যের প্রতি ইঙ্গিত করিলেন, কেহ বা নানাবিধ 
ভয়ের ছার! তাহাকে আতঙ্কিত করিতে লাগিলেন। এইস্থানে জুলিয়াস 
সিজারের প্রভাব অশুত্ৃত হয়। তিনি কারাগারে বন্দী অবস্থায় তাহার পাপের 
প্রয়েশ্চিত্তর্ূপে চরম যন্ত্রণা ভোগ করিলেন। নরকের ভয়াবহ দৃশ্বগুলি দেখিয়া 
তিনি প্রাণভয়ে চীংকার করিয়া সুচ্ছিত হইয়া পড়িলেন। চৈতন্য ফিরিলে 
মহস্মদবেগের চরণে পতিত হইয়া! প্রাণভিক্ষা তাহার পাপকর্শ্মের চূড়ান্ত 
পরিণতি এত বড় অধঃপতন হয়তে| অন্য কোন রাজার জীবনে ঘটে নাই। 
তারপর সিরাজের শোশিত-ধারার সহিত বন্ধের স্বাধীনতাও লুপ্ত হইল । 
২২... সেই শোণিতের স্রোতে, হইল তখন .. -* 
বঙ্গ স্বাধীনতা শেষ আশা বিসঞ্জন |: > পু) 
এই অত্যাচারী নিষ্ঠুর ভীকু নিন্দিত 'ভাগ্যবিড়স্বিত নবাবের প্রতি কিন্ত 
কবির সহামতূতি ছিল। তিনি নবাব-চরিত্রের কালিমালিপ্ত দিক্গুলি 
উদ্ঘাটিত করিয়া তাহার পতনের কারণ নিস করিয়াছেন সত্য কিন্তু াহার 
48৮4০ :** রা 





৯৭৬ ২. বাংলা আখ্যায়িকা-কাব্য 
, ছুর্ভাগ্যের জন্য বেদনাবোধ না করিয়া পারেন নাই । তাই একটি রমণীহৃদয়ে 
নবাবের জন্য অশ্রু সঞ্চিত করিয়া রাখিয়াছিলেন। সকল অবস্থায়, সকল স্থখে- 
দুঃখে সেই রমণী নবাবকে আনন্দ দান করিতে, শাস্তি দান করিতে চেষ্টা 
করিয়াছেন। তাহার সমস্ত কর্শ্মের ভিতর দিয়! আন্তরিকতার দীপ্তি বিকীর্ণ 
হুইয়াছে। সিরাজুদ্দৌল! যখন মিরজাফরের গৃহ অভিমুখে যাইতে গিয়া 
ভূপতিত হন এই রমণী তখনও তাহাকে অঙ্গসরণ করিয়াছিলেন এবং পতিত 
নবাবকে ধরিয়! দাসীগণকে ভাকিয়! পালক্ষে শাস্মিত করিয়াছিলেন, আবার 
যখন তঙ্জার মধ্যে নবাব নিজপাপক্ুত ভয়াবহ দৃশ্য দেখিয়া ঘন্মাক্ত 
হুইতেছিলেন তখন তিনি অঞ্চল ছারা তাহার বদন মুছাইয়। অস্রা্ধণ 
 করিতেছিলেন। তারপর নবাব কারাগারে বন্দী হইলে এই রমণী নিজ সতীত্বের 
শক্তিতে তাহার নিকট যাইবার জন্য চেষ্টা করিলেন, ছারে মাথা ঠুকিলেন। 
তাহার মস্তক হইতে শোণিত ঝরিতে লাগিল ॥ 

নবাবের জন্য একটি হৃদয়ে আস্তরিকতা, প্রেম ও কল্যাণকামন!| ছিল এবং 
তাহার তিরোধানে একটি অন্তর বিয়োগব্যথা অহভব করিয়া! যেন বাঙালীর 
অন্মব্যথার প্রতীক হইয়া রহিল। >) 

ব্যথা বাজিল অপর একটি বুকে্ড। তিনি মোহনলাল ৷ নবাবের পক্ষের 
সামান্য সৈনিক । কিন্তু তাহার স্বদেশপীতি তাহাকে অমর করিয়| রাখিয়াছে। 
যুদ্ধক্ষেত্রে ক্ষণিকের জন্স তাঁহাকে আমরা দেখিতে পাই _ ক্ষণেকের মধ্যেই 
তিনি ইহুধাম ত্যাগ করেন-_তবু সেই স্বল্প সময়ের মধ্যে তাহার তেজ, সাহস 
ও স্বদেশ প্রীতি আমাদের মুগ্ধ করে। যুদ্ধক্ষেত্রে ব্রিটিশ সৈন্তের অস্তর-নিক্ষেপের 
মধ্যে স্বদলের সেনাপতিকে নীরব এবং সৈন্যগণকে নিশ্চল দেখিয়! তাঁহার বীর- 
হৃদয় বিচলিত হইয়াছে তিনি সামান্য সৈনিক হইয়াও সেনাপতিকে ভংপনা 
করিয়াছেন। তারপর তিনি সৈন্যদলকে উত্তেজিত করিয়া রণক্ষেত্র প্রবেশ 
করিলেন এবং যুদ্ধে জয়লাভ করিলেন। কিন্তু সেনাপতি: মিরজাফরের ইচ্ছা 
অন্যরূপ । ব্রিটিপক্ষকে সুযোগ “দান করিবার নিমিত্ত তিনি যুদ্ধ বন্ধের 
আদেশ দিলেন। 
ব্রিটিশেক্পা এই স্থযোগ গ্রহণ করিয়া যুদ্ধে জয়লাভ করিলেন । মোহনলাল 
যা শাসিত হইয়া দেশের বি চিন্ত! কৰিয়া অ্গমনোস্ সত্যকে 
সম্বোধন করিয়া কহিলেন _ 2৪৪ 


© 


বাংলা আখ্যায়িকা-কাব্য . ১2৭ 


_ কোথা যাও, ফিরে চাও, সহল্রকিরণ ! 
- বারেক ফিরিয়া চাও, ওহে দিনমণি! 
তুমি অস্তাচলে দেব করিলে গমন, 
আসিবে ভারতে চির বিষাদ রজনী ! (১১৪ পৃঃ) 

মোহনলালের শোকোচ্ছাসের মধ্যে খেন সমস্ত বাংলার মণ্মবেদনা ধ্বনিত 
হুইয়! উঠিল। 

কিন্ত বাংলার অজ্ঞ জনসাধারণ তাহাদের এই দুঃখের দিনকে সে দিন 
বুঝিতে পারে নাই । নবাবের প্রতি তাহাদের কোন সহানুভূতি বা দরদ ছিল 
না, তাহার পতনেও তাহারা দু:খিত হইল না । মিরজাফরের সহিত আনন্দ- 
উৎসবে তাহারাও যোগদান করিল। বাংলার হতভাগ্য নর-নারী বুঝিল না! 
তাহারা কি রত্ব হারাইল। 

পলাশীর যুদ্ধকে মহাকাব্য বলা যায় না। ইহা একটি গাথা-কাব্য । 
ইহাতে-পাচটি সর্গ আছে । দশ পঙংক্তির পয়ার ছন্দে কাব্যাট রচিত। যুদ্ধের 
বর্ণনাক্স চৌপদী ছন্দের ব্যবহার দেখা যায়। উপমা, রূপক প্রস্তৃতি অলঙ্কারের 
ব্যবহারে কবির নিজন্ব বৈশিষ্ট্য রহিয়াছে । কাব্যের ভাষার মধ্যে প্রাণের 
আবেগ ও হৃদয়ের উচ্ছাস স্পন্দিত হইয়া বঙ্গের পরাধীনতার বেদনাকে যেন 
মূর্ত করিয়াছে । 

সিংহল-বিজয়-_শ্তামাচরণ প্রীমানী রচিত “‘সিংহল-বিজয়’ কাব্যটি ১৮৭৫ 
খ্রীষ্টাব্দে প্রকাশিত হয়? পালি ‘মহাবংশ’-এ বণিত কাহিনী অবলম্বনে ইহা 
লিবিত। গ্রন্থ-রচনার উদ্দেশ স্ধদ্ধে কবি লিখিয়াছেন__“বঙ্গ রাজকুমার বিজয় 
৫৪৩ রঃ পূঃ সাত শত মাত্র সহচর সমভিব্যাহারে লঙ্কান্থীপ অধিকার করেন__ 
ইহা স্বদেশ গৌরবাকাজ্ফী ব্যক্তিদিগের পক্ষে অল্প গৌরবের বিষয় নহে। 
তহ্দিবরণ বর্ণনই আমার কাব্য রচনার মুখ্য উদ্দেশ্য" 

এই কাব্যে মাইকেল মধুস্থদনের প্রভাব হুমপষ্ট॥ প্রথমে সরপ্বতী বন্দনাতেও 
তাহা প্রকাশিত = ২৮০০ 
ওমা বাক্য প্রসবিনি, কলা নাগিন 
বাণি, উর গো | আজি এ যূঢ়ের,ভিত্ত সত 
সিংহাসনে ! ভীচরণ প্রসাদে এ দাস 
গাইবে গো, বঙ্গরবি, হে ভারতি যবে * 


© 


১৯৮ ক বাংলা আখ্যায়িকা-কাব্য 
উজলিল লঙ্কান্বীপ-__নবগীত মাতি খ 
নব রসে ।"- - _(১পৃঃ) 
এলি নিন আানাইরাহেন = 
নমি পদে, প্রমধুক্থদন ! অবগাহি 
স্থখাত সলিলে তব, পরম নির্ভয়ে 
হংস যথা, মানস সরসে। মোরে দেহ 
বর ; হাসিতে হাসিতে ভাসি যেন দেব, 
মধু কবিতা সাগর তরঙ্গ মাঝারে ! (১-২ পৃঃ) 
“সিংহল-বিজয়’ কাব্যটি ইতিহাসাশ্রিত হইলেও নানাবিধ অলৌকিক 
ঘটনার সমাবেশে এবং দেব-দেবীর হস্তক্ষেপে ও পরিচালনায় অনেকখানি 
পৌরাণিক হইয়া উঠিয়াছে । এই সময়কার ইতিহাসাঁতিত বা দেশপ্রেমসুখ্য 
কাব্যগুলিতে বেশীর ভাগ ক্ষেত্রেই বাস্তবতাবিরোধী ঘটনার সমাবেশ 
বিশেষ দেখা যায় না। কিন্ত এই কাব্য কৰি খেন বাস্তবতা ও অবান্তবতার 
সংমিশ্রণে পূর্বের রোমান্টিক ও পৌরাণিক কাব্যকারগণকে অনুসরণ 
করিয়াছেন। ইহাতে দৈবী প্রভাব মেঘনাদবধ-কাব্যের কথ! স্মরণ করাইয়া 
দেয়। কাব্যারন্ডেই আমরা দেখি ইন্দ্র, শচীদেৰীসহ বিষ্ণুপদ বন্দন! করিতেছেন । 
সর্বজ্ঞ বিষ্ণু তাহাদের মনোভাব বুকিয়া লক্কাদেশে বৌদ্ধধন্ম প্রচারিত হইবার 
আশ্বাস দান করিয়। সরব্বতী দেবীর নিকট তাহাদের যাইতে আদেশ 
দিলেন। 
সরস্বতী দেবীর নিকট তাহার! পৌছিলে দেবী কছিলেন__ 





আমি । অঙহুষ্ঠিবে অত্যাচার সিংহবান 

স্থত,_বারে বারে নিষেখি নৃপমণি, 

না শুনিবে বিজয় কেশরী মম মায়া 

বলে,_ ত্যজিবে ভূপতি কোপে প্রাণপুত্র নী 

বরে। তারপর, লইবে তাহারে তুমি 

সিন্ধপারে, লক্কাধামে যক্ষ দল মাঝে । _-(৪ পৃঃ) 

উনিই পিংহল-গমন এবং রাজ্য -প্রস্থতি ঘটনাগুলি 

দেবগণ-কর্তৃক পূর্ব হইতেই স্থিনীকুত হইল । 


© 


বাংলা আখ্যায়িকা-কাব্য ৮ ১৯৯ 


সরস্বতীর ছলনা ছারা ভ্রান্ত হইয়া বিজ্য়সিংহ পিত! কর্তৃক পরিত্যক্ত হইয়া 
সমুদ্রপথে যাত্রা করিলে ইন্দ্র প্রভ্নকে আদেশ দিলেন__ 
বি যাও দেব ্ 
'অহুচর দলে তব, রাখহ একজে 
সাজাইয়ে, পরে উদীচী দিকেতে যবে, 
হেরিবে আমারে নভো! গজানড় ঘন 
ব্যোম ধূমাবৃত, বহিবে তুমুল ঝড়. 
ঘোর রবে কাপাইয়ে দিক দশে, লঙ্কা 
ধামে আমি লইব বিজয়ে । সঙ্গে লয়ে 
তুমি যত যুবক সম্তানে নাগদ্বীপে 
দিবে রাখি, রমণী যতেক, সযতনে 
লইবেনমহীক্ে 1-:.+...-- (২ পৃঃ) 
স্বীপুত্ৰগণকে নিমন্দ্দিত দেখিয়! বিজয়সিংহ প্রভৃতি সকলে যখন সমুদ্রে 
আত্মবিসঙ্্রনের উদ্যোগ করিতেছিলেন সেই সময় ইঞ্জের আদেশে দেবী 
দৈক্বাণী শুভ্ৰ মেঘের আড়াল হইতে তাহাদের কহিলেন__ 
নিবৃত্ত এআত্ম- 
নাশ পাপ হতে, অথবা দেবের ক্রোধে 
পড়ি স্বর্গ হারাইবে, কহিস্থ নিশ্চয় । (৬২ পৃঃ) . 
আবার লক্কা্বীপে ক্ষুধা-তৃষ্ণায় কাতর হইয়া সকলে লোকালয়ের সন্ধানে 
গমন করিলে বিষ্ণু সঙ্্যাসীর বেশে তাহাদের গমন-পথে বলিলেন এবং 
লক্কাখাম-সম্বদ্ধে সমস্ত জ্ঞাতব্য বিষগ্স এবং তথায় তাহাদের ভবিস্তাৎ জানাইলেন। 
০:০০ ধরিবে সি:হল নাম এই 
লঙ্কাধাম, তোমা হতে বিজয় সিংহল । _(৬৫ পৃঃ)" 
তারপর যক্ষগণের হস্ত হইতে বাঁচিবার উপায়ন্বূপ তিনি সকলের হস্তে একটি 
করিয়! কবচ বাধিয়া দিলেন। 
এই তো গেল দেবগণের অনুগ্রহ ও সহায়তার ইতিহাস । তারপর আরম্ভ 
হইল যক্ষ ও যক্ষিণীগণের নানারূপ অলৌকিক ক্রিয়াকলাপ । রাজপুত্রগণকে 
আনিতে দেখিয়! যক্ষিণী কুবেণীর দাসী কালী কুক্ধরী-বেশ ধারণ করিল এবং 
একে একে সকলকে কুবেনীর মায়াজালে জড়িত করিল । 


২ ক বাংলা আখ্যায়িকা-কাব্য এ 
আবার বিজয়সিংহের সহিত কুবেণীর বিবাহের পর রাত্রে কুবেণীর মাক্সা- 
জালে অপূর্কা শয্যা রচিত হইয়াছিল । 

এই-নকল দেব-অঙুগ্রহ ও "অলৌকিক ঘটনাবলী যদিও বিজয়সিংহের 
মানবিক বীরত্বকে অনেকখানি শ্লীন করিয়াছে তথাপি তাহার ভিতর মন্থম্যা- 
জনোচিত গুণাবলী ও দোষক্ৰটির সংঘাত হুন্দরভাবে প্রকাশিত হুইয়াছে। 
দৈব অনুগ্ৰহ বা নিগ্ৰহ বাদ. দিলে আমরা তাহাকে প্রথমেই একটি বিধবা 
রমণীর প্রতি আকুষ্ট হইতে দেখি। রমণীর নিকট হইতে আশার ইন্দিত পাইয়া 
রাত্রে তিনি রমণীর উদ্দেশ্যে ভার্গবের গৃহে গেলেন এবং ভার্গব-কর্তৃক বাধা 
পাইয়া পলায়নকালে তাহার উষ্ণীয পড়িয়া গেলে ভার্গব রাজার নিকট 
যুবরাজের বিরুদ্ধে নালিশ জানান । রাজ! মন্ত্রীর অনুরোধে তাহাকে শান্তি না 
দিয়! সাবধান করিয়! দিলেন । কিন্ত বিজয়সিংহ নিবৃত্ত হইলেন না। বন্ধুগণ- 
সহ বিধবাবিবাহ প্রচলিত করিবার জন্য ভীর্গবের গৃহ আক্রমণ করিয়া বিধবা 
কন্যাকে বলপ্রয়োগে আনয়ন করিবার পরামর্শ করিলে রাজা সিংহবাহু তাহাকে 
নির্বধাসিত করেন। 

'বিজয়সিংহের লর্ককার্য্যে সফলতার মূলে এই “পদ্ধল্পনিষ্ঠাই কাধ্যরুরী 
হুইয়্াছে। তাহার চরিত্রের দৃঢ়তার আরও পরিচয় পাওয়া যায়। সমুদ্র- 
যাত্রার পূর্বে বিজ্য়সিংহের মাত! তাহাকে ফিরাইয়া! লইবার জন্য আসিয়া 
কান্নাকাটি করিয়া, অহুন়-বিনয়্ করিয়াও তাহাকে সঙ্কল্চ্যুত করিতে পারেন 
নাই। মাতার ম্বত্যুতে তিনি অত্যন্ত শোকগ্রন্ত হইলেন কিন্তু নিজ পথ 
পরিত্যাগ করিলেন না। “আবার যখন বিদেশে মাত্র সাত শত সেনানী লইয়া 
যুদ্ধ করার ছুঃসাহপিকতাঁর কথ ভাবিয়া অনেকে যুদ্ধে অগ্রসর না! হইবার জন্য 
পরামর্শ দিয়াছিলেন তখন তিনি নিঙ্গ ব্যক্তিত্ব ও ক্কলের জোরে সকলকে 
স্বমতে আনিয়া অসাধ্যসাধন করিয়াছিলেন। তিনি একরোখা ছিলেন বটে 
কিন্ত তাহার সেই দৃঢতাই তাহাকে বিজয়ী করিয়া অশেষ যশের অধিকারী 
করিয়াছিল। 

বিজয়সিংহ স্বেচ্ছাচারী ও তেজব্বী ছিলেন কিন্তু স্মেহ-দয়া-মায়! ও কর্তবা- 
বোধ তাহার কিছুমাত্র কম ছিল না/ প্রথমেই আমর! দেখি তাহার 
সহোদরোপম বন্ধু অহুরাধ তাহাকে পাপকার্য্য হইতে নিবৃত্ত করিতে চেষ্টা 
করিলে তিনি ক্রুদ্ধকণ্ঠে কহিয়াছিলেন_ 





আর 8 (১৫ পৃঃ) 
কিন্তু দেশত্যাগকালে বন্ধুৎংসল অহরাধ যখন প্রণাম করিয়া তাহার সঙ্গী 
হইতে চাহিল তিনি লক্ছান্স ও অহুতাপে জর্জরিত হইয়াছিলেন। 

তাহার চরিত্রের এই কোমলতার পরিচয় আরও পাওয়া যায় তাহার মাতার 
স্বত্যু হইলে। তিনি শোকে উন্সত্তবৎ হইলেন।- তারপর শান্তি পাইবার 
আশায় তিনি কখনও কনিষ্ঠ ভ্রাতাকে আলিঙ্গন করিতেছেন কখনও মন্ত্রীর 
নিকট ক্ষম। প্রার্থনা করিয়। বিদায় -চাহিতেছেন। 

লক্ষ! যাইবার পথে শিশু ও রমণীগণ জলমগ্ন হইলে মাতার আকস্মিক মৃত্যু 
এবং জলনিমক্জিতদের মৃত্যুর নিমিত্ত নিজেকেই দায়ী মনে করিয়া ধিন্কাঁরে 
তাহার মন ভর্নিয়া উঠিল। তিনি" প্রাণবিসঞ্জনের জন্য উদ্যত হইলেন। 
বৃহৎ কশ্মের পথে দেবতা খাহাকে আহ্বান করেন বৃহৎ দুঃখ, বৃহৎ অহ্থতাপ দিয়া 
তাহাকে শক্ত ও বেপরোয়াও তিনিই করেন। বিজয়সিংহের জয়যাত্রা-পথে 
তাই বোধ হয় এইসকল দুঃখময় স্মৃতি পাথেয় হইয়া রহিল। 

লঙ্ষায় অবতরণ করিবার পর বিজয়সিংহের যুন্ধ-বিদ্চায় পারদশিতা এবং 
সাহসিকতার যথেষ্ট পরিচয় আমর! পাই। যক্ষিণী কুবেণীর মায়াজালে 
সঙ্গিগণ কারারুদ্ধ হইলে তিনি একাই সকলের অনুসন্ধানে বাহির হন এবং 
কুবেশীর মিষ্ট কথায় না তুলিয়া তাহাকেই সর্ধনাশের কারণ মনে করিয়া অস্ত 
লইয়া অগ্রসর হন। তখন দুই বিরাটকাক্গ যক্ষের আকস্মিক আগমনে 
বিজয়সিংহ বিন্দুমাতও ভীত হন নাই বরং যুদ্ধ করিয়া! তাহাদের পরাস্ত 
করিয়াছেন। আবার লঙ্কার রাজার সহিত যুদ্ধ /করিবার অভিপ্রায় জানিয়া 
কেহ কেহ যখন চিন্তিত হইতেছিল তখন বিজয়সিংহ লিজ সাহসের বার! 
সকলকে উত্তেজিত করিবীর জন্য কহিলেন__ 


করি লক্ষ্য বীরলোক, চল আজ 
গিয়া সবে প্রবেশিব রণে, এক প্রানী 
থাকিতে জীবিত, এই সত্য, রণরঙ্গে 
ভঙ্গ নাহি দিব! বিস্তারি বিশাল বক্ষ 


© 


২০২ বাংল! আখ্যায়িকা-কাব্য 


শক্ৰ বিদ্যমানে, সহিবে সকল অস্তা- 
ঘাত, হাস্যমুখে, পৃষ্টদেশে বিরাজেন 
দেবতা সমরে -- সাবধান, সে পবিত্র 
অঙ্গ যেন, নাহি স্পর্শে দুশ্মতি গুহক । -( ৬ পৃঃ) 
ইহার মধ্যে বিজয়সিংহের স্বদেশপ্রীতি ও নিষ্ঠা প্রকাশিত হুইয়াছে। তারপর 
সত্যই তাহার! যুদ্ধক্ষেত্রে অগ্রসর হইলেন। কালসেনের সহিত যুদ্ধে বিজয়- 
সিংহের বীরত্বও প্রশংসনীন্স । 
কালসেনের পত্থী পশুমিত্রার প্রতি বিজয়সিংহের সৌজন্তপূর্ণ ব্যবহারও 
আমাদের মুগ্ধ করে। পশুমিত্রাকে অগ্রসর হইতে দেখিয়! তিনি কছিলেন_ 
কহ সতি, কিবা! অভিপ্ৰায়, ভয় ত্যজি, 
কোন কাধা, অধম এ জন, সম্পাদন 
করি পারে তুষিতে তোমারে ; এ প্রতিজ্ঞা 
মম, দিব যা চাহিবে--যক্ষ পাটরাণি ! (১১৪ পৃঃ) 
যীর-হৃদয়ের এই বিনগ-নম সৌজন্তবোধ চি টিকে মহান্‌ করিয়াছে। 
নার্িক! কুবেণীর চরিত্র রহস্যে ঘের! । প্রথমে তাহাকে বক্ষিণীরূপে বিজয় 
সিংহের সপ্গিগণকে ছলনায় তুলাইয়! বন্দী করিয়া রাখিতে দেখ! যায়। কিন্ত 
বিজয়সিংহ-কর্তৃক তাহার দুই ভৃত্য পরাজিত হইলে সে তৎক্ষণাৎ বিজয়ীর 
নিকট নতি স্বীকার করিল ও আত্মসমর্পণ করিল। সে কহছিল_ 
মম ক্থকৌশলে-_ পুনঃ এই সত্য আমি 
করিস তোমার প্থানে সিংহবাহু স্থত। _-(৭৩ পৃঃ) 
ভবিস্যৎ জানিবার ক্ষমতা তাহার ছিল কি ন! তাহ! জানা যায় না। তবে 
এক্ষেত্রে সে পূর্বেই বিজয়সিংহের ভবি্যৎ কাধ্যকলাপের কথা৷ ব্যক্ত করিল। 
কুবেদীর কাধ্যদক্ষতাও অদ্ভুত ছিল। সে স্বহস্তে রন্ধন করিয়া সকলকে 
খাওয়াইল এবং নিজে স্বামীর তুক্তাবশিষ্ট গ্রহণ করিল । চিআক্ষন-বিদ্যায়ও সে 
পারদর্শী ছিল । লঙ্কান্বীপেব রাজার প্রাসাদ প্রভৃতি সম্বন্ধে বিজয়সিংহকে বিবরণ 
দিবার জন্য সে রাত্রেই লঙ্কা্ীপের একটি মানচিত্র আকিল। 
সিংহল রাজছূর্গের সমস্ত সংবাদ দিয়া এবং নিজ অধীনস্থ যক্ষদিগকে 
সাহায্যের নিষিত্ আদেশ দিয়া সে বিজয়সিংহকে যুদ্ধে প্ররোচিত করিল। 


© 


বাংলা আখ্যাগ্নিকা-কাব্য ২০৩ 


কবি কিন্ত কুবেণীর এই কর্শ্মকে সমর্থন করিতে পারেন নাই । তাই তাহার 
ভবিষ্যৎ দুঃখের ইঙ্গিত দিয়া এই স্বদ্দেশপ্রোহিতাকেই তাহার কারণস্বরূপ' 
বলিয়াছেন 
০৩ কিন্ত সতি ৷ নহে মাতৃভূমি 
দোষী তব কাছে, তবে কেন সমপিল! 
তারে পরপদে, তার অনিচ্ছায় ?--- (৭৪-৭৫ পৃঃ) 
কুবেণীর সাহস ও বীরহও প্রশংসার যোগ্য । যুদ্ধক্ষেঞ্জেও সে সকলের সহিত 
বীরত্ব-সহকারে যুদ্ধ করিয়াছিল । কিন্ত যুদ্ধে জয়লাভের পর পশুমিত্রার প্রতি 
তাহার কট,ক্কি সমর্থনযোগ্য নয়। পশুমিত্রা কোন অপরাধ করিয়াছিল 
কিন! আমর! জানি না--কবি ইঙ্গিতে কহিয়্াছেন কালসেন প্রভৃতির 
ছুরভিসদ্ধির নিমিত্ত কুবেণীর ক্রোধ ছিল। কিন্তু সম্ভ বিবাহের পরই তাহার 
স্বামীকে নিহত করিয়া তাহার দুর্ভাগ্য লইয়া ব্যঙ্গ করা ও কুৎসিত ইঙ্গিত 
কর! উচ্চ মনের পরিচায়ক নহে। কুবেণী পশুমিত্রাকে কহিল__ 
পশুমিএে! কি হেতু এখানে আগমন 
নব বিবাহিতা, নহ বড় রতা বুঝি 
পতির প্রণয় পাশে ! নতুবা কেমনে 
বিসন্দিয়৷ শোকে, নব লক্ষেশ্বর পাশে 
আইল! এখানে বঞ্চিয়া আমারে বুঝি 
হুইবে মহিষী রূপের গরব এত ! __( ১১৩ পৃঃ) 
অবশ্য এই উক্তির ছারা কুবেণীর চরিআ বেশী জীবন্ত হুইয়া উঠিয়াছে। রাগ- 
হিৎসা-ছেষ-প্রেম-দয়া সমন্তই তাহার ভিতর আছে তাই সে নিল্প্রীণ হইয়া উঠে 
নাই। আবার পশুমিত্র! যখন তাহাকে অভিশাপ দিল__ 
এই পাঁপে_যদি মম পতির চরণে 
থাকে মন, যদি সতীর কথায়, দেবে 
করে কর্ণপাত, তবে শোন্‌্-_এই পাপে 
তোর পতি করিবে বঞ্ছন তোরে, মনো- 
দুঃখে পুড়ে, কান্দিয়া মরিবি অভাগিনি! _-€১১৩ পৃঃ) 
তখন আপনার অলক্ষ্যে কুবেনীর চিত্ত কাপিয়া উঠিল। ভবিস্বতের অমজল- 
বার্ত। তাহার বুদ্ধিদীপ্ত, বীরত্বপূর্ণ সাহসী হৃদয়কেও বিচলিত করিল । এই 


চে 


© 


২০৪ বাংলা আখ্যায়িকা-কাব্য 


সকল ক্ষুদ্র ক্ষুদ্র ঘটনার উল্লেখ করিয়া কবি চরিত্রটিকে আবেগ ও অসহুতভূতিময় 
করিয়া তুলিয়াছেন। 
পার্শবচরিত্র-হিসাবে সিংহবাহ ও অহরাধ আমাদের দৃষ্টি আকর্ষণ 
করেন। শিংহবাহুর কর্তব্যনিষ্ঠা ও ন্যায়বিচার চরিত্রটিকে বলিষ্ঠ ও 
তোজোদৃণ্ করিয়াছে। পুত্রের অপরাধের সংবাদে ক্রুদ্ধ হইয়! তিনি মন্ত্রীকে 
কহিলেন__ 
----* এই দণ্ডে তার কাটহ মস্তক 
কান্দুক জননী তার ! নহে দ্বীপান্তরে 
তারে করহু প্রেরণ__থাকিবে আমার 
প্রজা নিৰিবঙ্ষে সকলে । অরাজক, কেহ 
যেন নাহি কহে, স্বর্গতুল্য পুণ্যক্ষেত্র 
এই বঙ্গদেশ । কোথা রাঁজধণ্দ আর 
প্রজাচিত্ত না রঞ্জিল যথা ধিক্‌ মোরে! 0২৬ পৃঃ) 
পুত্রের প্রতিও তাহার স্মেহের অভাব ছিল না। তিনি পুত্রের প্রতি 
দণ্ডের ব্যবস্থা! করিতেন বিচারের দিক্‌ ভাবিয়|। কিন্ত মন্ত্রী ঝা স্ত্রী যখন 
তাহাকে অহরোধ করিতেন এবং অপর দিক্‌ সম্বন্ধেও সচেতন করিতেন তখন 
তিনি দণ্ডাদেশের পরিবর্তন করিতেও কুষ্ঠা বোধ করিতেন না। তাই মন্ত্রী 
রাজপুত্রকে প্রথমবার ক্ষমা! করিতে অঙ্ররোধ করিলে তিনি কহিয়াছিলেন_ 
কিন্ত রাজধর্্ম দণ্ডিতে দোষীরে । তবে, 


পারি। _(২৭ পৃঃ) 
পরে পুনরায় কুকাধ্যের পথে অগ্রসর হইতে পুত্রের বাসন| জানিয়। তিনি মৃত্যু- 
দণ্ডাদেশ দেন কিন্তু পত্নীর অনুরোধে এবং অশ্রজলে তাহ! প্রত্যাহার করিয়া 
আদেশ দিলেন 

মন্ত, স্র্ঘ্যান্ত হইলে কল্য, নাহি যেন 

বহে কেহ এই নগরীতে, পত্মী-পুত্র-সহ 

অন্তথ| মরণ; নির্বাসন কর 


উজ, 


© 


বাংল! আখ্যায়িকা-কাব্য ২০৫ 
সবে দ্বীপ দ্বীপান্তরে। আজি হতে মম 
পবিত্র কুল-কলক্কে করিসু বর্জ্জন। (৩৫ পৃঃ) 
পিতার চরিত্রের এই বলিষ্ঠতা পুত্রের চরিএেও দেখা যার এবং উহার জন্যই 
বিজয়সিংহ বিজয়ী হইতে পারিয়াছিলেন। 


বন্ধুবংসল অন্থরাখের চরিত্রটিও কবি দুই-একটি রেখায় স্বন্দরতাবে অঙ্কিত 

করিয়াছেন। বন্ধুর প্রতি তাহার প্রীতি অনন্যসাধারণ ছিল। কবি তাহার, 
বন্ধুত্বের কথা বলিম্াছেন__ 

এক প্রাণ মন যার যুবরাজ 

সহ, যথা শ্রীরাম লক্ষণ, বা! যথা 

অশ্বিনীকুমারছয় ।-----* 0১২ পৃঃ) 
কিন্ত অন্যায়ের পথে সে সর্ব! বিজয়সিংহকে বাধা দিয়াছে । তাহার নিমিত্ত 
সে বিদয়সিংহের তীব্র তিরস্কার সহ করিয়াছে এবং তাহার মর্দ্াস্তিক আদেশ: 
শিরোধাধ্য করিয্মাছে। তাহার বুদ্ধিরও প্রশংসা করিতে হয়। বিজয়সিংহ 
সন্ধ্যাকালে দৃষ্ট রমণীর কথ তাহাকে জানাইলে সে কহিল _ 

কেমন ঘটনা! এ যে নারিজ বুঝিতে । 

কেন বা সে কুলবাল। আসিবে এ জন- 

শূন্য স্থানে, একাকিনী, চঙ্জ সত্য তারা, 

ন! পায় হেরিতে ধার বরণীয় রূপ 

কোন দেব, কোন ছলে, পাতি মায়াজাল 

কি বিপদ, ঘটাইবে তাই ভাবি মনে । -(>১৪ পৃঃ) 
বিদগয়সিংহ কুদ্ধ হইয়া তাহাকে তাড়াইস্সা দিলে সে অত্যন্ত দুঃখের সহিত 
নম্নভাবে কহিল _ 

০৮ কিন্ত, যদি কোন 

কালে__জানি অদূর নহেক সেই কাল 

নাশি কাম পাশে, হও হে কাতর তুমি 

মম অদর্শনে ; পুন: সেবিব চরণ; 

নতুবা আমার এই দেখা ! বিধাতার 

বরে তুমি থাক কুশলেতে। _-(১৬ পৃঃ) 
বন্ধুর নিকট হইতে অতি তীব্র আঘাত ও অপমান পাইরাও সে ক্রুদ্ধ হয় নাই 


a 





২৬ বাংলা আখ্যায়িকা-কাব্য 
ব! বন্ধুর অমঙ্গল কামনা করে নাই । বন্ধুর দুদ্দিনেও সত্যই সে দুরে থাকিতে 
পারে নাই । বিজয়সিংহ সঙ্গিগণ-সহ সিংহল-যাত্রাকালে সে সব মাঁন-অভিমান, 
রাগ-দুঃখ, বিসঙ্জন দিয়া বন্ধুর পার্শ্বে আসিয়াছে এবং বিজয়সিংহ তাহাকে 
ফিরিয়া! যাইতে কহিলে সে বলিয়াছে_ 
ধিক্‌ মোর প্রাণে; প্রিয়জনে ! জীবনের 
জীবন আপনি, চলিলে কোথায় । (৪৬ পৃঃ) 
লঙ্কা্থীপ গিয়া সমরায়োজনের ব্যাপারে তাহার তীক্ষ বুদ্ধির পরিচয় পাওয়া 
খায়। নে ব্যহরচনা, কর্শ্মবিভাগ প্রভৃতি বিষয়ে পরামর্শ দিয়াছিল। লেহে 
ত্যাগে নিষ্ঠায় কর্তবাবোধে স্বল্প পরিচয়ের ভিতরেও অন্রাধ-চরিত্রটি বন্ধুত্বের 
আদশস্থানীয় হুইয়া! উতিয়াছে। 
বিজয়ের মাতার ক্রন্দনের মধ্যে বাংলাদেশের পুত্রবত্সল| মাতার ক্রন্দন 
শোনা যায়_ 
কহিতে লাগিল! সতী--বাছা অঞ্চলের 
নিধি ! কোথা যাবি বাপ, আমায় ডুবায়ে 
ee Lala er 


প্রাশের বিজয়, আর বাছ! আর কোলে 
করি; মা বলিয়ে চাদ, জুড়ারে জীবন । _(৩৮-৩৯ পৃঃ) 
স্বাভাবিক করিতে গিয়া এই ক্রন্দনের ভিতর কাব্যের গান্ীর্ঘ্য যেন কিছুটা 
ব্যাহত হইয়াছে। 
কাব্যে ক্ূপ-বর্ণনাও গতাহগতিক উপমা-ক্ূপকাদি হইতে সুক্ত। সন্ধ্যাকালে 
পুত্প-চয়নে রত রমণীর বর্ণনা 
অন্থপম রূপে তার উজলিল 





দশে চমকিল ;"-----। ৫৬ পুঃ) 
বাঙ্গালীর মনে বীরত্বের প্রতি স্পৃহা জাগাইবার উদ্দেশ্যে কৰি বীরসাজে 
সজ্জিত বাঙালী বীরগণের বর্ণনা দিয়াছেন__ 


Es 


© 


বাংলা আখ্যায়িকা-কাব্য ৮: 


হেনকালে দেখ ওই, পর্বতের তলে র্‌ 
কাতারে কাতারে মনোহর অশ্বপৃষ্ঠে, 
রণসাজে বঙ্গীয় যুবকগণ আসি 
দাড়াইলা, ভীষণ রুপাণ শূল ধরি, 
= ছুর্ভেম্ কবচ ঢাকা অঙ্গ, স্বৰ্ণময় 
আত! ! শিরস্বাণ সহ চূড়া, শোভিতেছে 
অতি রমণীয়রূপে । বক্রগ্রীব, শ্বেত 
সৈস্ধব তুরঙ্গ চয় কেশরী সমান, 
বলে রূপে, ছাইল সে গিরিমূল যেন 
স্বেতাস্বরে | -------* ৫৯ পৃঃ) 
বঙ্গের অধীনতার নিমিত্ত দুঃখ প্রকাশ করিয়া কবি লিখিয়াছেন-_. 
**- *** নাহি আর সে সকল 
তায মিলান, বদ্ধ বারি 
হায় হয়েছে বিলীন, এবে । শোভিবে কি 
ছুঃখিনী জননী আর, কহ সে শোভায় ? 
ভায়াদের একতা! বন্ধনে বিদরিয়ে 
যায় বুক! কোথায় সাজার মা লভে 
গঙ্গায় - ভারত তাই দহিছে অনলে! (৪৭1 পৃঃ) 
“ভায়াদের’, ‘সাজার মা’ প্রভৃতি শব্দগুলির ব্যবহারে এই বর্ণনাটি কিছু-পরিমাণে 
শব্দ-মাধুৰ্য্য হারাইয়াছে । এইক্ূপ শব্দের প্রয়োগ আরও কয়েকস্থানে ব্যবহৃত 
হইয়! কাব্যশ্রীকে ক্ষু্ করিয়াছে; যেমন 
-অহ্ৃতাপচিত্তে যদি তিনি 
শুধাবেন নিজে এর পর ।--- _-(২৭ পৃঃ) 
কাব্যের স্থানে স্থানে অনপ্রাসের ব্যবহারও দৃষ্ট হয়_ 
আধারে আধারি, পরাগ পটলে। (= পৃঃ) 


~~ 


অথবা, 
ধিক্‌ এ বিধিতে ! যুগ শাহ্ছে আছে বিধি, 
তবে বিধি, কেন এ অবিধি _-(২৯ পৃঃ) 


© 


hg বাংল! আখ্যায়িকা-কাব্য 

অথবা, রি... নতুব! এ সপ্শত 
প্রাণ করাল কালের কোলে, এককালে 
লভিবে বিশ্রাম !--- (৩০ পৃঃ) 





এই কাব্যটিতে চারিটি সর্গ আছে এবং সমন্ত কাব্যটিই অমিতাক্ষর ছন্দে 
রচিত। ছন্দের মধ্যে স্থানে স্থানে কবির অক্ষমতা পরিস্ফুট । কাহিনী- 
অংশেও স্বদেশপ্লীতি ও জাতীয় গৌরব চিত্রিত হইলেও এঁতিহাসিক অংশ 
একেবারেই ক্ষু্ন হইয্মাছে। তাই কাব্যটিকে সার্থক বলা চলে না । আখ্যায়িকা- 
কাব্য হিসাবে ইহার রচনাভঙ্গিতে এবং চরিত্র-চিত্রণের দিকে একটি নৃতন 
প্রয়াস দৃষ্ট হয়। 
বঙ্গের বীরপুত্র_যোগেন্দনাথ ঘোষ ‘বঙ্গের ৰীরপুত্র' নামক কাব্যটি প্রণয়ন 
করেন এবং ইহ! ১৮৮৪ খ্রীষ্টাব্দে মুদ্রিত হুয়। প্রতাপাদিত্যের কাহিনীকে _ 
অবলম্বন করিয়! একটি মহাকাব্য রচন! করিবার বাদন: কবির ছিল। তিনি 
প্রথম খণ্ডে মোগল সম্রাটের বিরুদ্ধে প্রতাপাদিত্যের সমরায়োজন পর্য্যন্ত স্গি- 
বেশিত করিয়াছেন। কিন্ত পরে দ্বিতীয় খণ্ড আর প্রকাশিত হয় নাই । এই 
কাব্য রচনা সম্বন্ধে তিনি লিখিক্সাছিলেন__. 
পকিস্ক কিছুদিন অতীত হইল মহান্থাজ বসন্তরায়েয় প্রধান মন্ত্রী মৃত মহাত্মা 
রামক্ূপ বস্তু প্রণীত একখানি হস্তলিখিত অতি পুরাতন গ্রন্থ আমার হস্তগত 
হয়। উহাতে মহারাজ প্রতাপাদিত্যের জীবন বৃত্তান্ত সম্বন্ধে অনেক নূতন 
বিষয় আছে দেখিয়া! আমার কনিষ্ঠ সহোদর শ্রীমান দেবেন্দ্রনাথ ঘোষ এ পুস্তক 
অবলম্বন পূর্বক মহারাজ প্রতাপাদিত্যের জীবন বৃত্তান্ত লিখিতে আমাকে পুনঃ 
পুনঃ অন্তরৌধ করেন, তাহাতেই আমি গুরুতর কাৰ্য্যে প্রবৃত্ত হই।” 
- কাব্যের প্রীরন্তে কবি কলনাদেবীর বন্দনা করিয়াছেন _ 
কবিতা! কাননে সতি ! তুমি অধীশ্বরী, 
সুহর্তে নৃতন স্থষ্টি তোমার সুন্দরি ! 
লতা গুন্ম বৃক্ষচয়, 
তব গুণে কথা কয়, 
বানরে সঙ্গীত গায় বাজায় বাশরী, 
প্রাচীনা যুবতী হয়; কুরূপা হন্দরী । 


লি 


ভি 


বাংল! আখ্যায়িকা-কাব্য ২০৯ 


(তোমার প্রপয়ে সতি ! মজেছে যে জন, 
সে জানে তোমার রূপ মাধুরী কেমন, 
কেমনেতে ধীরে ধীরে, 
প্রণয় বারিধি নীরে, 
মগন করিয়া কর চিত্ত প্রসাদন, 
সন্তোষ দায্সিনী তুমি মনের জীবন। _-(২- পৃঃ) 
এই বন্দনার মধ্যে বেশ নৃতনত্ব আছে ॥ ইহার পূর্বে কবিগণ দেবদেবীর বন্দনা 
গাহিয়াছেন, কৃপাভিক্ষা করিয়াছেন কিন্ত কল্পনাদেবীর সহিত প্রণয়াবন্ধ হইবার 
কথ! ভাবিতে পারেন নাই। ইহা রবীন্রকাব্যের কথা স্মরণ করাইয়া! দেয় 
কাহিনীর আরস্ডেও অভিনবত্ দৃষ্ট হয়। কলপনাদেবীর সহিত কবি ভারতের 
নানাস্থানে যখন ভ্রমণ করিতেছিলেন সেই সময় সুন্দরবনে ধূমঘাটের ভগ্ন এাসাদ 
তাহাকে প্রতাপাদিত্যের কথা স্মরণ করাইয়া! দেয়__ 
এই সেই ধূমঘাট রাজনিকেতন, 
হেরিয়! কাদেরে প্রাণ মানে না বারণ! -_-€২৪ পৃঃ) 
বাংলার শেষ হিন্দুরা! প্রতাপাদদিত্যের বীরত্বের কাহিনী কবির মনে উদ্ভা- 
সিত হইয়। উঠিল । কবি প্রতাপাদিত্যের পিতা বিক্রমাদ্দিত্য ও খুললতাত 
বপস্তরাঁয়ের ধনসম্পদ্‌ ও রাজ্াপ্রাপ্থির ঘটনা উল্লেখ করিয়া পুরেষ্টি যজ্ঞ দ্বারা 
প্রতাপাদিত্যকে লাভ করিবার কথা উল্লেখ করিয়াছেন । এই কাবো শিশুকাল 
হইতে প্রতাপাদিত্যের জীবনের ঘটনাবলী বপিত হুইয়াছে। শৈশব হইতেই তিনি 
উগ্রতেজা, নির্ভীক ও কশ্মতৎ্পর ছিলেন। চারঘাটার হি স্থড়ি তাহাকে 
উপযুক্ত সম্মান প্রদর্শন না করাতে তিনি হরি স্থড়ির পরিবারবর্গের প্রতি 
ছুব)বহার করেন। ইহা শুনিয়া তাহার পিতা বিক্রমাদিত্য ভীত হইয়া 
_ পড়েন। দৈবজ্ঞের কথাও তাহার স্মরণপখে উদ্দিত হয় । তিনি বসন্তরায়কে 
ডাকিয়া! পুত্র-সঙ্থদ্ধে কহিলেন _ 
এই বেল! কুলাঙ্গারে করহ নিধন। -_-(৪* পৃঃ), 
চিতা খেতে কক্ন। তিনি রাজাকে সার 
দিয়া কহিলেন 
না! গণিয়া পরমাদ, কর তারে আশীর্ব্বাদ, 
রাজ চক্রবর্তী হোক্‌ পূজ্য বহৃধায়। (৪১ পৃঃ) 


১৪ 


@- 


২১০ বাংলা আখ্যায়িকা-কাব্য 
ইহার মধ্যে বসস্তরায়ের চরিত্রের স্লেহশীল দিক্‌টি যেমন ফুটিয়া উঠে প্রতাপা- 
দিত্যের চরিত্রেরও সেইক্ূপ শৌ-বীখ্য-দয়া-দাক্ষিপ্যেন্র পরিচয় মেলে। তিনি 
অন্যায় কখনও সহ করেন নাই । অন্যায়কারী কখনও বিনাশান্ডিতে তাহার 
নিকট হইতে রেহাই পায় নাই । এক্ষেত্রে তিনি আত্মীয়-পরিজন, শত্রমিত্র 
বলিয়া কোনরূপ চিন্তা করেন নাই । তাই তাহার চরিত্রকে অনেক সময়ে 
নির্দয় ও হৃদয়হীন বলিয়। মনে হয়। কিন্ত এরূপ তেজস্থিতা ও নিষ্ঠা না থাকিলে 
নে সময়ে তিনি বাংলাদেশকে গৌরবের আসনে প্রতিষ্ঠিত করিতে পারিতেন 
না। অন্তায়কারীর প্রতি কঠোর দণ্ড বিধান তাহাকে যেমন কাঠিন্য দান 
করিয়! অনেক দুঃসাহসিক কাধ্যে সাফল্য আনিয়! দিয়াছিল সেরূপ শিশুকাল 
হুইতে পিতার আশঙ্ক ও খুল্লতাতের স্মেহ তাহার মনে একট! সন্দেহের সঞ্চার 
করিয়াছিল । পরবর্তী জীবনেও তাই দেখা যায় তিনি কোনদিন কাহাকেও 
বিশ্বাস করিতে পারেন নাই । আত্মশক্তি ও আত্মবিশ্বাস ছাড়! পৃথিবীতে কেহই 
তাহার আপন হইক্সা উঠিতে পারেন নাই । তাহার চরিত্রের এই বিশ্বাস- 
হীনতা তাহার অনেক ক্ষেত্রে বাধার স্থষ্টি করিয়াছে। তিনি উন্নতির শিখরে 
-খতথানি উঠিতে পারিতেন তাহা ব্যাহত হুইয়াছে। 

বসন্তরায়ের সহিত পরামর্শ করিয়! বিক্ৰমাদিত্য তাহাকে দিলীর সভায় প্রেরণ 
করিলে তিনি ভাবিলেন পিতৃব্য রাজ্য ভোগ করিবার অভিপ্রায়ে তাহাকে 
দূরদেশে প্রেরণ করিতেছেন । ভবিষ্যতে ইহার ক₹তিশোধ লইবার সঙ্গল্প তিনি 
গ্রহণ করিলেন ॥ বিহিত উপায় করিবার জন্তই তিনি পিত! ও পিতৃব! কর্তৃক 
প্রেরিত কর সমাট্‌ দরবারে না দিয়! তাহাদের নামে নালিশ করিয়| সমস্ত রাজা 
নিজ নামে লিখাইয়! লন । কিন্ত প্রতাপাদিত। ক্রোধের মাথায় যাহাই করুন 
ন! কেন, তিনি ঠিক হৃদয়হীন ছিলেন না। প্রতাপাদিত্য সৈন্তসায়ন্ত লইয়া 
পিতার রাজকোয অবরুদ্ধ করিলে বিক্রমাদিত্য ও বসন্তরায় যখন তাহার 
সহিত সাক্ষাৎ করিতে আসিলেন, তখন তাহার মন পরিবত্তিত হইয়া গেল, 
তিনি 

করিলেন প্রণিপাত, 
কুমারের অকস্মাৎ 
ফিরিল মনের গতি, সিক্ত নেত্রজলে। _-( ৪৮ পৃঃ) 

নিজের ভয় বুঝিতে পারিয়া তিনি উভয়ের নিকট কষা প্রার্থনা! করিলেন, 


@ 


বাংলা আখ্যায়িকা-কাব্য ২১১ 


এবং তারপর পূর্বের স্যাত্নই রাজকার্য্য পরিচালনা করিতে লাগিলেন। পিতার 
মৃত্যুর পর বসন্তরায় অনেক অর্থব্যয় করিয়! তাহাকে রাজ্যে অভিষিক্ত করেন। 
জামাতা রামচন্্রকে বধ করিবার অভিপ্রায়ে নিমহ্ণ করিয়া! আনিবার 
ব্যাপারটি রহস্যজনক । জামাত! পলায়ন করিলে পর প্রভাতে তিনি কন্াকে 
কহিলেন . 
রামচন্দ্র করিলেন কেন পলায়ন 
কেমনে জেনেছে তার বধিব জীবন, 
কে রটায়ে হেন কথা, 
দিল তার মনে বাখা, 
কিসে বা! করিল ইখে বিশ্বাস স্থাপন, 
ভেবেছে কি এত নীচাসক মম মন ॥ _( *%» পৃঃ) 
বাজনীতি-ক্ষেত্রে জামাতাকে বধ কর! তাহার মত চরিত্রের ব্যক্তির পক্ষে 
অসম্ভব নয়। তবে তাহার জামাতাকে বধ করার উদ্দেশ্য ছিল কি না_তাহা 
সঠিকভাবে কেহই বলিতে পারেন না। কিন্তু খুলতাত বলন্তরায়কে হত্যা 
সত্যই পীড়াদায়ক । ন্রেহশীল বৃদ্ধ তাহাকে অনেক বিপন্‌ হইতে রক্ষা 
করিয়াছিলেন। শিশুকালে মাতৃহারা বালককে তিনি মাহ্ষ করিয়াছিলেন _ 
অবশেষে ভাগ্যের বিড়ম্বনায় সেই পুত্রতুল্য প্রতাপাদিত্যের অস্্রাঘাতে তাহার 
মৃত্যু এবং তাঁহার পুত্র ও পুঅবধূর স্বত্যু সত্যই মন্্ান্তিক। অবশ্য এই 
হত্যার পশ্চাতে একটা কুল বোঝার ব্যাপার ছিল। কবি দেখাইয়াছেন এই 
ভ্রান্তিবশত:ই আত্মরক্ষা করিবার জন্য প্রতাপাদিত্য বসন্তর'য়কে হত্যা করেন। 
কিন্ত ই কার্য করিয়া তাহার মনেও অহশোচনা আসিয়াছিল। বদন্তরায়ের 
ব্বী যখন তাহাকে কহিলেন 
কারে পরাজয় আজ করিয়াছ রণে? 
কাহারে ব্ধেছ ভীম বাহু আস্কালনে? _(৯* পৃঃ) 
তখন প্রতাপ তীহার নিকট ক্ষমা! প্রার্থনা কিয়! উত্তর দিয়াছিলেন_ 
স্বপ্রে যাহা! ভাবি নাই, 
ঘটনা হইল তাই, 
যার স্মেহনীর পানে ধরেছি জীবন, 
আজ কিনা করি তারে স্বকরে নিধন ? -৫৯৪ পৃঃ) 


© 


২১২ বাংলা আখ্যায়িকা-কাব্য 


তারপর বসন্তরায়ের পত্ধী সহস্থতা হইলে প্রভাপাদিত্য শোকাভিভূত হইয়া 
পড়েন। 
সহস্ৃতা হইল রাণী ১ 
না শুনি কাহারে! বাসী 
প্রতাপাদিত্য শোকে হইল কাতর, 
ফিরিলেন নিজালয়ে হুইয়! স্বর । (৯৫ পৃঃ) 
ইচ্ছা খার সহিত যুদ্ধে প্রতাপাদ্দিত্যের বীরত্বের পরিচয় পাওয়া যায়। 
যুদ্ধের বর্ণনায় নবীন সেনের প্রভাব দৃষ্ট হয়। 
আবার কামান ধ্বনি গজ্ছিয়া উঠিল, 
কাপাইল ধরাতল, 
কাপিল নদীর জল, 
প্রতিরবে দিগঞ্গনা দ্বিগুণ গন্দিল। _€ ১০১ পৃঃ) 
সুদে ইচ্ছা খাঁর মৃত্যু হইলে প্রতাপাদিত্যের অয় ঘোষণায় চারিদিক মুখরিত 
হইয়া উঠিল_ 


জয় কালী, জয় কালী বাজিল বাজনা, te 
হিজলীর সৈন্যগণ, 
ভয়ে ভঙ্গ দিল রণ, 
করিল প্রতাপাদিত্য বিজয় ঘোষণ!। (১২০ পৃঃ) 
এ স্থলে একটি যুবকের ছারা যে সঙ্গীতটি গীত হইয়াছে তাহ! হেমচজ্ঞের 
‘ভারতসঙ্গীত’-এর কথা স্মরণ করাইয়া দেয়। 


স্বপ্পে একদিন প্রতাপাদিত্য ভারতের রাজলস্্ীর সাক্ষাৎ পাইলেন এবং 
প্রতিজ্ঞ! করিলেন_ 
পশ্চিমে ভাস্কর উদয় সম্ভব, 
ঃ তথাচ অটল আমার বাণী, 
প্রতিজ্ঞা আমার শক্রশির তব, 
নিশ্চয় ছেদিব এ অসি হানি । (১৪১ পৃঃ) 
ইহার পর প্রতাপাঁদিত্য মোগল সম্াটের সহিত যুদ্ধ করিবার সন্কলপ গ্রহণ 
করেন। মন্ত্রী এরূপ স্ধল্পে বাধ! দিবার চেষ্টা করিলে প্রতাপাদিত্য তাহাকে 
বলিয়াছিলেন_ 


© 
বালা আখ্যাক্সিকা-কাব্য ২১৩ 
চির রুচি স্বাধীনতা স্বর্গীয় রতন ; 
তুচ্ছ কোটা কোহিনূর স্বর্য্যকান্ত মণি, 
বিনিময়ে সমতুল্য কি আছে এমন ! 
ধনের মধ্যেতে সার অমূল্য জীবন, 
কোটি প্রাণ বিনিময়ে মিলে কি সে ধন? 
এ-সকল বর্ণনার মধ্যে ও ঘটনা-সংঘাতের মধ্যে প্রতাপাদ্িত্য-চরিত্রের 
গান্তীর্ঘ্য, বীরত্ব, তেঙ্গন্থিতা, স্বদেশপ্রীতি প্রভৃতি স্বন্দরভাবে চিত্রিত হুইয়াছে। 
ওঁতিহাসিক প্রতাপাদিতোর চরিত্র ইহার মধ্যে কোথাও ক্ষু্র হয় নাই। 
পার্শ্বচরিত্র-হিসাবে বসন্তরায়ের স্বেহশীলতার চিত্র অঙ্কিত হুইয়াছে। 
বলবস্তসিংহের কৌশল এবং ইচ্ছা খার বীরত্বও চিত্রিত হুইয়া! কাব্যটিকে 
মাধুৰ্য্য দান করিয়াছে। ইহাতে দেখা যায়, ইচ্ছা খার সেনাপতি একদিন 
পরামর্শ আছে বলিয়া নিভৃতে ডাকিয়া প্রতাপাদিত্যকে গলায় পেশকবজ 
দিয়া পুত্রগণূকে তাহার নিকট অর্পণ করিবার জন্য প্রতিজ্ঞা করাইয়া 


কাবাটিতে প্রত্যেক সর্গের পর এক-একটি গান দিয়! বৈচিত্র্য আনিবার 
চেষ্টা কর! হইয়াছে । কবি কাবোর সর্বত্রই হুযোগ-মত স্বাধীনতা, পরাধীনতার 
কথা, দেশের অবনতির কারণ এবং উন্নতির পথ নির্দেশ করিবার চেষ্টা 
করিয়াছেন। 
কল্পনাদেবীকে সম্বোধন করিয়া কবি বলিতেছেন 
সভাতা, সমর-বিছ্যা, সমাজ-বন্ধনে, 
ছিল যেই জাতি শ্রেষ্ঠ বিশ্ব নিকেতনে, 
সাহস স্থহৃদ যার, 
একতা গলার হার, 
না ছিল কি সেই জাতি জীবিত জীবনে 
ভারতের অধীনত! গ্রাসিল ষখনে | ৫৯ পৃঃ) 
বাংলাদেশ-সম্বদ্ধে কহিতেছেন__ 
ভারতের প্রিয়কন্যা বাঙ্গল! স্থন্দরী 
বিলাসে বিহ্বল! চারু বেশভূষ! পরি, 


© 


২১৪ বাংলা আখ্যায়িকা-কাব্য 


সত্য কি নর্তকী প্রায় 
সেজে থাকে সদা হায়, 
বিনায়ে চিকণ বেণী বাধিয়া কবরী, 
কে নিল স্বাধীন চাকু মনোবৃত্তি হরি । __(১৭ পৃঃ) 
প্রকৃতির বর্ণনায়ও নৃতনত্ব দেখা যায়। স্থন্দ্রবনের বর্ণনা 
নিবিড় বিপিনে যেন মেদিনী খুমায়, 
মনোহর স্থকোমল শ্যাম গালিচায়, 
ঘুমায় বিজন বন, 
অচেতন বৃক্ষগণ, 
বাড়াইতে ঘুম যেন স্থমধুর গায়, 
আনন্দে বলিয়া পাখী আপন কুলায়। (২১ পৃঃ) 
্শুরালয় হইতে রামচন্দ্রের পলায়নের রাত্রির বর্শন।_ 
নীরব নিখিল ধরা, গভীর নিশায়, 
প্রকৃতি শান্তির কোলে মগন নিছায়, 
কেবল গগন ভালে 
ছাইয়া চহ্রিকাজালে, 
জাগেন রজনীনাথ নক্ষত্র সভায়, 
স্থিরভীবে যেন ঘোর মগ্র কি চিন্তায় । _(৫৮ পৃঃ) 
ইহ! অত্যন্ত ভাববাঞ্রনামস্স। রাত্রি নীরব ও শান্তিময়, কিন্ত তবুও নিশানাখের 
ভিতর চিন্তার আবেশ একটি উত্তেজক ঘটনার প্রতি ইঙ্গিত করিতেছে । 
কাব্যটিতে সাতটি সর্গ আছে । ছয় পড়ক্ির পয়ার, চৌপদী, অষ্টপদী, 
ত্রিপদী প্রভৃতি ছন্দ ব্যবহৃত হইয়াছে । ভাষ! ও ছন্দ জড়তাসুক্ত, ঝরঝরে, 
সাবলীল। বর্ণনায় গতি আছে, প্রাণ আছে, উচ্ছাস আছে। সহজ তালে 
অনায়াসে কাবাটি অগ্রসর হইয়াছে । এক কথায় বল! চলে,_কাব্যটি স্থখপাঠ্য । 
কাবাটির মধ্যে স্থানে স্থানে একটা ব্যঞ্নার ইঙ্গিত পাওয়া যায়। আখ্যায়িকা- 
কাব্োর ক্ষেত্রে ইহার কিছুটা যে সার্থকতা রহিয়াছে তাহ! অনস্বীকার্য । 
শিবঙ্গী পর্ক্ব_দুর্গাচরণ সান্তাল রচিত “মহামোগল-কাব্য”টির দ্বিতীয় 
খণ্ড “শিবজী পর্ব’ নামে ১৮৭৬ খ্রীষ্টাব্দে প্রকাশিত হয়। 
এই খণ্ডে শিশুকাল হইতে সিংহাসনে অধিরোহণ পর্য্যন্ত শিবাজীর জীবনের 


ৃ ভি 


বাংলা আখ্যাক্সিকা-কাব্য ২১৫ 


বিচিত্র ঘটনাবলী, সাহস, বীরত্ব ও নি?! বণিত হইয়াছে। প্রথমে শিবাজীর দেশ 
মহারাষ্ট্রের সহিত পাঠককে পরিচিত করিবার জন্য কবি বর্ণনা! করিয়াছেন 
সৰ্ব্বাঙ্গ বন্ধুর, দুর্গম প্রচুর, 
সমীর মধুর সে গিরিবরে ৷ 
জঙ্গলে বেষ্টিত, দুৰ্গ অগণিত, 
আছে প্ৰতিষ্ঠিত প্রতি শিখরে ॥ -_(২পৃঃ) 

তারপর শিবান্দীর দেশবাসীর আচার নিয়ম, দোষগুণ প্রভৃতি বর্ণন! করিয়া 
একটি পটভূমিকা স্থির চেষ্ট| দেখা যায় মহারাষ্্রবাসিগণ নির্ভীক, শৌধ্যবীর্ধ্য- 
শালী ও দরিদ্র। অর্থের নিমিত্ত তাহারা মৃত্যুকে বরণ করিতেও দ্বিধা করিত 
না। কিন্ব অর্থ বৃথা কাজে ব্যয় করিত না। একমাত্র ত্রাঙ্মপগণ লেখাপড়া 
শিখিতেন॥ অপর শ্রেণীভুক্ত লোকের! অস্ত-শস্ব চালনা শিখিত এবং লুঠনে ও 
যুদ্ধে অগ্রণী ছিল। তাহারা ক্রমে নিজেদের মধ্যে একতা হারাইয়! ফেলিয়াছিল 
এবং পরের দাসত্ব স্বীকার করিয়া চাকুরী করিত ও প্রহুভক্ত ছিল । তাহার! 
কোন বিষয়েই নিজের! চিন্তা করিত ন।-_ধশ্ম বলিয়া থে যাহা চালাইত তাহাই 
মানিয়া লঈত। এই রকম দেশের অবস্থায় শিবাজী তাহার অপ্রমিত পৌরুষ 
লইয়। আসিয়া তাহাদের সঙ্গবন্ধ শক্তিকে দেশ উদ্ধারের কাধ্যে নিয়োজিত, 
করিলেন । ইহাতে শিবাঁজীর বংশের এতিহাসিক দিক্‌ও কাব্যে বপিত 
হইয়াছে এবং পে সময়ের রাষ্ট্রগত বৈশিষ্ট্য ও শাসন-প্রণালী কবি লিপিবদ্ধ 
করিয়াছেন। এই-সকল বর্ণন। দ্বারা যে পটভূমিকার স্থ্টি হইয়াছে শিবানী 
জীবনালেখা তাহাতে উচ্জলভাবে প্রতিভাত হইবার স্থযোগ পাইয়াছে । রমেশ- 
চন্দ্ৰ দত্ত প্রশীত “মহারাষ্ট্র জীবনপ্র ভাতে” বণিত তথাগুলির সহিত সামররন্য 
লক্ষিত হয়। 

'শিরাজীর বাল্যকালের শিক্ষা, দুরস্থ প্রকৃতি ও কর্ণ্মনিষ্ঠার নানাবিধ ঘটনা 
চিত্রিত করিয়া কবি শিবাজীর পরবর্তী জীবনের সাহসদৃপ্ত তে্স্থিতা ও কশ্ম- 
পটুতা এবং স্বদেশনিষ্ঠার দৃঢ়তার সন্ধান দিয়াছেন। লেখাপড়ায় তাহার কোন 
দিনই মব ছিল ন! । দাদাজী রামদাস স্বামী ও আত্মারাম স্বামী তাই তাহাকে 
মুখে মুখে কবিতার আকারে রামায়ণ ও মহাভারতের নানাবিধ কাহিনী মুখস্থ 
করাইয়াছিলেন এবং পরবর্তী জীবনে এই শিক্ষা তাহাকে অনেক সাহায্য 
করিয়াছিল। 


২১৬ বাংলা আখ্যায়িকা-কাব্য 


শিবাজী শিশুকাল হইতেই আত্মনির্ভরশীল । শিশুকালে একদিন একটি 
পুষ্প লইবার জন্ তিনি প্রাণাস্ত চেষ্টা করিয়! কুতকাধ্য হন । আত্মারাম স্বামী 
তাহার এ চেষ্টা দেখিয়া তাহার ভবিশ্যৎ-সম্বন্ধে যে উক্তি করিয়াছিলেন তাহা 
সত্য হইয়াছিল এবং ভবিষ্যতে শিবাজী ভারতের মুখ উচ্ছল করিয়াছিলেন। 
রামায়ণ কপিসেনাগণ লইয়! রামচন্দ্র-কর্তৃক লঙ্কাবিজয়ের কাহিনী শুনিয়। 
শিবাজীর মনে একটি সৈন্যদল গঠন করিবার বাসনা জাগে এবং সকলের অলক্ষ্যে 
মাওলী-নামক পার্ধত্য জাতিকে লইয়! তিনি সৈন্যদল গড়িতে লাগিলেন । সেই 
মাওলী দলকে লইয়া তিনি স্বগয় ও যুদ্ধ করিতেন । 
তাহার দৌরায্ম্যে অতিষ্ঠ হইয়া! দাদালী তাহাকে বিজাপুরে চাকুরী গ্রহণ 
করিতে উপদেশ দিলে শিবাজী তাহার পদ্ধধূলি লইয়| দৃঢ়তার সহিত উত্তর 
দিয়াছিলেন__ 
নিশ্চয় প্রতিজ্ঞা মম ন! হবে খণ্ডন। 
এ জীবনে না| করিব যবন সেবন ॥ 
বরঞ্চ বিনাশ করি যবন সকল। 
পুনশ্চ হিন্দুর নাম করিব উজ্জ্বল ॥ __-(৩৩ পৃঃ) 
শাহুজী পুত্রের দৌরায্ের কথা শুনিয়া পত্র লিখিলে শিবাজী পত্র পাঠ 
করিয়! উৎসাহিত হইয়া! দাদাজী ও জীজগাবাইকে কহিলেন যে পিত! তাহার 
কাধ্য অহমোদন করিয়াছেন, শুধু কাধ্যটি শক্ত বলিয়! তাহার ভাবন!--তবে 
শিবাজী কাৰ্য্য দ্বার! শীত্রই তাহার ভাবনা দূর করিবেন । 
তাহার প্রতিজ্ঞা অটল রহিল। তিনি কাহাকেও অমান্য করেন নাই__ 
নিজে যাহ! শুভ ও কল্যাণকর বুঝিয়াছেন সেই ছুঃপাহসের পথে উদ্দেশ্য স্থির 
রাখিয়া! সব বাধা-নিষেধ তুচ্ছ করিয়া অমোঘ তেজে অগ্রসর হইয়াছেন । 
শিবাজ্জী অতিশয় কৌশলী ছিলেন । তাহার গাদ্গী খাকে হত্যা, মোগলের 
সাহায্য প্রার্থনা করিয়া আদিলশাহকে বিপধ্যন্ত করা, বান্দী রাঁওকে হত্যা ও 
আদিলশাহের সহিত বুদ্ধ করিয়া সন্ধিস্থাপন প্রহ্তি কাধ্যের মধ্যে তাহার যে 
কম্মতৎপরতা, সাহস, বুদ্ধি ও কৌশল প্রকাশিত হইয়াছে তাহ! সত্যই প্রশংসা- 
যোগ্য । তাহার অপরাজিত ব্যক্তিত্ব ছিল বলিয়াই তিনি একটি মুমূরযূ জাতির 
শক্তি সঙ্ঘবদ্ধ করিয়া পাঠান ও মোগল শক্তির বিরুদ্ধে দণ্ডায়মান হইয়া 
্বদেশকে গৌরবান্বিত করিতে পারিয়াছিলেন। 


© 


বাংলা আখ্যায়িকা-কাব্য ২১৭ 


মাতপিতার প্রতি তাহার ভক্তিও প্রশংসাযোগ্য । পিতা তাহার শিশু- 
কাল হইতে দূরে থাকিতেন এবং সব সময় কর্তব্যও করিতেন না কিন্ত তিনি 
যখন সন্ধির প্রস্তাব লইয়া শিবাজীর নিকট আনিয়াছিলেন শিবাজী তাহাকে 
যথেষ্ট সম্মান প্রদর্শন করিয়াছিলেন এবং তাহার প্রত্যাবর্ভনকালে তাহাকে 
কহিয়াছিলেন_ 
করুন আপনি এবে রাজত্ব গ্রহণ, 
সেবিয়া চরণ তব অবশিষ্ট কাল, 
শাস্মতে পিতৃসেবা! সর্ববধপ্ম সার, 
করি আমি আছজ্জাদীন সার্থক জীবন । __( ১২৩ পৃঃ) 
পিতার মৃত্যুর পর তিনি পিতার যথাযোগ্য সৎকার, করিয়াছিলেন এবং 
তারপর রাজ্যে অভিষিক্ত হইয়াছিলেন। ইতিমধ্যে মোগলের বিকুদ্ধাচরণ 
করায় শায়েন্তা খা ও মহাবৎ খা প্রেরিত হইলে তিনি শায়েস্তা খার ছুইটি 
আঙ্গুল কণ্িত করেন এবং যুদ্ধে মহাবৎ খা! ও দিলির খাকে পরাজিত করিয়া 
বধ করেন। 4 
কাব্যে শিবা্সীর উতিহাপিক চরিত্রকে কোথাও ক্ষ্ কর! হয় নাই। 
অন্যান্য খতিহাসিক চরিত্রগুলিও যথাযথভাবে বগিত হুইয়াছে। ঘটনা-বিল্যাসও 
্ন্দর॥ তবে কাব্যটি বর্ণনাস্মক হওয়ায় কোথাও জঙিয়া ওঠে নাই এবং 
গতির অভাব অস্থন্ৃত হয়। তাহাতে কাব্যরস ক্ষপ্ হুইয়াছে। ইহাতে পয়ার, 
ত্রিপদী, অমিত্রাক্ষর প্রভৃতি ছন্দ ব্যবহৃত হুইয়াছে। 
স্থানে স্থানে নামধাতুর প্রয়োগে ক্রিয়াপদের ব্যবহারও দেখা যায় ; যেমন 
__নাশিলা, মন্দিয়া, একত্রিয়া, হিংসিতে প্রভৃতি । 
কোথাও কোথাও সংস্কৃত শব্দের ব্যবহার লক্ষণীয় ; যেমন_ 


কিং কর্তব্যৎ ভাবি দ্বিজ পড়িল সংকটে _-(* পৃঃ) 
বা, গ্রাহ করি সং প্রার্থনা বালকে কর মা্দ্ধনা। (৪৪ পৃঃ) 
অথবা, কেবল ভেতব্য অরি -(১২৬পৃঃ)। 
আহ প্রত্যয় যোগে পঞ্চমী বিভক্তির ব্যবহারও জষ্টব্য ; যেমন_ 
স্বস্থানাৎ অত্যন্ত দূরে (-_*৮ পৃঃ) 
বা, দিগদেশাৎ নিমত্িত পণ্ডিত মণ্ডলী । (১৩৭ পৃঃ) 


বা, পূর্বক্বৃত পাপাৎ মুক্ত হৈল শাহুহুত, (পৃঃ ১৩৮) । 


© 


২১৮ বাংলা আখ্যায়িকা-কাব্য 
স্থানে স্থানে নৃতন শব্দের প্রয়োগও দেখা! যায় ; যেমন _ 
তাহার নিকট দরী কি ঘর্ঘট, 
নির্ণয় দুর্ঘট, বিদেশী জনে ॥ _( ১ পৃঃ) 
বা, ক্রমে সেই বালা লীলা হৈল বিজ স্ভিত। __২৫ পৃঃ) 
অথবা, উদ্ধত প্রমাথী বীর একান্ত অভীত । _-৫৮৯ পৃঃ) 
বা, দৃচীভূত উর:জীব অভ্যাকুষ্ট পদে । _( ১৩” পৃঃ) 


তবে যাবনিক শব্দ ব্যবহৃত না হওয়াতে প্রথম খণ্ড অপেক্ষা, ইহা অনেক 
সহজ ও সরল। কাহিনী-বিস্তাস এবং রচনাভঙ্গিও পূর্ব খণ্ড হইতে উন্নততর । 
তথাপি কাব্যটিকে সার্থক বল চলে না। ইহার ছন্দের মধ্যে অনেক ক্রটি 
লক্ষিত হয়, গতিও আড়ষ্ট এবং কাহিনী-অংশঞ্ বিবৃতিমাত্র | 

যামিনী-প্রভভাত- নীরেন্দ্রনাথ পাল 'বামিনী-প্রভাতানামক কাব্যটি 
রচনা! করেন। ইহা! ১৮৭৯ খ্রীষ্টাব্দে প্রকাশিত হয়। প্রকাশক গ্রন্থের প্রারন্ডে 
“ছুই একটি কথা” শিরোনামায় লিখিয়াছেন_ 

“এই গ্রন্থে মহাবীর মহারাষ্ট্র অধিপতি শিবজীর জীবনের ছুই দিবসের 
ঘটনামাত্র লিখিত হইল। ঘটনা সত্য নহে, তবে বিবেচন! করিয়া দেখিলে 
মিথ্যাও নহে । 

শশিবজীর সাময়িক কোন বিশেষ এতিহাসিক ঘটনা ইহাতে গৃহীত হয় 
নাই। কেবল সেই মহাবীরের জীবনী পাঠ করিলে হৃদয়ে তাহার যে আকুতি 
উদয় হয়, গ্রন্থকার সেই মুক্তি চিত্রিত করিতে চেষ্টা করিয়াছেন । 
শিবজী কর্তৃক ভারত উদ্ধার ভারতের দু:খের যামিনী প্রভাতেই এই 
ক্ষুদ্র ‘যামিনী-প্রভাত’ শেষ হইয়াছে । 

“...উপসংহারে বক্তব্য যে, এই ক্ষুত্র কাব্য একটি সপ্তদশবর্ধ বয়স্ক যুবকের 
রচিত, মন্দ হইলে অন্তত: বালক বলিম্া পাঠকগণ ক্ষমা! করিবেন ।” 

কাব্যের প্রথমেই তিমির রাত্রির বর্ণনা দিয়া কবি ভারতবর্ধের ছু'খের 
১9 চিত্র অক্কিত করিয়াছেন _ 

নিশার ভীষণ শাস্তি গল্জীরে ভেদিয়া, 

উঠিতেছে বারিধির গভীর নিনাদ, 

গন্ভীরে ভারতমাতা কাদিয়! কাদিয়া, 

কাদাইছে এ জগতে করিয়া বিধাদ। _( ২ পৃঃ) 





© 


বাংলা আখ্যাক্মিক-কাব্য ২১৯ 


ওঁরূপ ঘোর অন্ধকার রাত্রে শিবাজী তাহার অহুচরবর্গের সহিত ভবানী 
মন্দিরের অদূরে দীড়াইয়া চতুদ্দিক্‌ লক্ষ্য করিতেছিলেন। তাহার মনে হইল, মা 
ভবানী শিশুরক্ত চাহিতেছেন এবং তাহাতেই দেশের মঙ্গল হইবে বলিতেছেন ॥ 
তিনি নিজের ভ্রম মনে করিয়া ঠিকভাবে দেখিবার চেষ্টা করিলে_ 
সভয়ে চমকি বীর দেখিলা ধরায়, 
উঠিতেছে অট্টহাস্য কম্পিয়া গগন, 
হাসিতেছে খল খল পিশাচী-নিচয়, 
শাকিনী, পেতিনী, দৈত্য বিকট বদন ! 
লৌল জটা, কেশপাশ, বিকট দশন, 
চিবাইছে নর অস্থি নাচিয়ে নাচিয়ে ; 
অট হাস্য খল খল রাঙ্গা ত্রিনয়ন ; * 
পড়িছে রুধির গপ্ড শৃক্ষণী বহিয়া । (৪ পৃঃ) 
তিনি তাহার সমস্ত সচেতনতা! ও ব্যক্তিত্ব সম্মিলিত করিয়া যখন এ অন্ধকারের 
জীবগণকে ভংপন!| করিলেন তখন দেখিলেন__ 
নাহিক পিশাচীগণ, নাহি কিছু আর । (৫ পৃঃ) 
এই বর্ণনাগুলি যেমন ব্যঞ্জনাময় তেমনি প্রাণময়। কল্পনা ও বাস্তবতা 
একত্রে মিশিয়! কিছুটা রহস্য, কিছুটা প্রকাশ, কিছুটা আধার, কিছুটা আলোর 
সমাবেশ করিয়া কাব্যের প্রথমেই বেশ একটি কৌতুহলজনক পরিবেশের সমষ্টি 
করিয়াছে । 
শিবাজী সঙ্গীদিগের নিকট দেবীর 'আদেশ জানাইয়া একটি পুত্র বলি দিবার 
জন্য আহ্বান জানাইলে সকলেই নিক্ুত্তরে রহিল । তখন তিনি নিজ প্রাণ 
উৎসর্গ করিবার জন্য উদ্যোগ করিতে লাগিলেন। এমন সময় অকস্মাৎ তাহার 
ভদ্নীপতি আনিয়া তাহাকে নিবৃত্ত করিয়া নিক্ষ পুত্র বলি দিয়া নিজেও 
আত্মহত্যা করিলেন । সেই সময়ে বাহিরের প্ররুতিতে যেন একটা পৈশাচিক 
আনন্দের ভয়ঙ্করতা দৃষ্ট হইল _ 
উঠিল তুমুল ঝড় নাচিল সাগর, 
ভীষণ অশনি ধ্বনি গক্ষিল গগনে; 
চপল! চপলভাবে উজলি অস্বর 
প্রকাশিল ভীম ভাব ভীষণ শ্মশানে । 


© 


২২০ বাংল! আখ্যায়িকা-কাব্য 


চমকি মা্হাট্রাকুল দেখিল! সভয়ে, 
খল খল হাসিতেছে পিশাচী নিচয় £ 
লোল জিহ্বা লক্‌ লক্‌ নাচিয়ে নাচিয়ে, 
হাসিতেছে অট্হাস্ক কাপায়ে ধরায়। _-( ১৭ পৃঃ) 
স্বর্গে মা ভবানীর আসন টলিল। তিনি জয়ার নিকট কারণ জ্ঞাত 
হুইলেন। শিবাজীর ভগ্নীর নিকট জয়াকে দিয়া! তিনি ভবিশ্যদ্বানী জানাইলেন 
যে শিবাজীর ভগ্রীর দ্বারাই মোগল পরাজিত হইবে। শিবাজীর ভগ্নী যখন 
উন্মত্তের স্যায় ভবানীর হস্তের খড়গ লইম্া আত্মহত্যার চেষ্টা করেন তখন 
জয়া তাহাকে নিবৃত্ত করিয়া! দেবীর বাণী প্রচার করিলেন । 
উরংজেবের সেনাপতি মহাবৎ শী! যখন মারহাট্রীগণকে দমন করিতে 
আসেন তখন একদিন রাত্রে মারহান্রীগণ তাহার শিবির আক্রমণ করে কিন্ত 
অন্ধকারের মধ্যে সঠিক কিছু নির্ণয় করিতে না পারিয়। যখন তাহারা! পলায়ন 
করিতেছিল তখন শিবাজীর ভগ্নী তরবারি-হন্ডে পর্ব্বতের উপর হইতে সকলকে 
তিরস্কার করিয়! উত্তেজিত করিতে লাগিলেন। পলায়নপর সৈনিকগণ দেখিল__ 
ভীমা মুক্তি অশ্ব পরে, সকলি ভীষণ, 
পড়িয়াছে মুক্ত কেশ তরঙ্গের ন্যায়, 
ভীম বেশ, দেপি সেই উজ্জল বদন, 
সভয়ে দাড়ায়ে যেন তরঙ্গ নিচয় । (৬২ পৃঃ) 
তিনি সকলকে তিরস্কার করিয়া কহিলেন__ 
এত রে মরণে ভয়, রে রে কুলাঙ্গার, 
কেমনে মাহা হত তোদের বলিব? 
ভাসাইয়| স্বাধীনত| ভারত মাতার 
পলাইছ নরাধম কত রে সহিব? (৬: পৃঃ) 
মারহাট্র। সৈন্তগণ আবার যুদ্ধে গেল। যেখানে মহাবৎ খা যুদ্ধে জয়লাভ 
করিয়া স্থরাপানে মত্ত ছিলেন শিবাজী স্বৃতির ভান করিয়া সেখানে প্রবেশ 
করিয়! মহাবৎ খাকে যখন নিধন করেন তখন তাঁহার ভগ্নী সৈন্য-চীলনার ভার 
লইয়| অপরাপর অনন্দোন্মত্ত সৈন্তগণকে নিধন করেন। মারহাট্টাগণ বিজয়ী 
হইল । শিবাজীর ভদ্নী ফিরিয়া আসিয়া ভবানীকে পুজা করিয়া অগিতে 
প্রাণ আহুতি দিলেন। 


© 


বাংলা আখ্যায়িকা-কাব্য ২২১ 
কতকগুলি অমূল্য প্রাণ বিঞ্জন দিয়া মারহাট্রাগণের ছুঃখ-নিশীর অবসান 
হইল। 
পঞ্চম সর্গে মহাবৎ খাঁর শিবিরের আভ্যন্তরীণ কার্যকলাপ বর্ণনায় নবীনচন্দর 
সেন মহাশয়ের “পলাশির যুদ্ধে'র প্রভাব দৃষ্ট হয়। ক্লাইভের সৈন্তগণ যেমন 
শিবিরে বসিয়া পত্থীপুত্র, মাতাপিতার কথা চিন্ধ। করিতেছিল এই সৈন্যগণও 
সেরূপ করিতেছিল__ 
কোথায় স্থরার পাত্র ধরিয়া যুবক, 
ভাবিতেছে প্রিয়সীর রূপের মাধুরী, 
সেই প্রেমময় আবি, যাহার আলোক, 


সদাই জলিছে সেই হৃদয় উপরি । (৪৭ পৃঃ) 
পলাশির সৈনিকের অঙ্গুকরণে কবি এই সৈন্য ছারাও গান করাইয়াছেন_ 
প্রিয়সি আমার! 


যে দিন দেখিস তব হুচারু বদন, 

সেই দিন হতে প্রিয়ে জলিছে জীবন; -(€১ পৃঃ) 
ক্লাইভের ন্যায় এস্থলেও সেনাপতি মহাবৎ খা চিন্তায় মগ্ন ছিলেন, এমন সময় 
সৈনিকের সঙ্গীত তাহার কর্ণে প্রবেশ করে। ব্রিটন ঈশ্বরীর পরিবর্্ধে এ কাব্যে 
রাজ্যলক্্ীর দুই সহচরী আসিয়া অপুর্ব বীণাবাদনে তাহাকে মোহিত 

< করিয়াছিলেন এবং কহিলেন 

যে কারণে আসিয়াছি কহি হে যবন, 

আসিতেছে সিংহী এক দমিতে তোমারে, 

সাবধান সেনাপতি, হও সাবধান, 

যেন হে যবন শশী না ডুবে সাগরে ॥ = (৫ পৃঃ) 
এই বাণীর মধ্যে ম্যাকবেখের ডাইনীর ভবিত্রন্বাণীর প্রভাব দৃষ্ট হয়। 

সপ্তম সর্গে শিবাঙ্গীপুত্র প্রতাপের পত্নী ইন্দুমতীর সরলতা ও প্রেমবিহবলতা 
অক্িত হইয়াছে। ইহ! কীবাকে অনেকখানি মাধুধ্য দান করিয়াছে । ইন্দুমতী 
নিদ্রাভিনহ্ৃত। কবি তাহার বর্ণন! করিয়াছেন_ 
শান্তিময় পুষ্প দেহ বিভোর নিছা়্। _(% পৃঃ) 

প্রতাপ বুন্ধস্থান হইতে ফিরিয়া আসিলে তাহার নিত্র। ভাঙ্গিয়া গেল এবং 
প্রতাপ যখন বলিলেন যুদ্ধে তাগাদের পরাজয় হইয়াছে এবং পুনরায় 


© 


"২২২ বাংল! আখ্যায়িকা-কাব্য 


সুদ্ধযাআর পূর্বে তিনি পত্বীকে দেখিতে আসিয়াছেন, তখন ইন্দুমতী লজ্জিত 
হুইয়া কহিলেন__ 
আমার ক্রন্দন তরে যাইবে ভারত, 
ধিক্‌ ধিক্‌ শত ধিক্‌ আমার জীবনে ; 
যাও নাথ যাও রণে দেখুগ জগত, 
হার! রমণী মন সক্ষম দমনে । _-€৮১ পৃঃ) 
এই কাব্যে রণ-ক্ষেত্রের বর্ণনার মধ্যে নবীনচন্দ্র সেনের রঙ্গমতীর প্রভাব 
অনুভূত হয়। 
আবার ভীষণ স্বরে ধবনিল অদ্বরে, 
জয় মা ভবানী, জয় ভারত কি জয়, 
তাহ! সহ মিশাইয়ে উঠিলে| প্রান্তরে, 
_ ভীষণ ক্রন্দন ধ্বনি কাপায়ে ধরায়। _৫৯১ পৃঃ) 
কাব্যটি দশটি স্বর্গে সমাপ্ত । ইহাতে আট পড.ক্কির স্তবক কথ কথ গঘ গঘ 
ক্ষপে মিল রাখিয়া রচিত হুইয়াছে। 
কাব্যের কাহিনীভাগ সবটুকুই কবির কল্পনাপ্রস্থত । কিন্ত কবি যাহা! 
প্রকাশ করিতে চাহিয়াছেন তাহাতে তিনি রুতকাধ্য হইয়াছেন । কতকগুলি 
ঘটনার ভিতর দিম শিবালীর চরিত্রের দৃঢ়তা, বীরত্ব, ও স্বদেশপ্রেম হথন্দর- 
ভাবে ব্যক্ত হুইয়াছে। ভবানীর প্রতি ভক্তিতে তিনি একদিকে নিজ প্রাণ, 
বিসর্জন দিতে কুষ্টিত নহেন, অপরদিকে ভগ্নীপতি-কর্তৃক পুত্র বলি দেওয়া 
হইলে তিনি শিহরিয়। উঠেন। মহাবদৎ খাকে হত্যা করিবার দৃশ্যে তাহার 
কৌশল ব্যক্ত হইয়াছে । ছুটি রমণী-চরিত্রও বেশ বৈশিষ্টযপূর্ণ। একজন তাহার 
ভগ্নী__দেশের নিমিত্ত পত্তিপুত্র হারাইয়! যবনের *তি প্রতিহিংসা চরিতার্থ 
করিবার জন্য প্রাণধারণ করিয়াছেন এবং স্বকাধ্য সিদ্ধ হইলে অনায়াসে প্রাণ- 
ত্যাগ করিয়াছেন। তিনি যেন শিবাজীর উপযুক্ত ভদ্রী। অপরঙ্ছন শিবান্জীর 
পুত্রবধূ ইন্দুমতী__৫প্রমবিহ্বলা, স্বামীকে যুদ্ধক্ষেতত পাঠইয়া কাদিয়া আকুল, 
আবার যুদ্ধজয়ের জন্য স্বামীকে যুদ্ধে পাঠাইতে ব্যাকুল। তাহার মানসিক 
ছন্দের চিত্রটি সুন্দর ছুই-চারিটি কথায় ব্যক্ত হুইয়াছে। কাব্যে দেবদেবীর 
যে সমাবেশ করা হইয়াছে তাহা কোথাও মাত্রা ছাড়াইয়! যায় নাই। 
কাহিনীর সহিত সামপ্শ্ত রাখিয়া হিন্দু-সংস্কারের বিশ্বাসের উপযোগী করিয়া 


© 


বাংলা আখ্যায়িকা-কাব্য ২২৩ 


দেবীর যেটকু প্রকাশ দেখান হইস্সাছে তাহ! কোথাও কাব্যরসকে ব্যাহত 
করে নাই বরং কাব্যকে অনেকখানি সরস ও মধুর করিয়াছে। মানুষের 
ভাগোর পশ্চাতে যে অদৃশ্য শক্তি অলক্ষো মাহুযকে নিয়তির দিকে আকর্ষণ 
করিতেছে তাহারই আভাস ও দৃশ্য হইতে প্রতিভাত হয়। 

এই কাব্যের উপর নবীনচন্ সেনের প্রভাব স্থস্পঈট। তথাপি অঙ্গতূতি, 
আবেগ ও কল্পনাপ্রবণতায় এবং কাহিনী-বিন্তাসে কবি নিজ প্রতিভা প্রকাশ 
করিতে সমর্থ হইয়াছেন । বর্ণনার মধ্যে অনেক স্থলে প্রকুতিদেবীও প্রাণমন়ী 
হইয়| উঠিয়াছেন এবং অনেক স্থলে ভবানীদেবী ও প্রকৃতিদেবী এক হইয়া 
মিশিয়াছেন। সর্বশেষ কখা বলা চলে, কাব্যটির মধ্যে প্রাণসধণর হইয়াছে 
এবং ভাষা বা ছন্দের মধ্যেও কোথাও জড়তা বা গতিহীনতা নাই__ইহা 
স্থখপাঠ্য । সৰ্ব্ব য়ই যেন একট। লিরিক মূচ্ছন! অস্থভব কর! যায়। আখ্যায়িকা- 
কাব্যের গতি যে ক্রমশঃ গীতিকাব্য-মুখী হইতেছে তাহারই স্থচনা এই-সকল 
কাব্যে লক্ষণীয় । . 

ক্লিওপেট্র|--'ক্লিওপেট’ কাবাটি কবি নযীনচন্দ্র সেন কর্তৃক রচিত হুইয়া 
৯২৮৪ সালে (১৮৭৭ খ্রীঃ অঃ) প্রকাশিত হয়। * এই কাব্য রচনার, উদ্দেশ 
সম্বন্ধে কবি ‘একটি কথা’ শিরোনামায় লিখিয়াছেন_ 

“অভাগিনী ক্লিওপেট্রা সংসারের ঘোরতর বাটিকায়, তাহার বিশালতম 
তরঙ্গে ভাপিয়া গিয়াছিল বলিয়া কেনই বা পাপিনী হইল ?..-ক্লিওপেট্রার প্রেম 

_ পুরোহিতের মন্ত্রে পৰি রীকুত হইয়াছিল না বলিয়া যদি তাহাকে ম্মণা করিতে 
হয়, করিও ; কিন্ত ক্রিওপে্। অকন্থার দাসী বলিয়! দয়া করিও, ক্লিওপেট্রা 
অভাগিনী বলিয়া দুঃখ করিও ।--- 

“আমি তাহার রূপে মোহিত, প্রেমে ভ্রবিত, তাহার অসাধারণ মানসিক 
শক্তিতে চয়ৎরুত, এবং তাহার হতভাগ্যে দু:খিত হইয়াছিলাম। ভাবিয়া 
দেখিলাম ভারতীয় সাহিত্য ভাণ্ডারে এক্জপ একটি রত্ব নাই। নাই বলিয়াই, 
সেই সমৃদ্রতটে বসিয়া এই কবিতাটি লিখিতে আরম্ভ করিয়াছিলাম এবং সেই 
দ্বীপে অবস্থান-কালেই ইহা সমাপ্ত হইয়াছিল।" 

ক্লিওপেট্র! কাব্যটিতে দিজার, এন্টনি ও 'অগন্তাল সিজার প্রভৃতি ব্যক্কি- 
বর্গের কার্যাবলীর কোন কোন অংশ চিত্রিত হইলেও ইহার ভিতর ইতিহাস 
স্থান পায় নাই। রুূপসীশ্রেঠ। ক্লিওপেট্রার নানাবিধ মনোভাবের রহস্তদ্বার 





7. ভি 
২৪, বাংলা আখ্যায়িকা-কাব্য 
কবি একের পর এক উদ্ঘাটন করিয়া কাব্যটিকে সরস ও মাধূর্যমস্তিত 
করিয়াছেন, ক্লিওপেট্রার প্রপক্সের বিভিন্ন দিক্‌ চিত্রিত করিয়া কাব্যটিকে 
মনোজ্ঞ করিয়া তুলিয়াছেন। সমস্ত কাব্াটি ক্লিওপেট্রার মূখ দিয়া বণিত 
হওয়াতে স্থানে স্থানে গীতিকাব্যের উপযোগী উচ্ছাস ও ভাবাবেগ লক্ষণীয় । 
ক্লিওপেট্রার রূপের বর্ণনা কবি দেন নাই শুধু আভাস দিয়াছেন__ 
মিশর বিহনে এই আফ্রিকা যেমন 
মরুভূমি, এই ব্ূপ বিহনে তেমন 
কেবল মিশর নহে__এই বস্ুদ্ধরা 
». বিভতীর্ণ অৱশ্যসম 1... (৪ পৃঃ) 
এই র্ূপসীশ্রেষ্ঠার জীবন বিষাদের মধ্যে আরম্ভ হইয়াছিল-_পুনরায় বিষাদের 
মাঝেই নিৰ্ব্বাণ লাভ করিল । মধ্যবর্তী দিন গুলি কেবল বালন1-কামনা-আকাঙ্কষা 
ভোগ -স্বখ-আনন্দ, বিরহ-ছুঃখ-বেদনা! প্রভৃতির রঙে রঞ্জিত হইয়া অক্ষয় হুইয়া 
রহিল । তিনি প্রণয় পাইয়াছেন, এশ্বধা পাইয়াছেন, সম্মান পাইয়াছেন কিন্ত 
কোথাও স্থিতিলাভ করিতে পারেন নাই--সংসার-সমূত্রের ঘটনা-ত্রোত এক 
তীর হইতে অন্য তীরে, তাহাকে লইয়া গিম্সাছে_বিচিন্র পরিবেশের মধ্যে 
বিচি্রতর অভিজ্ঞতার মধ্য দিয়া. তাঁহার জীবনতরী ভাসিয়া চলিয়াছে। 

- ক্লি৪পেট্টার পিতা টলেমি লঘু আমোদে মত্ত থাকিতেন বলিয়া প্রজাগণ 
দ্বার।প বিতাড়িত হুন এবং তাহার জ্যেষ্ঠা কন্যা! সিংহাসনে আরোহণ করে। 
সেই জে কন্যা স্বামীকে হত্য| করিয়াছিল-_কিন্ত তাহার ভাগ্যেও স্থখ সহিল, 
ন!। পিত ক্োষ্ঠা কন্যাকে হৃতা! করিয়াপুনরায় সিংহাসন অধিকার করেন। 
মৃত্যু-সময়ে পিত! ক্লিওপেট্রাকে তাহার কনিষ্ ভাতা দশ বংসরের বালকের 
সহিত বিবাহ দেন এবং এক ক্রীব মন্ত্রী তাহাদের অভিভাবক নিযুক্ত হয়। কিন্ত 
সেই মন্ত্রী এত বড় স্থমোগ ছাড়িল ন! । ক্লিওপেট্রা-সহ তাহার ভ্রাতাঁকে বনবাসে 
পাঠাইয়া নিজে রাজা হইয়| বসিল। ক্রিওপেটার বাল্যকাল এক ছুঃস্বপ্রের ভিতর 
দিয়! অতিবাহিত হয়। আফ্রিকার মরুভূমির ন্যায়ই তাহা যেন শুদ্ধ ও নীরস- 
হইয়া! গিয়াছিল। সেই দিন গুলির কথা ক্লিওপেটর। বর্ণনা করিয়াছেন_ 


৮2 
ৰাংল| আখ্যায়িকা-কাৰ্য৷ ২২৫ 


তৃষ্ণা হৃদয়ে, শিরে উল্কা রাশি রাশি a 
শক্র শস্্র বিনির্গত, হতেছে বর্ষণ । (০ পৃঃ) 
রোম সেনাপতি এন্টনিকে দেখিস! তাহার হৃদয়ে প্রথম প্রেমের উন্মেষ হয়। 
এক অচিন্তিতপূর্বব ভাবে দেহমন আচ্ছন্ন হইল_ 
চিত্ত মুদ্ধকরী ভাব! চিত্র উন্মাদিনী । _€১০ পৃঃ) 
অগ্নি-তপ্ত বালিকা-হৃদয়ের সজল-কালো-মেঘের প্রতি তৃষাতর! চাহনি 
স্বন্দরভাবে বণিত হুইয়াছে। কিন্তু সে মেঘ হইতে বর্ষণ নামিল না। এক 
প্রবল-ঝটিকা-তাড়নে তাহা অপসারিত হইয়া এক নব মেঘের 'আবির্াব 
হইল। রাজ্য পুনরুদ্ধার করিবার জন্য ক্লরিওপেট্র। সৈন্যদের পরিচালনা 
কৰিয়। ক্লীব মন্ত্রীর রাজ্য আক্রমণ করিলেন। অপর দিক্‌ হইতে রোম 
অধিপতি সিজারও সেই রাজ্য আক্রমণ করেন। সিজারের শক্তির নিকট 
ক্লিওপেট্রার শক্তি ধূলিসাৎ হইয়! গেল । অবশেষে এক অস্থচর পুরস্কারের 
লোভে ক্লিওপেট্রাকে সিজারের চরণে উপহার দিল। সিজার তাহাকে সঙ্গেহে 
রাজীর সি:হাসনে বসাইলেন। ক্লিওপেট্রার »তাপিত হৃদয় এই বারিবর্ষণে 
শীতল হুইল । কিন্ত এই সম্মান লাভ করিয়াও তিনি সঙ্কোচ কাটাইতে 
পারিলেন না। সিজারের হাতে তাহার কনিষ্ঠ জাতা.-প্রাগ হাঁরাইয়াছে, 
তাহার আতস্তীয়-পরিজন ধ্বংস হইয়াছে, তাহারই রাজীর সিংহাসনে বলিয়া- 
তিনি লক্ষা। অহুভব করিতে লাগিলেন। “কিন্ত সিজারের প্রেমে নিকট-.. 
তিনি আহ্কসমর্পণ করিলেন। প্রথমে সিজারের প্রতি কৃতজ্ঞতায় তাঁহার 
হৃদয় পূর্ণ থাকিত-_পরে তাহাই প্রেমরূপে পরিণতি লাজ করিল।- 
একে প্রাণদাতা, তাহে পৃথিবী ঈশ্বর Eo] 
ততোধিক ভুজবলে তুবন বিজয়ী, 
এত প্রলোভন ! সখি ! পড়িল/ম আমি, 
অজগর আকর্ষণে, সরল! হরিবী ! _-(১৬ পৃঃ) 
হুন্দর টি দ্বারা ক্লিওপেট্রা-হৃদয়ের ভাবগুলি অভিব্যক্ত হইয়াছে। 
সিজারের বীরত্ব, ব্যক্তিত্ব, বিরাটত্বের নিকট তিনি আপন সত্তা হারাইয়া 
ফেলিলেন। কিন্ত এ সৌভাগ্য তাহার ভাগ্যে বেশী দ্বিন সহিল না। সিজার 
নিহত হইলেন। ক্লিওপেট্রা, জীবনের এক অধ্যায় শেষ হইল। 
সিজারের মৃত্যুর পর এণ্টনির নিকট হইতে আহ্বান আসিল ।॥ থাহার 


১৫ 


২২৬ বাংলা আখ্যায়িকা-কাব্য 


» প্রতি প্রথম প্রণয়ে তাহার হৃদয় অনরক্রিত হইয়াছিল তাহার আহ্বান তিনি 
উপেক্ষা করিতে পারিলেন না। মনে আনন্দের বন্ত1 বহিতে লাগিল। নৌকায় 
আরোহণ করিয়া এণ্টনির উদ্দেশ্যে ক্লিওপেট্রার যাত্রাকালের বর্ণনায় যেন 
তাহার উল্লাসের প্রতিচ্ছবি দেখা যায়_ 
চিদনস শোতে ওই প্রমোদ তরণী, 
ভাসিতেছে, নাচিতেছে, বারিবিহারিনী । 
হাসিতেছে, জলিতেছে পশ্চিম তপনে, 
প্রতিবিষ্বে ঝলসিয়! তরল সলিল। _-€২* পৃঃ) 
কিন্তু ক্লিওপেট্রার মনে শঙ্ক! এবং সক্ষোচও মাঝে মাঝে উদ্দিত হইতেছিল। 
এ্টনির মন তাহার জানা নাই__যদি তিনি তাহাকে অনাদর করেন ইত্যাদি 
ভাবনায় ক্লিওপেট্রার মন সময়ে সময়ে সঙ্কুচিত হইতেছিল। 
তারপর এ্টনির প্রণয় লাভ করিয়া__ 


ভেসে গেল মম কুল, শীল, লজ্জা, ভয়, 
ভেসে গেল সেই বেগে ভূত, ভবিদ্তাৎ, 
বর্তমান উভয়ের ; হইল চঞ্চল 
বেগে, রোম, মিশরের রাজসিংহাসন । (২৪ পৃঃ) 
- ৬ পি ots re act TE SR RELL 
এ _.. ধরাতল মক্ুকুমি, নাহি তাহে আর 
- ৯». টস্থশোভার চিহ্ন মাত্র । শব্দবহ হায় । 
+ উস নিঃশব্দ আমার কাণে------ _(৯৯ পৃঃ) 
সেই অবস্থায় অগস্তার সহিত এণ্টনির বিবাহ সংবাদে তাহার মনে 
ঈধ্যানল জলিয়া উঠিল। কিন্ত এণ্টনি আসিয়| যখন কহিলেন__ 
জীবন তোমার প্রেম, বিরহ, মরণ! (৩৭ পৃঃ) 
তখন ক্লিওপেট্রার সব অভিমান দূর হুইল,_ 
দূরে গেল অভিমান, রমণীর প্রেম- 
স্মোতে অভিমান সখি ! বালির বন্ধন। (৩৭ পৃঃ) 
কিন্ত তারপর তাহারই তুলে উভয়ের জীবন ধ্বংস হইল । এ্টনি পুনরায় 
যুদ্ধে যাইবার কালে বিরহের আশঙ্কায় এবং অগস্তার প্রতি ঈধ্যাবশতঃ 


বাংলা আখ্যায়িকা-কাব্য ২২৭ 


ক্লিওপেট্রাও সঙ্গে গেলেন । কিন্ত যুদ্ধশ্ষেত্রের ভয়াবহতা! সহ্য করিতে.পারিলেন 
না। ভঙ্গে ক্লিওপেট্রা দেশে প্রত্যাবর্তন করিলেন। কিন্ত যখন দেখিলেন 
তাহার অদর্শনে ব্যাকুলচিত্তে এ্টনি যুদ্ধক্ষেত্ৰ পরিত্যাগ করিয়া আসিতেছেন 
তখন তাহার অহুশোচনার শেষ রহিল না। বীর এণ্টনির নিকট যুদ্ধে পশ্চাৎ- 
পদ হওয়! মৃত্যুর চেয়ে ছুঃখদায়ক ও অপমানকর। এই পরিণতির কথ! চিন্তা 
করিয়া ক্রিওপেট্রা লক্ছায় অভিভূত হুইলেন। তিনি এন্টনির নিকট মূখ 
দেখাইবেন না স্থির করিয়! সখীকে কহিলেন সে যেন এণ্টনিকে বলে,_ 
758545555 


3 করিও এটনি। 0৪ পৃঃ) 
এণ্টনি আসিয়া সমীর মূখে এ সংবাদ পাইয়া আত্মহত্যা করিলেন-_এবং 

শেষ মুহূর্তে ক্লিওপেট্রাকে দেখিয়া! কহিলেন__ 

আমি যাই অন্তাচলে । এই অন্্রলেখা 

প্রিয়ে হৃদয়ে আমার, নহে শক্রদ্,  » 

হেন সাধা কার নাহি এই ভূমণ্ডলে 

এটনি বিদয়ী,_বিনে ক্লিওপেট্রা, আজি 

এণ্টনির করে প্রিয়ে ! আহত এ্টনি॥ _0৪৭ পৃঃ) 
ক্রিওপেটা উন্নত সা হইয়া গেলেন ॥' অবশেষে কৌটা খুলিয়া নর্প-দংশন 
গ্রহণ করিয়া প্রাণ বিসৰ্জ্জন করিলেন । 

এক-একটি যবনিকা অপসারিত করিয়া! কবি ক্লিওপেট্রার হৃদয়ের এক- 

একটি ভাবের অভিব্যক্তি করিয়াছেন। কখনও তাহার হৃদয় সংসারের, 
রুতগ্গতায় ও অবিচারে মরুভূমির ন্যায় তাপদপ্ত, কখনও ক্বতজ্ঞতায় আত্মহারা, he 
কখনও প্রেমে বিগলিত, কখনও ঈর্ধ্যায় কাতর এবং বিরহে ব্যাকুল। তাহার - 
জীবনে পাপ আছে, পুণা আছে, হৃদয়ের উদ্দামতা আছে, আকাঙ্ষার - 
উচ্ছৃখলতা! রহিয়াছে_ভোগ আছে,. এঁশ্ব্য আছে। এক কথায় পাপপুণা- 
ভরা, স্থখদুঃখ-তরা মানুষের জীবন আমরা তাহার চরিত্রে পাই । এতিহাসিক 
লোমান্সের নায়িকা হইবার উপযোগী করিয়াই কৰি তাহার চিত্র ফুটাইয়া 
তুলিয়াছেন। বুহদের মতই যেন তিনি আসিয়াছিলেন আবার বুদ্ধদের মতই 
লীন হইয়। গেলেন। 


২২৮ বাংলা আখ্যায়িকা-কাব্য 


এই কাব্যে অপর চরিত্রগুলির মধ্যে উল্লেখযোগ্য কোন বৈশিষ্ট্য পরিস্ফুট 
হয় নাই। কারণ কাহিনী-অংশ ক্রিওপেট্র|। সখীর নিকট বিবৃত করিতেছেন। 
তাহার জীবনে খিনি যেমনভাবে আসিয়াছিলেন সেটু কুমাত্র পরিচয়ই তাহাদের 
-পাই। সিজার ও এণ্টনির বীরত্বের দিক্‌, শৌঁ্যের দিক্‌ এবং প্রণয়ের দিকের 
কিছু কিছু পরিচয় ইহাতে রহিয়াছে । 
কাব্যটি অমিত্রাক্ষর ছন্দে রচিত। গতি-ছন্দ-ভাব-ভাষ| মনোজ্ঞ ও 
স্থখপাঠ্য। কাহিনী-কাব্যের দিক্‌ হইতে ইহাকে ক্রটিপূর্ণই বল! চলে-_চরিত্র- 
বিকাশের উপযোগী ঘটনা-সংস্থান নাই । 
লুক্রেশিয়।--‘লুক্ৰেশিয়’-কাব্যটি কালীপ্রসন্ন বন্দ্যোপাধ্যায় কর্তৃক রচিত। 
ইহার মুত্রণকাল ১৮৭৯ খ্রীষ্টাব্দ । রোমের ঘটনাকে কেন্দ্র করিয়| কাব্যটি 
রচিত। ইহাতে কোলেটিনসের পন্থী অপূর্ব বন্দী লুক্রেশিয়ার প্রতি যুবরাজ 
সেক্স্টসের আকর্ষণ এবং তাহার দুর্ব্যবহারে স্বামীকে প্রতিশোধ লইবার 
অনুরোধ জানাইয়! লুক্রেশিয়ার আত্মহত্যার কাহিনী, এবং অবশেষে ক্রটস ও 
কোলেটিনস্‌ কর্তৃক দেশবাসীকে প্রতিশোধের কাধ্যে উত্তেজনা দান ও 
একৃস্টসের পলায়ন, বিবৃত হইয়াছে । 
লুক্রেশিয়ার সৌন্দর্য্যের বর্ণনা__ 
হ্ন্দর প্রাসাদ পরে কে তুষ্ষিহুন্দরি ? 
কি লাবণ্য ! কি মাধুরী || আহা মরি মরি |! 
-৫৮পৃহ) 
হঠাৎ অলিন্দের দ্বারদেশে এক পুক্রষ-মৃষ্টি দেখিয়া সে চমকিত হইল, 
৬ Ee দেখে ভীম-অজগর 
চমকে যেমতি নর 
হায়রে জানকী যেন দেখি দশাননে। 
কিন্ব। বিশ্বাধর! কু দেখি ছ:শাসনে॥ (৯ পৃঃ) 
রণনাটি উপমাগুলির সাহায্যে লুক্রেশিয়ার নম হ্থাকে সন্দরভাবে ব্যক্ত করিয়াছে। 
সেক্স্টস্‌ লুক্রেশিয়ার নিকট কুপ্রস্তাব করিলে লুক্রেশিক্ নানাভাবে 
উপদেশ দিল এবং তিরস্কার ও অঙ্ুনয় করিয়া পাপপথ হইতে নিবৃত্ত করিতে 
চেষ্টা করিল। সেক্স্টন্‌ পরদিন আসিবার বাসনা জানাইয়া এবং শাসাইয়া 
চলিযা গেল, 


© 


বাংল! আখ্যায়িকা-কাব্য ES 


যদ্দি মোর মণি হও রাখিব মাথায়। +. রে 
নতুবা দংশিব জেনে! নিশ্চয় তোমায়। 0১৫ পৃঃ) 
লুক্রেশিয়া যুদ্ধক্ষেত্রে পতির উদ্দেশ্যে পত্র লিখিল । 
পরদিন প্রভাতে সেক্স্টসের মানসিক ছন্দের চিত্র হুন্দরতাবে চিত্রিত 
হইয়াছে। সে কখনও ভাবিতেছে পাপপথে যাইবে না, আবার তাবিতেছে, 
মনের আকাক্ফাই যদি অতৃপ্ত থাকে তবে জীবনধারণ করিয়া লাভ কি। তাহার 
মনে তখন নানারূপ দুষ্ট মতলব আলিল। একবার সে ভাবিতেছে__ 
মিত্র মম কোলেটিন, কোন 'অপকার 
করে নাই কখন আমার । 
পশিয়া তাহার গৃহে, করিব কেমনে 
কামবশে হেন অত্যাচার? (২৪ পৃঃ), 
আবার পরমূহূর্ভেই ভাবিতেছে__ 
ভাসাব প্রেমের তরি যৌবন সাগরে - 
এ বাসনা নাবিক আমার, ৫ 
অপবাদ তুফষানেতে ডুখিবে না তরি 
নেন্সতনে পাব পুরস্কার । __(২৫ পৃঃ) 
মানসিক ছন্দের অবসান ঘটাইয় সে লুক্রেশিয়াকে একটি পত্র লিখিল এবং 
পত্রের উত্তরে লুক্রেশিয়ার নিকট হইতে তিরস্কার লাভ করিয়! ক্রুদ্ধ হইল। তার 
পর তাহার সর্বনাশ করিবার সঙ্কল্প গ্রহণ করিল। ছুর্কত্তের নিকট অপমানিত 
হইয়! লুক্রেশিয়া প্রীণত্যাগ করিবার বাসন! করিয়া স্বামীকে পত্র লিখিল__ 
টাইবার স্রোত সহ মিশে রব অহরহ 
প্রতিহিংসা প্রতিহিংস! ধ্বনিব কেবল ! 
জলিব অনল বেশে মহাশব্দে দেশে দেশে 
জালাব ধরণী কুন্ডে প্রতিহিংসানল ॥ _-(৭* পৃঃ) 
রমশী-হৃদগ়ের প্রতিহিংসা-স্পৃহা এই পত্রের ছত্রে ছত্রে প্রকাশিত হইয়াছে 
কিন্ত স্বামীকে শেষ দেখা ন! দেখিয়! সে মরিতে পারিল না। পরদিন 
প্রভাতে স্বামীর হাতে পত্রটি দিয়া সে ছুরিকাারা আত্মহত্যা করিয়া নিজ 
অপমানের লঙ্জা। নিবারণ করিল । ক্রটস্‌ তাহার স্বৃতদেহ লইয়! কোলেটিন-সহ্‌ 
প্রকাশ্য বন্কৃতা-সভায় যুবরাজের নারীর প্রতি অত্যাচার করিবার কথা কহিয়া 


২৩০ বাংলা আখ্যায়িকা-কাব্য 


উত্তেজিত করিলে জ্ধনগণ প্রতিশোধ লইবার জন্তু সকলকে আহ্বান করিয়! 
অগ্রসর হইল-__ 

জাগ বীরগণ জাগ সাধুজন 

জাগ রোমবাসী জাগ রে এখন, 

জগৎ কাপণই এস সব ভাই 

বরোটমর কলঙ্ক দূরিবারে যাই 

এক মন হয়ে করে অসি লয়ে 

এস বীরদর্পে করিব গমন । (৬১ পৃঃ) 

জন-জাগরণের চিত্র বাংলা কাব্/-সাহিত্যে এই প্রথম চিত্রিত হইয়াছে । 

তারপর রোমবাসিগণের দার! রাজপ্রাসাদ আক্রান্ত হইল_ 


< কণ কাপায়ে অদ্বর কাপায়ে পাতাল 
রোমবাসী সবে ছাড়িছে হস্ধার । 
স্থপতি ভবন করি আক্রমণ 
A শত শরাসনে দিতেছে টক্কার 
- * চরণ ধুলায়, তপনে, হেলায় 
- মেঘের মতন করে আবরণ। _-(৬৫ পৃঃ) 


= নিকট রাজশক্তি পরাজিত হইল । নারী-অত্যাচারী পলায়ন 
+ করিয়া! প্রাণ রক্ষা করিল এবং তাহার প্রাসাদ প্রজাগণ দ্বার! প্রজালিত অগ্নিতে 
জলিতে লাগিল । 
কাব্যটি এই স্থানে শেষ হইলে ভাল হুইত। কৰি ইহার পরেও ভৃত্যের 
সঙ্গীত ও পাপের ফল সম্বন্ধে উপদেশ দিয়াছেন । এই শেষাংশ একেবারেই 
ব্যর্থ হইয়াছে। 
স্থানে স্থানে প্রাকৃতিক দৃশ্যের বর্ণনা রহিয়াছে__ 
রোমের প্রাসাদচয় 
হাসিতেছে শোভাময় 
দেখিছে স্র্য্যের দশ! গবাক্ষ নয়নে । 
স্ব সমীরণ সঙ্গে 
FS! টাইবার খেলে রঙ্গে 
নাচিয়৷ নাচিয়া চলে আপনার মনে। (১ পৃঃ) 


© 


বাংলা আখ্যান্মিকা-কাব্য * ২৩১ 


কাব্যটি চারিটি সর্গে সমাপ্ত । ইহাতে পরার,.ত্রিপদী, চৌপদী প্রতি 
ভিন্রভাবে ও মিশ্রভাবে ব্যবহৃত হইয়াছে। ছন্দ-ব্যবহারে কোন নিয়ম ইহাতে 
মানা হয় নাই। কখন ছয় পঙ ক্রি, কখনও দশ পঙক্তি এইভাবে নানাবিধ 
ধরণে কাব্যটি রচিত। কাব্যে বর্ণনা, বেশী; বর্ণনার মধ্যে স্থানে স্থানে 
কবিত্বের স্থন্দর স্ফুরণ দেখা যায়। মনস্তব-ব্যাখণাযু, স্থানে স্থানে কবির 
দেখা! যায়। কাব্যটিকে সার্থক রচন! বলা যায় ন! । ইহ) বর্ণনাস্মক রচন1__ 
কাহিনী-কাবোর ক্ষেত্রে ইহার প্রকাশভঙ্গি উপযুক্ত নয় । ৯ 
বীরবাছু-কাব্য-_“বীরবাহ-কাব্যণট কবি হেমচন্দ্ৰ বন্দ্যোপাধ্যায় কর্তৃক 
রচিত হইয়া! ১৮১৪ খ্রীষ্টাব্দে প্রকাশিত হয় । কবি ভূমিকায় নিজেই বলিয়াছেন 
যে ইহার ভিতর এঁতিহাসিক সত্য কিছুই নাই, কাহিনী-অংশ সম্পূর্ণ 
কাল্পনিক । “পুরাকালে হিন্দুকুলতিলক বীরবৃন্দ স্বদেশ রক্ষার্থ কি প্রকার 
দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন কেবল তাহারই দৃষ্টান্তন্বকূপ এই গল্পটি রচনা করা 
হুইয়াছে।” 
কাব্যের প্রথমেই কবি ভারতের পূর্ব গৌরবোজ্জল দ্বিনিগুলি স্মরণ .. 
করিয়াছেন 
আর কি সে দিন হবে, জগৎ জুড়িয়ে যবে, টি 
ভারতের জয়কেতু মহাঁতেজে উড়িত-। 
যবে কবি কালিদাস, শুনায়ে মধুর ভাষ, 
'ভারতবানীর মন, নানা রসে তুষিত ॥ 
যবে দেব অবতৎস, রঘু কুরু পাঁওুবংশ, 
যবনে করিয়া ধ্বংস, ধরাতল শাসিত । 
ভারতের পুনর্ব্দার, সে শোভা হবে কি আর, 
অযোধ্য! হস্তিনা পাটে হিন্দু যবে বসিত ॥ __(ভূমিক1 ) 
ভারতবর্ষের গৌরবের দিন তিরোহিত হইয়াছে। পরাধীনতার গ্লানিতে 
দেশ ভরিয়া উঠিয়াছে। নির্জীব প্রাণে স্বদেশপ্রেমের অগ্নি জালাইবার 
নিমিত্ত কৰি এই কাহিনীর অবতারণ! করিয়াছেন। কনোজের যুবরাজ 
বীরবাহর স্বদেশপ্রীতি ও বীরত্বের হার! তিনি তাহাকে আদর্শ-চরিত্র-রূপে 
অফ্ষিত করিবার চেষ্টা করিয়াছেন। তাহার আক্কতির ভিতরে একট! ; 
বীরত্বব্যপ্রক প্রকাশ দেখা যায় । 





© 


২৩২ বাংলা আখ্যায়িকা-কাব্য 


তিনি পত্থীরে লইরা গ্রীশ্ম-উপবনে যখন আমোদে মত্ত তখন এক 
সন্্যাসিনী আসিয়া তিরস্কার করিয়া তাহার মনে স্বদেশপ্রেমের অগ্নি প্রজলিত 
করিলেন। 

কবি যেন এই সন্গ্যাসিনীর সুখ দিয়! ভবিহ্যাতের আভাস দিয়াছেন এবং 
বীরবাহুর মনে বীরত্বের অনুপ্রেরণা আনিয়াছেন। কিন্তু সন্গাসিনীর হঠাৎ, 
আগমন এবং আসিয়াই ভত্'পনা ও নিজ জীবনের পূর্ব ইতিহাস বিবৃতি কেমন 
যেন অবাস্তব হইয়! গিয়াছে__হেন জোর করিয়া তাহাকে আনিয়া তাহার মুখ 
দিয়া কতগুলি রাগ, দুঃখ, অন্থশোচনার প্রকাশ করান হইয়াছে । 

পাঠানগণ রাজ্য আক্রমণ করিলে বীরত্বের সহিত বীরবাহু যুদ্ধযাত্রার 
অনধমতি চীহিলেন। পত্বীর দুঃব্বপ্রও তাহাকে যুদ্ধযাত্র। হইতে নিবৃত্ত করিতে 
পারিল না। ক্ষত্রতেন্জে তিনি শত্রুর ভিতর প্রবেশ করিয়া প্রচণ্ড যুদ্ধ 
করিলেন। কিন্জ এক সময়ে চেতনা হারাইয়া যুদ্ধক্ষেত্র হইতে দূরে পড়িয়া 
ব্হিলেন। পরে চৈতন্য লাভ করিয়া এবং সমস্ত বিষয় হৃদয়ঙ্গম করিয়া তাহার 
+ মনে ক্রোধ ও দুঃখের উদয় হইল। তিনি প্রতিজ্ঞা করিলেন শত্রুকে ধ্বংস 
করিয়া পত্মীকে উদ্ধার করিবেন । 

স্বদেশ ছাঁড়িবার-কালে বিদায়-প্রার্থনার ভিতর তীহার হৃদয়-বেদনা ব্যক্ত 
হইয়াছে__ 


বিদায় জনমদ্ভূমি জনম মতন । 
বিদায় ভারতবাসী স্বজাতীয়গণ ॥ 
বিদায় জননী তাঁত পুরবাসীজন। 
বিদ্দায় জনম শোধ প্রাণের রতন ॥ (৪৩ পৃঃ) 
তারপর দৈব সাহায্যে দিলীতে পৌছিয়া রাজসভায় একাকী প্রবেশ করিয়া 
তিনি নির্ভাক-হৃদয়ে আলমগীরকে ঘন্ছযুদ্ধে আহ্বান করিয়া নিহত করিলেন 
এবং পত্থীকে তে| উদ্ধার করিলেনই, তাহার সহিত ভারতের লুপ্তগৌরব 
পুনরুদ্ধার করিয়া হিন্দুরাজ্য স্থাপন করিলেন। 
বীরবাহুর হৃদয়ে পরোপচিকীর্ধাও ছিল । তিনি যখন দেখিলেন ছয়জন_ 
অলকন্ডাকে দুইটি নাগ বেষ্টন করিয়াছে তখন তিনি স্থির থাকিতে পারেন 
নাই) তিনি তীর নিক্ষেপ করিয়া সর্পকুলকে নিধন করেন। সপে চিত্রটি 
স্থন্দরভাবে পরিস্ফুট হইয়াছে। 


© 


বাংলা আখ্যায়িকা-কাব্য 7 


বীরবাহুর চরিত্রে পদ্বীপ্রেমও মাধুরধ্যদান করিয়াছে। পদ্ধীকে উদ্ধার 
করিবার জন্য তিনি নানা দেশে নানা কষ্টের মধ্যে দিন অতিবাহিত করিয্াছেন। 
সমস্ত মন জুড়িয়া তাহার স্বদেশ-উদ্ধার ও পত্থী-উদ্ধারের সন্ধল্প। 

পদ্ধী যখন তাহাকে উদ্ধার করিবার: পর বংশের স্থনাম বৃদ্ধির জন্য 
চিতারোহণের সঙ্ল্প জানাইলেন তখনও বীরবাহু তাহাকে নিবৃত্ত করিতে 
অনেক চেষ্টা করিয়াছেন। তাহার হৃদয়ে স্বদেশপ্রেম ও প্বীপ্রেম সমানরূপে 
স্থান পাইয়াছে এবং তাহার কাধ)কলাপের ছার! উভয়ই ধন্য হইয়াছে। কিন্ত 
চরিত্রটি কোথাও সজীব হইয়া উঠিতে পারে নাই। চরিত্রটি সম্বন্ধে কবির 
যতখানি কল্পনা ছিল ততখানি প্রকাশিত হয় নাই-_তাই কবির বর্ণনার সহিত 
চরিত্রটির কর্শ্মের মধ্যে সামন্রস্ত-বিধান ব্যাহত হইয়াছে। চরিত্রটি দুর্বল হইয়া 
পড়িয়াছে। 

নায়িকা হেমলতা! প্রেম-বিহ্বল!। তিনি হন্দরী এবং পতিপরায়ণ!। যুদ্ধের 
পূৰ্ব্বে দুঃন্বপ্র দেখিয়া স্বামীকে যুদ্ধে পাঠাইতে তাহার মন সায় দেয় নাই। কিন্ত 
তিনি ক্ষত্রিয় রমণী, স্বামীকে যুদ্ধে যাইতে নিষেধ করিতেও পারেন না। 
তারপর যুদ্ধে পরাজয় ঘটিলে তিনি সতীত্ব রক্ষার জন্য অগ্নিতে প্রাণ বিসর্জনের 
চেষ্টা, করেন। কিন্তু ভাগ্য তাহাকে অন্য পথে লইয়া চলিল। আলমগীরের 
প্রাসাদে নীত হইলে তিনি বিষপান করিতে গিয়াও অনাগত সন্তানের চিন্তায় 
তাহা করিতে পারিলেন না, শুধু শঙ্কায় ও অক্ষমতায় রোদন করিতে লাগিলেন। 
শেষে অপর এক অপহৃত! রাজপুত রমণী তাহাকে এক বৎসরের জন্য সম্রাটের 
নিকট হইতে দূরে থাকিবার ব্যবস্থা করিয়া দিল। 

এই সময় তিনি রাজবাড়ীতে ফুল তুলিয়া মাল! গাঁখিয়া দিতেন । 

স্থল্তান আগারে স্থল যোগাবারে, 
আছিল আমার ভার। _-(৭€ পৃঃ) 

পুত্রকে ক্রোড়ে পাইয়া স্বামীর কথা চিন্তা করিয়া তাহার সময় কাটিত। 
যখন বীরবাহুর সহিত সমাটের হন্দ-যুদ্ধ বাঁধিল তখন তিনি চিন্তায় আকুল 
হুইলেন। তারপর স্বামীর জয়লাভের পর তিনি পুত্রকে স্বামীর ক্রোড়ে দিয়! 
মৃত্যুর জন্য প্রস্তুত হইলেন। তাহার সতীত্ব তিনি রক্ষা, করিয়াছেন সত্য কিন্ত 
যবনগৃহে বাঁস-হেতু বীরবাহুর বংশে কালিমা লাগিতে পারে, তাই অগ্নির 
ভিতর আত্মাহুতি দিয়া তিনি তাহা অমলিন রাখিতে চাহিস্মাছিলেন। বীরবাহু 


© 


২৩৪ বাংল! আখ্যায়িকা-কাব্য 


তাহাকে নিবৃত্ত করিতে পারিলেন ন! । কিন্ত সম্াট্‌-গৃহের সেই রাজপুত রমণী 
যখন তাহাকে কহিল__ 
তুমি কৈলে তহুত্যাগ, রাজপুত্র মহাভাগ, 
সংসারে বিরাগ করি রাজ্যপদ ত্যজিবে। 
পুনঃ হিন্দু রাজগণে, শ্রেচ্ছ পরাজিবে রণে, 
পুনর্ববার এই রাজ্য করতল করিবে ॥ (৭৮ পৃঃ) 

দেশের মঙ্গলের কথ! ভাবিয়া! হেমলতা তাহার সন্ধল্ল ত্যাগ করিলেন। 

কাহিনীর মধ্যে কতগুলি অলৌকিক ঘটনার সমাবেশে কাবারসকে ক্ষু্ণ করা 
হইয়াছে । কাব্য-রচনার ভিতরেও সহজ গতি নাই । যেন একট! চেষ্টাকৃত 
বর্ণনা! ও বিবৃতির দ্বারা কাহিনীর ভিতর অগ্রগতি আনা! হুইয়াছে। চরিত্র- 
চিত্রণেও একই দোয লক্ষণীয় । স্বদেশপ্রেমমূলক কাহিনী-কাব্য রচনা কবির 
এই প্রথম। তাই হয়তো এ-সকল দোবক্রটি রহিয়! গিয়াছে। নানারূপ 
প্রাক্কৃতিক বর্ণনা, মনোভাব বর্ণনা দ্বার! কাব্যকে সরস করিবার চেষ্ট| দেখা যায়। 
কিন্তু সর্বত্রই একটা বাধ বাধ ভাব লক্ষ্য হয়। তবে কাব্যের মধ্যে কবির 
আনস্তরিকত! পরিস্ফুট । তথাপি কাহিনীর দিক্‌ দিয়া, চরিত্রচিত্রশের দিক্‌ দিয়া 
এবং ছন্দের দিক্‌ দিয়! বিচার করিলে কাব্যটিকে ব্যর্থই বলিতে হুইবে। 

জয়্াবতী-_“য়াবতী'-কাব্যটি কবি বনোয়ারীলাল রায় কর্তৃক রচিত ও 
১৮৬৫ খ্রীষ্টাব্দে প্রকাশিত । 

এই গ্রন্থ সম্বন্ধে কবি ভূমিকায় লিখিয়াছেন_“এই গ্রন্থ রোমান্স অব 
হিষ্টরি ও চিরাগত স্থপ্রসিন্ধ জনশ্রুতি অবলম্বন করিয়া লিখিত হইল।” 
ইহাতে এতিহাপিকতা কিছু নাই_দেশপ্রেমকে কেন্দ্র করিয়া রাজস্থানের 
একটি কলিত কাহিনী লিপিবদ্ধ হইয়াছে ॥ 

কাহিনী-অংশ পদ্মিনী-উপাধ্যানের স্যায়। পদ্মিনী-উপাখ্যানে পদ্মিনী 
বিবাহিতা__এ কাব্যে জয়! বাগ দ্ৰত্তা । এ কাব্যে পদ্নিনীর স্বামী অবরুদ্ধ হইয়া 
নানা ক্লেশ সহ করিয়াছিলেন, এই কাব্যে জয়ার পিতা অবরুদ্ধ হইয়াছিলেন 
এবং অবরোধের নিমিত্ত সুলতানের যুবরাজ জয়পালের সহিত তাহার বিবাহ 
শীপ্রতর সংঘটিত হইয়াছিল । তারপর পল্নিনীর স্যায় জয়াও দিল্লীর সমাট্‌কে 
পত্র হার! ছলনা করিয়া পিতাকে উদ্ধার করিয়াছিল__তাহার সঙ্গে জয়পাল 
অবশ্য ছিল। কাব্যের পরিণতিতে সম্বাটের অসুস্থ হইয়! স্বত্যু এবং চিতোর- 


© 


বাংলা আখ্যায়িকা-কাব্য ২৩৫ 


বাসীর স্থখ-স্বাচ্ছন্্য বপিত হইয়াছে। তবে এই কাহিনীতে নানাবিধ ক্ষুদ্র ক্ষুদ্র 
কাহিনীর সমাবেশ থাকাতে কাবাটির মধ্যে বৈচিত্র্য আসিয়াছে। 
কাব্যের নায়িকা জয়াবতী চিতোরের রাজ! রত্বসেনের কন্য!। তাহার রূপ- 
গুণের তুলনা নাই । জয়পালের সহিত তাহার বিবাহের কথা স্থির হইলে তিনি 
স্থখী হন এবং মনে মনে তাহাকে পতিত্বে বরণ করেন। 
সেই সময় দিলীর সিংহাসনে আলাউদ্দিন সম্রাট ছিলেন। তাহার সদ্বন্ধে 
কৰি লিখিয়াছেন__ 
অত্যাচারী অতিশয়, নাহি লঙ্ছা ধৰ্ম্ম ভয় 
ভারতের উন্নতি কপাট । (৬ পৃঃ ) 
জয়ার রূপের কথ! শুনিয়া তিনি তাহাকে লাভ করিবার জন্য বিচলিত 
হুইলেন__ 
হারাইস্সা খৈধ্যজ্ঞান, জয়াক্ূপ করি ধ্যান, 
তাহারে সঁপিল প্রাণমন। _€৮ পৃঃ) 
তিনি চিতোর আক্রমণ করিলে উভয় দলের মধ্যে যুদ্ধের বর্ণনা__ 
ঝাকিল সেনাগণ, ছাড়িয়ে গরজন, 
ভীষণ করে রণ 
গর্বে 
'আননে বহে নীর, মানস নহে স্থির, 
তেজিছে নানা তীর 
সর্ধে॥ (৪১ পৃঃ) 
ছন্দটি হুন্দর। 
মাতুলালয়ে যাইবার পথে জয় শত্রুপক্ষের লুটের এবং অত্যাচারের দৃপ্ত 
দেখিতে পাইলেন। তারপর ঝড়বৃষ্টি আসিলে একটি গুহায় আশ্রয় লইয়! যবন- 
সেনাপতির হস্তে পড়িয়া তাহার ছুর্দশার শেষ রহিল না__আত্মরক্ষার সব 
রকম চেষ্ট! তাহার ব্যর্থ হইল এবং অবশেষে বিধভক্ষণ করিতে গিয়াও ব্যর্থকাম 
হুইলেন। পায়ে হ্াটিয়া তাহাকে পথ চলিতে হইতেছিল। এমন সময় জয়পাল 
'আসিয়। তাহাদের উদ্ধার করেন এবং নায়ক-নায়িকার প্রথম সাক্ষাৎ সেম্থানে 
হয়। সাক্ষাতের উপযুক্ত স্থান এবং কালের নির্ববাচন হইলেও কবি সে রকম 
নিপুপতা দেখাইতে পারেন নাই । 


© 


২৩৬ বাংলা আখ্যাস্ষিকা-কাব্য 


চিত্ৰপট তুল্য কূপ রূপ হেরি তার। 
জন্মিল তাহার মনে আনন্দ অপার ॥ 
চিনিয়ে স্হদে লাজে ফিরান বদন । 
ভাবনা সাগরে ধা উঠিল তখন ॥ __€ ১১৬ পৃঃ) 
জয়পালও আনন্দিত মনে কহিলেন 
চিন্তা নাই তবাধীন জয়পাল আমি। 
তব ক্পা আশে হই নান! পথ গামী ॥ (১১৬ পৃঃ) 
বণিকের ছদ্মবেশে জয়পালের রত্বসেনের সহিত সাক্ষাৎ করিতে যাইবার 
ঘটনাটি বেশ উপভোগ্য । আবার জয়পাল-কর্তৃক অরণ্যে সম্রাটের তীরবিদ্ধ 
হইবার ঘটনাটির মধ্যেও নৃতনত্ব দেখা যায়। ব্যাধ-কর্তৃক সেবা! ও যত্ত পাইয়া 
সমাট্‌ স্বস্থ হইলেন এবং দিল্লীতে ফিরিয়া সিংহাসনে রুকন্‌কে দেখিয়। তাঁহার 
মাথ! কাটিয়া ফেলিলেন। এই-সকল ঘটনা দ্বারা পাঠানদ্বিগের চরিত্রকে 
ফ্ষুটাইয়। তুলিবার চেষ্ট! দেখা যায় । 
জয়পালের সহিত জয়ার বিবাহের পর দেশের মধ্যে গোলযোগ দেখিয় 
তাহার খুল্লতাত স্্রীর সহিত পরামর্শ করিয়! জয়ার প্রাণনাশের চেষ্ট। করেন 
এবং দাসীর বুদ্ধি ও কৌশলে নিজেরাই হত হন। এই ছুইটি চরিত্র কাব্যে 
অপ্রয়োজনীয় ও বাহুল্য বলিয়া মনে হুয়। কারণ ইহাদের কার্য্যের দার! 
কাছিনীর কোন অংশ পরিবন্তিত হয় নাই বা প্রভাবান্বিত হয় নাই । 
জয়! ও জয়পাল সমাট্‌কে ফাকি দিয়া পিতাকে উদ্ধার করিয়|। আনিবার 
কালে পথিমধ্যে সম্রাট্সৈম্থগণ-কর্তৃক আক্রান্ত হইলে জয়পাল তাহাদের 
যুদ্ধে পরাস্ত করেন। চিতোরে কন্তাসহ রাজ! ফিরিলে সবাই আনন্দে মগ্ন 
হইল। সম্রাট ক্রোধে কাহারও পরামর্শ ন! শুনিয়! যুদ্ধের নিমিত্ত অগ্রসর 
হইলে জয়পুরে ঝড়বৃষ্টি ও মহামারীতে অনেক সৈন্য হারাইয়| দিল্লীতে 
প্রত্যাবর্তন করেন। তাহার মনে স্থখ রহিল না এবং অবশেষে তিনি পাগল 
হুইলেন। 
তারপর একদিন তিনি মৃত্যুমুখে পতিত হন ॥ ইহার পর কৰি পাপের 
পতন 'অনিবাধ্য এবং স্বত্যুর নিকটে সকলেরই তুল্য অবস্থ! প্রভৃতি তত্বালোচনা 
করিয়াছেন । 
এই-সকল তবব্যাখ্যা এবং স্থযোগ পাইলেই উপদেশের অবতারণা 


© 


বাংলা আখ্যাগ্নিকা-কাব্য ২৩৭ 
কাব্যরসকে অনেকখানি ব্যাহত করিয়াছে। কাব্যের ষে বড় গুণ সংযম 
তাহাও ইহা দার! ক্থু্ হইয়াছে। র্‌ 

ভারতের ছুরবস্থার কারণ কবি বলিয়াছেন__ 


হয়ে দিন দিন, একতা বিহীন, 
ভারতের পুত্রগণ। 
নিজ নিজ ঘেষ, করি অবশেষ, 


হারাইল রাজাধন ॥ _( ১৭ পৃঃ) 
বন্দী রাজার সহিত সাক্ষাৎ করিতে গিয়! জয়পাল প্রহরীকে দ্বাধানতার 
আনন্দের কথ! কহিতেছেন__ 
আর দেখ অমকুল ক্রুষক নিকরে। 
কিরূপ আনন্দে তারা দিনপাত করে ॥ 
জীর্ণবাঁস ভগ্রবাস না আছে ভূষণ । 
তবু স্বাধীনতা সুখে মহাহ্নখী মন ॥ _-(১২৮ পৃঃ) 
এই কাব্যে পয়ার, ত্রিপদী, তোটক, উৎসাহিনী, দীর্ঘপয়ার, একাবলী, 
অন্থ্যযমক, ইঞ্জ্বজ্ঞা, _মালঝাঁপ, ভুজঙপ্রয়াত, নবকুহ্থম, লঘু ত্রিপদী, 
তুণক প্রভৃতি ছন্দ ব্যবহৃত হইস্সাছে। উপমা রূপক উৎপ্রেক্ষা প্রভৃতি 
প্রাচীনপন্থী। 
কাব্যে কবি ভাষ। ও ছন্দের অনেক পারিপাট্য দেখাইয়াছেন। কাহিনীর 
মধ্যেও অনেক ঘটনার সমাবেশ করিয়া রসবৈচিত্র্য এবং বিস্তৃতি আনিয়াছেন, 
এবং দেশপ্রেমের নিদর্শনস্বব্ধপ অনেক স্থলে স্বদেশের মাহাত্ম্য কীর্তন এবং 
শ্বদেশবাঁপীর গুণাবলীর ব্যাখা! করিয়াছেন। কিন্তু তাহার সমস্ত চেষ্টাই ব্যর্থ 
হইয়াছে কারণ কাব্যরস কোথাও দানা বাধে নাই। সর্বত্রই যেন বর্ণনার 
দ্বারা কবি কাব্য-স্ু্টির প্রয়াস পাইয়াছেন__ কোথাও অহ্ভূতির ভাবাবেগে 
তাহা প্রাণবন্ত হইয়া উঠে নাই। কাব্যশাস্ত্ের নিয়ম মানিয়া, মাপিয়া 
মাপিয়! কবি পদক্ষেপ করিয়াছেন তাই নিয়মতাপ্রিকতার দিক্‌ হইতে দোষ- 
ক্রটি ধরিবার উপায্ন নাই । কিন্তু কাব্য তে! শুধু ব্যাখ্যা বা বর্ণন! বা প্রতিচ্ছবি 
নয়। কাব্য প্রাণরসকে বহন করিয়া এক প্রাণ হইতে অন্ত প্রাণে সঞ্চারিত 
করে__এই কাব্যে তাহা একেবারে ব্যর্থ হইয়াছে । এক কথায় ইহার মধ্যে 
ভাব, ভাষা, ছন্দ, কাহিনী সবই আছে কিন্ত কাব্য কিছুই নাই। 


© 


Ee বাংল। আখ্যায়িকা-কাব্য 


অচলবাসিলী_‘অচলবাসিনী’ কাব্যটি ললিতমোহন ঘোষ কৰ্তৃক রচিত ও 
১৮৭৫ খ্রীষ্টাব্দে মুদ্রিত হয়। কাব্যরচনার কারণ সদ্বন্ধে কবি গ্রন্থের প্রথমে 
“বিজ্ঞাপন’ শিরোনামায় লিখিয়াছেন_ 

“বাল্যকাল হইতে পদ্তময় রচনা করিতে আমার বড়ই ইচ্ছা। পারি 
আর নাই পারি কিন্ত এরূপ উদ্ধামে প্রবৃত্ত হইলেও মন হৎপরোনান্তি তৃষ্থিলাভ 
করে। কোন কারণবশতঃ মন বিচলিত বা ক্রেশ-সম্তপ্ত হইলে, উক্তরূপ উদ্যম 
ছারা তাহার প্রক্ষুলতা। সংসাধন করিয়া! থাকি। প্রায় তিন বৎসর হইল আমি 
এই উদ্যমের বশীভূত হুইয়া এই ক্ষৃত্র গ্রন্থথানি প্রণয়ন করিয়াছি ।” 

প্রথমে মঙ্গলাচরণে সরম্বতী-বন্দনায় একটু নৃতনত্ব দেখা যায়_ 


শ্বেত শতদল পরে কৌকনদ প্রায় 
শোভিছে ভূগোল পদ, বৃত্ত আদ্দিরেখা 
মানব নিশ্মিত ভূষা শোভিতেছে তায়। 
মৃণাল ভুজেতে কিবা শোভিতেছে বীণা, 
কণ্ঠে ছয় রাগ আর ছত্রিশরাগিণী, 
ব্যাকরণ জিহবা, রসায়ন ড্রাপেঞ্জিয়, 
জ্যোতিষ নছন, শ্রুতি শ্রুতি আহ! মরি, 
ক্ষুটিল নিবিড় কেশ স্থশীলতা শিরে। _(/*-৮* পৃঃ) 
কাব্যটি ইতিহাসের পটূমিকাম্স রোমান্সকে রূপ দিতে চেষ্টা করিয়াছে। 
কাব্যের প্রারস্তে বেশ একটু রোমান্টিক আমেজ রহিয়াছে। বিদ্ধাপর্ধ্তের 
অরণ্যে সন্ধ্যা খনাইয়া আসিয়াছে এমন সময় এক রাজবেশী পুরুষকে দেখা 
গেল-__ 
প্রশস্ত ললাট তার বদনেতে শ্মশ্রুভার, 
করে বর চর্শব প্রথর ক্কপাণ॥ 0৩ পৃঃ) 
তিনি কুত্রমন্দিরে পূজা সমাপন করিয়া বাহিরে আসিয়| একটি আলোক 
দেখিয়া চমকিত হইলেন। ইহার পরেও কবি রহস্য উদঘাটন করেন নাই । 
পাঠকের কৌতূহল উত্তরোত্তর বাড়িয়াই চশিল। রাজবেশী সেই আলোক 
অঙুসরণ করিয়া! চলিলেন এবং দেখিলেন_ 


xi 


© 
বাংলা আখ্যায়িকা-কাব্য ২৩৯ 


কুস্থম কাননে শোভা, রমণীর মনোলোভা, 
কুটিয়াছে নানাবিধ ফুল । 
তাহার মাকাতে বসি, জিনি শরতের শশী, 
কেলি করে কামিনীর কুল ॥ (৪ পৃঃ) 
রমণীগণ গান করিতেছিল রাজবেশী গীতধ্বনি অন্রসরণ করিয়া নিকটবর্তী 
হইলে তাহারা আলো! নিভাইয়| দিয়া দৌড়াইয়া চলিয়া গেল। রাজবেশীর 
সহিত আমাদেরও এস্থলে মনে হুয়_ 
হইল কি শ্বপ্রযোগ, অথবা বিভ্রমরোগ, 
অথবা হইবে ভোজবাজি॥ (৫ পৃঃ) 
প্রভাতে অন্বেষণ করিতে করিতে রাজবেশী একটি প্রাসাদ দেখিয়া তাহাতে 
প্রবেশ করিলেন এবং কতগুলি রমণীকে দেখিতে পাইলেন ॥ রমণীগণ তাহাকে 
দেখিয়া ভীত হইলে তিনি নিজ পরিচয় দেন যে তিনি রোটাস-অধিপতি 
ববীরকেশ। তখন তাহার প্ররুত পরিচয় পাইয়। আমরাও আশ্বস্ত হই। 
রমণীকুলের পরিচয় এখনও পাওয়া যায় নাই। তবে শূরবাল! রাজকন্যা 
পিতার নিকট অপরাধ করিয়া অরণ্যে সখীগণ-সহ পরিত্যক্ত হইয়াছে, এই 
সংবাদ পাওয়া যায়। কিন্ধ অধিকতর বিস্ময় অপেক্ষা করিয়া! রহিল। 
বীরকেশ অবিবেচক নহেন। তিনি রমণীগণকে অরণ্যে রাখিয়া! যাইতে 
পারিলেন না এবং রাজকন্যা ও সীদের মনোভাব বুঝিয়া গান্ধর্বমতে 
রাজকন্তাকে বিবাহ করিলেন । তাহাদের বিবাহে__ 
বরকর্তা মার, রতি ললনার 
বরযাত্রি তরবারি। 
উষ্কীষ টোপর, বশ্ঘ দেহ পর 
বরসচ্ছা হলো ভারি ॥ ৫১৯ পুঃ) 
দূত তাহার সন্ধানে আপিলে মন্ত্রীর নিকট সংবাদ পাঠাইয়া সৈন্য আনাইয়া 
তিনি রমধীগণকে স্বরাজ্যে লইয়া গেলেন। আনন্দে তাহাদের দিন কাটিতে 
লাগিল । একদিন শেরসাহ তাহার নিকট আশ্রম ভিক্ষা করিয়া শূরবালাকে 
নিজ কন্যা বলিয়! পরিচয় দিলে মন্ত্রীর উপদেশে রাজার মনে শূরবালার প্রতি 
বিদ্বেষভাব জাগরিত হইল । তিনি ভাবিলেন শূরবালা কোন দুরভিসন্ধি লইয়া! 
তাহার নিকট রহিয়াছে। তিনি ক্রুদ্ধ হইয়া শূরবালাকে কহিলেন_ 


৪ বাংল! আখ্যাস্িকা-কাব্য 


তুই যবন কুমারী, তুই যবন কুমারী, 
হিন্দুনাম ধরিলি হইতে হিন্দুনারী 
তোর বুকে নাই ডর তোর বুকে নাই ডর, 
পাপীয়নী পিশাচী রাক্ষণী ভয়ঙ্কর ॥ (৪৮ পৃঃ) 
কিন্ত পরে নিজ ভ্রম বুঝিতে পারিয়! তিনি অনুতপ্ত মনে শূরবালার নিকট ক্ষমা 
ভিক্ষা করেন ও নিজেকে ধিকার দেন । 
বাজ! বীরকেশ অতিখিবংসল এবং প্ররুত ক্ষত্রিয়ের গুণে বিভূষিত ছিলেন। 
তিনি মন্ত্রীর সতর্কতা-বাণী উপেক্ষা! করিয়া! নিজের সর্ধ্বনাশের আশঙ্কা 
থাকা সত্বেও শেরসাহকে আশ্রয় দিতে সম্মত হইলেন। তিনি মন্ত্রীকে 
কহিলেন এ 
ম্যাক্স পথ রাখি মনে, সদা নিরাশ্রয় জনে, 
আশয় নিৰ্ভয় দিতে হয় ॥ _€৪২ পৃঃ) 
বীরকেশ যোহ্ধ ও সাহসী ছিলেন। কুস্বপ্র দেখিবার পর তাহার নিস্রাভঙ্গ 
হইলে গোলমালের কারণ অন্যান করিয়! তিনি তরবাৰি-হস্তে শক্রসৈত্যের 
মধ্যে গেলেন। কিন্ত আঘাতে. আঘাতে শরীর হইতে রক্ত ক্ষরিত হইয়া 
তাহাকে নিস্তেজ করিয়া দিল__তিনি রাজ্য রক্ষ। করিতে পারিলেন না 
বীর পড়িল ধরণীপরে ছিন্ন তরুসম । 


ভূমে পড়ে খসি দীর্ঘ অসি ঝঞ্ছনা বিষম ॥ ৫৯ পৃঃ) 
কাব্যের নায়িকা শূরবাল! অত্যন্ত স্ন্দরী__ 

মাঝারে মহিলা এক রূপ নিরূপমা, 

কিবা রতি কি উর্বশী শচী তিলোত্তমা । (১ পৃঃ) £ 


ৰীরকেশের প্রতি তাহার অহরাগ শৈশবকাল হইতেই ছিল। তাই সে হিন্দু 
নাম লইয়| হিন্দুভাবে থাকিত। তাহার সঙ্বন্ধে শেরদাহ লিখিয়া ছিলেন_ 
মম বাল! নিরুপমা, গুল্জিহান গুলসমা, 
আছিল হে আমার সহিতে । 
শুনি তব রূপ নাম, সদা তার মনস্কাম, 
তব সহ বিবাহটকরিতে ॥ 
হিন্দু হইবার তরে, হিন্দী ভাষ। পাঠ করে, 
সখীগণ সনে হিন্দী কম্স। 


© 


বাংলা আখ্যায়িক!-কাব্য ২৪১ 


হয়ে শর বংপ্তে বালা, বুদ্ধিমতী শূরবালা, 
শূরবালা নাম তবে লয় ॥ _-(৬৭ পৃঃ) 
তাই বীরকেশের পরিচয় পাইয়! সে ও তাহার সবীগণও আনন্দে অভিভূত 
হুইয়াছিল__ 
শুনিয়া ললনাচয় হয়ে লক্জাবতী । 
মৌনী রয় যেমন লতিকা লজ্জাবতী ॥ _(>১৩পৃঃ) 
রাজ! পরিচয় ছিজ্ঞাসা করিলে পাছে মুসলমান শুনিয়া তিনি ঘ্বপা করেন তাই 
ঘুরাইস্সা নিজ পরিচয় দিয়া ছিল 
জনকের পদে হয়ে দোষী অতিশয় । 
সহচরী সহচরী গোপন আলয় ॥ __€ ১৪ পৃঃ), 
আনন্দের সহিত সে বীরকেশকে বিবাহ করিয়াছিল। তাহার প্রেমের 
ভিতর কোথাও খাদ নাই। তাই রাজ! তাহার উপর সন্দেহ প্রকাশ করিলে 
সে তাহা! সহ করিতে পারে নাই । পতির বিশ্বাস হারান অপেক্ষ। মৃত্যুকে 
সে শ্রেয়: মনে করিল এবং 
তড়িৎ ছুটিল যেন প্রাচীরের পাশে, 
উড়িল নিৰিড় কেশ পবন উপর, 
ঝটিকায় নীলমেঘ যেমন আকাশে, 
স্ব্ণভুজে ভুজালি ধরিল ভয়ঙ্কর । _-( ৫৩-৫৪ পৃঃ ) 
সে অত্যন্ত বুদ্ধিঘতী। শেরসাহকে আশ্রয় দেওয়! উচিত কিনা রাজা 
তাহাকে, জিজ্ঞাসা করিলে সে উত্তর দিল_ 
A . কি জানিব শ্বশুর জামায়ে কতদূর । 
তোমার বিচারে যাহ! উচিত ত! কর, 
কিছুই না জানি আমি হৃদয় ঈশ্বর (৫৮ পৃঃ) 
সে অন্যায়কে ভৎসন!| করিতেও পশ্চাংপদ হয় না। বীরকেশের মৃত্যু 
হইলে সে আত্মবিস্জরনের চেষ্টা করিতেছে দেখিয়া তাহার পিত! বাধা দিবার 
চেষ্ট। করিলে সে কহিল_ 
গে! পিভঃ! দুহিতায় পড়িল কি মনে 
ধিক্‌ ধিক্‌ রাজ্যলোভ ধিক্‌ ধিক্‌ ধনে! 


১৬ 


© OS সি 


২৪২ বাংল! আখ্যায়িকা-কাব্য 


দুহিতার প্রাণ বধি রাজ্যলাভ হলো, 
এর চেয়ে পিতার কি স্থখ আছে বলো? (৭৩ পৃঃ ) 
তারপর বীরবাল! আপন হস্তে নিজ মন্ডক ছেদন করিয়! স্বামীর অন্তগামী 
হইল । 
শূরবালার চরিত্রে নায়িকার উপযুক্ত গুণাবলী দেখা যায়। নিষ্ঠায়, (প্রেমে, 
ত্যাগে সে প্রাণময়ী । বীরকেশের প্রতি অহ্রক্ত হুইয়া সে শিশুকাল হইতে 
সকলের বিরাগভাজন হইয়াও নিজ সঙ্কল্প অটুট রাখিয়াছিল। অবশেষে 
প্রাণত্যাগ দ্বার! তাহার পরাকাষ্ঠা দেখাইয়াছিল। 
মন্ত্রীর চরিত্রে বিচক্ষণতা, সতর্কতা ও বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যায়। 
আপন ক্ষেত্রে সে উজ্জল। কিন্তু তাহার সমস্ত সতর্কতাকে ব্যর্থ করিয়া শত্রু 
একদিন তাহাদের রাজ্য জয় করিল। 
শেরসাহ এতিহাসিক চরিত্র হইতে বিচ্যুত হন নাই। তাহার ধূর্ত! 
অতি স্বন্দরভাবে ব্যক্ত হইয়াছে। তিনি নিষ্ঠুর ও ক্রুর প্রকৃতির । কিন্ত কন্যার 
আত্মবিসঞ্জন দেখিয়! তাহার চক্ষেও জল আসিয়াছিল_ 
দেখি তাহা যবনের হৃদয় বিকল, 
শিহরিল কলেবর নেত্র পড়ে জল । 
কবি শেরসাহকে একেবারে হৃদয়হীন করেন নাই। 
কাব্যে পীচটি সর্গ আছে । শেষাংশ খশ্ডিত। প্রত্যেক সর্গের প্রথমে 
বন্ধিমের অহৃকরণে সর্গের বিত বিষয় সম্বন্ধে দুই-এক পডক্তি লেখা দেখা 
যায়; যেমন__ 
প্রথম সর্গে_ ও কি জলে 
দ্বিতীয় সর্গে__-করিলেন সমর্পণ পাণিসহ প্রাণ । + 
এই কুস্থমের হার তার অভিজ্ঞান ॥ 
তৃতীয় সর্গে-_প্রসঙ্গ দিক্‌ পাংশু বিবিক্তবাতং শব্খং 
স্বনানন্তর পুষ্পবৃষ্টি 
চতুর্থ সর্গে__ গুলজিহান 
পঞ্চম সর্গে__ দেখাশুনা । 
কাব্যে জ্রিপদী, কুহুমমালিকা, পরার, চৌপছী, দীর্ঘ চৌপদী, দীর্ঘ পরার 
প্রভৃতি ছন্দ ব্যবহৃত হইয়াছে। 


©@ 


বাংলা আখ্যায়িকা-কাব্য ২৪৩ 


অঙুপ্রাসের ব্যবহার স্থানে স্থানে দেখা! যায়, 
৮ তপনের তাপনে তাতিল ক্ষিতিতল। 
পূর্বভাব তীরোভাব; হুইল সকল । _(৬ পৃঃ) 
যমকের ব্যবহার” 
ছাট পদ কিবা রাঙ্গ। কোকনদ প্রায় 
ছুচরণে ছুচরণ বর্ণন না যায়। _-(১২ পৃঃ) 
কাব্যটিকে সহজ, সরল, গতিশীল ও সুখপাঠ্য বলা চলে । কবির উদ্দেশ্ও 
ইহাতে অনেকাংশে সাধিত হইয়াছে । 
সিন্ধুনন্দিনী-কাব্য_‘সিন্ধুনন্দিনী-কাব্য’ কালীকান্ত শিরোমণি রচনা 
করেন। কিন্ত পুস্তকটিতে রচন! কাল পাওয়া। যায় না| কবি পূর্বের শুস্তনিশুস্ত- 
বধ নামক একটি মহাকাব্য সংস্কৃতে প্রণয়ন করিয়াছিলেন তাহা ভূমিক! হইতে 
জান! যায়। কাব্যটির প্রকাশকাল-সন্বন্ধে সঠিক কোন তারিখ নির্ধারিত 
করিতে ন! পারিলেও ইহ! যে মাইকেল এবং রঙ্গলালের পরে রচিত তাহা বেশ 
স্পষ্টভাবে বুঝা যায়। প্রথমতঃ কাব্যটি অমিত্রাক্ষর ছন্দে রচিত। দ্বিতীয়তঃ, 
কাব্যের স্থানে স্থানে ভাব ও ভাষায় তাহাদের প্রভাব সুস্পষ্ট ॥ তৃতীয়ত: 
বাংলাদেশে যখন দেশাত্মবোধ জাগাইবার জন্য কবিগণ লেখনী ধারণ করিয়া- 
ছিলেন ইহা সে যুগের রচনা । তাই এই কাব্যের রচনাকাল উনবিংশ শতাব্দীর 
শেষার্ধে হইতে পারে বলিয়া অসমান হয়। 
এই কাব্যে কৰি +১২ খ্রীষ্টাব্দে বসোরাধিপতি খলিফীয়রাজ ওয়ালীদ 
কর্তৃক সিন্ধ-বিজয়ের কাহিনী লিপিবদ্ধ করিয়াছেন। সিন্ধুরাজ-কন্য। কমলার 
দুর্ভাগ্যের বৃত্তান্ত এবং চাতুধ্য ও বুদ্ধিমত্তার ছার! শক্রনাশের কাহিনী এই 
কাব্যে স্থান পাইয়াছে। 
পরাধীনতার নাগপাশে বন্ধ দেশে স্বাধীন কালের গৌরব-কাহিনী লিখিতে 
লেখনী ধারণ করিয়া! কবির মনে আত্মশক্তির উপর সন্দেহ আসিতেছে । তিনি 


৪ বাংলা আখ্যাক্ষিকা-কাব্য 


জাগ্রত অন্তরে । এ মূঢ় নানব চিত্ত 
সে চিত্র লিখিতে হায় অতীব চঞ্চল, 
ভয়েতে স্থগিত হস্ত না চায় লিখিতে 
অসম্ভব ভাবি, সবরের সঞ্চার নাই, 
নাহি ভাল মান যার, পারে কি গাইতে 
কতু সে জন সঙ্গীত ?------ (২ পৃঃ) 
তবে বাণীদেবীর কুপালাভ করিলে অসম্ভব কাখ্যেও সফলতা পাওয়া যায়। 
তাই তিনি তাহার নিকট কুপাভিক্ষাও করিয়াছেন । 
কাব্যের নায়িকা রাজনন্দিনী কমলার পরিচয় আমরা তৃতীয় সর্গের পূর্বে 
জানিতে পারি না। তৃতীয় সর্গে মন্িপুত্র ভবানন্দের কথায় জানিতে পারি, 
সে অপূর্ব সুন্দরী 
***কমল! নামেতে আছে সিন্ধুপুরে 
রাজেন্দ্র দুহিতা, ইন্দিরা সমান রূপে 
গুণে সরম্থতী, ইন্দীবরনিন্দিতাক্ষী। --(৩৭ পৃঃ) 
শৈশবে মস্িপুত্রের সহিত সে এক বিষ্যালয়ে পড়িত এবং ক্রমে উভয়ের 
[ভিতর প্রণয় জন্মে । রাজা! দাহির এই প্রণয়ের কথ! জানিয়া বাদ সাখিলেন। 
তিনি কন্তাকে স্বয়ংবর! হইতে দিলেন না এবং উভয়ের দেখা-সাক্ষাতের পথও 
বন্ধ করিলেন। একদিন উভয়ে গোপনে দেব-সন্দিরে সাক্ষাৎ করিলে রাজ! 
উঠ 85৮৯ মন্িপুজ 
এই প্রণয়-প্রসঙ্গে কহিতেছে, রাজ্যের বাহিরে গিয়াও-_ 


প্রণয়ের রেখা, জাগ্রত রহিল! হদে । (৩৮ পৃঃ). ॥" 
সিল্ধুরাজ যুদ্ধে পরাজিত ও নিহত হইলে এবং রাজমহিযীও প্রাণত্যাগ 
করিলে কমল! কনিষ্ঠ ভগ্নীর সহিত অগ্নিকুণ্ডে প্রাণ বিসর্জনের উদ্যোগ করিতে- 
ছিল এমন সময় ভবানন্দের ইঙ্গিতে যবন সেনাপতি কাসিম তাহাকে ধরিল__ 
কিলার তে 
অশ্বখের পত্র যথা ।--- (৬৭ পৃঃ) 
জেনি কেট পারার উদেকে বিভা বান 
'ভবানন্দের নিকট সমস্ত গৃঢ় সংবাদ জানিয়াও যুদ্ধে জঙ্গলাভ করিয়া তাহার 


© 


বাংলা আখ্যায়িকা-কাব্য ২৪৫ 


প্রতি ন্যায় বিচার করিল না । বানন্দকে সে বন্দী করিয়া রাখিল__কমলার 
পরিবর্তে কারাগার তাহার কপালে জুটিল। 
যবনরাজের গৃহে কমল! প্রেরিত হইলে দাসী তাহাকে যবনরাজের নিকট 
লইয়। যাইতে আসিলে বালিকা-হৃদয়ে স্থপ্ত তেজ জাগিয়া উঠিল। সে ক্রুদ্ধ 
হইয়া কহিল__ 
বিপদে পড়িস্থ সত্য, অনাধিনী এবে, 
বান্ধব নাহি যে কেহ, তেই কি পূজিব 
এ ছার যবন পদে পাণপ্য অর্থ দিয়া? 
অন্থজা আমার, জীবন ত্যজিয়া দোহে 
ঘুচাই এ জালা এবে ।--- (৮৮-৮৪ পৃঃ) 
দাসী ভীত হুইয়া তাহাকে রাঁজমহিষীর নিকট লইয়া গেলে তাহার দরদ- 
পূর্ণ স্মেহের কথায় কমলা সান্বনা ও ভরসা! লাভ করিল। এস্থলে উভয়ের 
কথোপকথনের ভিতর মেঘনাদবধ-কাবোর সীতা ও সরমার কথোপকথনের 
প্রভাব অঙ্ুভূত হয়। রাজমহিষী কমলাকে কহিলেন 
-- শুন ওগো! রাজেন্দ্র দুহিতে ! 
< দেখিয়া এ হেন দশা, ( হায় লে! বাছনি )। 
বিদরে হৃদয় মোর না পারি কহিতে; (৯৩ পৃঃ) 


"হায়রে হরিলা কেমনে দুরস্তে 
=~ নিদয় অন্তরে, মাতৃ অন্ধ অলঙ্কারে। _-(৯€ পৃঃ) 
যর কথায় পূর্বস্থতি জাগরিত হইল এবং কমলা রোদন করিতে 
লাগিলে সরমার স্যায় তিনিও কহিলেন__ 
ক্ষম গো রোদন বাছা, চাহি না শুনিতে, টা 
স্মরিতে সে সব কথা ছঃখোদয় যদি ; (৯৬ পৃঃ) 
কমল! কহিল-__ / 
*- কার কাছে কহি এ ছুঃখ কাহিনী, - - 
কে শুনিবে মন দিয়া, ভ্রবিবে অন্তর 


এ অভাগার চক্ষ্জলে 1------ (পৃঃ 2৭) 
মহিধীর নিকট সাস্বন| ও ভরসা পাইয়া এবং তাহার উপদেশ লাভ করিয়া 
কমলা রাজাকে কাসেমের অত্যাচারের কথা কহিল । 
রাজা! ক্রুন্ধ হইয়া তৎক্ষণা কাসেমকে বধ করিবার আদেশ দিলেন । 
কমলা বুদ্ধির চাতুর্য্যে কাসেমের নিধন না হওয়া! পর্য্যন্ত রাজমহিষীর নিকট 
খাকিবার অহ্ুমতি লাভ করিল। অবশেষে কাসেমের মৃতদেহ রাজার নিকট 
আনিলে সে নিজ পাপদেহ শুদ্ধ করিবার জন্য রাজার নিকট অন্থমতি লইয়া 
অগ্নিকুণ্ড প্রজ্জলিত করিল এবং ভর্মীসহ তাহাতে প্রাণ-বিসঙ্্রন করিয়া! নিজ 
মৰ্য্যাদ! ও সতীত্ব রক্ষা করিল । অগ্রি-প্রবেশের পূর্বে সে রাজাকে কহিল-_ 
33২ কাসিম সতীত্ব রাখি 5 
পাঠাইল! মোরে, ছলিম্সা নাশি্ু এবে 
পিতৃহস্তা বৈরী, আনন্দে অনল পথে 
চলিঙ্গ অমরপুরে সতীত্ব রাখিয়া । _( ১২৫ পৃঃ) 
অন্যান্য কাব্যে রাজপুতরমণীগণের সতীত্ব রক্ষার নিমিত্ত জহরত্রত করার 
অনেক কাহিনী লিপিবদ্ধ আছে-_কিন্ত যবনগৃহে থাকিয়া তাহাদের দ্বারাই 
তাহাদের পিতৃশক্রকে নিধন করা ও তারপর আত্মসন্মান রক্ষার জন্ত 
প্রাণবিসঞ্ন করিবার ভিতর কমলা-চরিত্রের যে বুদ্ধি ও কৌশল প্রকাশিত 
হইয়াছে তাহ! প্রশংসাযোগ্য । 
কমলার প্রণয়ী মক্তিপুত্র ভবানন্দকে আমর! যবন-শিবিরে প্রথম প্রবেশ 
করিতে দেখি । রাত্রির অন্ধকারে সে ছদ্মবেশে আসিল__ 
আসিল! শিবির প্রান্তে এক আগন্কক, 
ভূতাক্বতি, নর বলি অঙুমানি তারে 
আবৃত সকল অঙ্গ লোহিত কঙ্ছলে। _(৩৩ পৃঃ) 
সে নিজের পরিচয় দিল__ 
বৈর নিধ্যাতন মন্ত্রে দীক্ষিত এ যোগী 
এবে, দেবমন্ধে নহে (পৃঃ ৩৬) 
বাজ! দাহির রাজকন্যার প্রতি তাহার প্রণয়কে অপমানিত করিয়াছেন। 
সেই প্রতিহিংসানল তাহার হৃদয়ে প্রজ্জলিত হইয়া তাহাকে অপর সমস্ত চিন্তা 





© 

বাংলা আখ্যায়িকা-কাব্য ২৪৭ 
তুলাইয়া দিয়াছে। রাজকন্যার সহিত একটু সাক্ষাৎ করিবার নিমিত্ত সে কত 
প্রকারে কত কষ্ট সহ্য করিয়াও চেষ্টা করিয়াছে, দেবতার“আরাধনা করিয়াছে, 
কিন্ত রাজার কর্ণে এই সংবাদ পৌছিলে তিনি তবানন্দকে রা্য হইতে বহিষ্কত' 
করিয়া দেন । পুত্রশোকে মন্ত্রী দেহত্যাগ করেন। এইসব নানা কারণে__ 

মি জলিছে ভীষণ 

অনল এ চিতে, রাবণ চিতায় যথা; (৪৯ পৃঃ) 

তাই সে দেশের শত্রুর শিবিরে আসিয়া রাজ প্রাসাদের ও রাজমহিষীর দৈব 
শক্তি সম্বন্ধে গুপ্ত তথ্য কহিয় দিয়া কমলাকে লাভ করিবার আশ! করিয়াছিল। 
শক্রগণ তাহার সর্ভে সম্মত হুইয়! সিন্ধুদেশ জয় করিল কিন্তু নিজেদের প্রতিজ্ঞা 
রাখিল না। ভবানন্দকে কারাগারে বন্দী করিয়া! কহিল__ 


আত্মহা! পিতৃহা! পাপী পাপমুক্ত হতে 
পারে প্রায়শ্চিত্তে যদি, নুপতিঘাতীর 
কিন্ত নাহি যে, নিঙ্কৃতি। ---*- _-(৭৭ পৃঃ) 
ভবানন্দ স্বার্থপরতা এবং স্বদেশত্রোহিতার নিমিত্ত কাসেমের কারাগারে 
দুঃখের দিন গুণিয়া প্রায়শ্চিত্ত করিতে লাগিল । 


যবন-সেনাপতি কাসেমও বিশ্বাসঘাতকতার ও নারীগণের উপর অত্যাচারের 
নিমিত্ত বিবেকের দংশনে নরক-যস্ত্রণ। ভোগ করিতে লাগিল। রাত্রে নিজ্রিত 
হইয়া সে দেখিল, কয়েকটি রমণী তাহাকে তিরস্কার করিয়া! বলিতেছে_ 


পাইবি রে প্রতিফল রাতি প্রতিভাতে ; -(>১১২পূঃ) 
তাহার নিদ্রা ভাঙ্গিয়া গেল। আবার নিদ্রাভিভূত হইলে দেখিল, নারীগণ 
আসিয়া অভিশাপ দিতেছে । নিত্রাভঙ্গে গৃহের বাহিরে গিয়া দেখিল_ 
নক্ষত্র একটি ( জলন্ত পাবক যেন ) 
স্বকক্ষ হইতে বেগে, ছুটিল উজলি 
অন্তরীক্ষ পথ, দেখিলা সে দৃশ্য 
যুবা, ( শমন ভীষণ রোষে ) বিনাশিতে 
ব্ৰহ্মাস্ত্ৰ হানিল! শিরে।------ ২0১১৭ পৃঃ) 
তারপর সে নরকের দৃশ্য দেখিল। 
এই-সকল স্বপ্র-দর্শন ব্যাপারে নবীনচজ্্র সেনের “পলাশির যুদ্ধে" বণিত 


৪৮ বাংলা আখ্যায়িকা-কাব্য 
সিরাজুদ্দৌলার কুন্পর-দর্শন প্রভৃতির প্রভাব'দৃষ্ট হয়। কাসেমের এ-সকল স্বপ্ন 
সত্যে পরিণত হইল যখন সে চোখ খুলিয়া করিম খাঁর নিকট যবনরাঁজের নিষ্ঠুর 
"আদেশের কথা শুনিল এবং অসির আঘাতে তাঁহার মস্তক ভূতলশাম্মী হইল । 
কাসেমের চরিত্রের স্বন্পই চিত্রিত হইয়াছে । সে যবনরাজের সেনাপতি। 
সিন্ধুদেশ আক্রমণ করিয়া রাজাকে যুদ্ধে পরাজিত ও নিহত করে কিন্ত রাজ- 
মহিষীর সহিত যুদ্ধে পরাজিত হুয়। সেই রাত্রে অযাচিতভাবে ভবানন্দের 
সহায়ত! লাভ করিয়া সে সিন্ধুদেশ জয় করে এবং ভবানন্দের প্রতি বিশ্বাস- 
ঘাতকতা। করিয়া হ্ন্দরীশ্রেষ্ঠা কমলাকে যবনরাজের নিকট পাঠায়। ইহা 
ছাড়! তাহার আর কোন পরিচয় আমরা পাই না। কৰি তাহাকে বিবেক- 
দ্বারা দংশন করাইয়া! ও নরকমন্্রণা ভোগ করাইয়া যেন একটু অতিরিক্ত 
শাস্তি দান করিয়াছেন। সে রাজভক্ত ছিল। রাজার আদেশ সে বিনা 
প্রতিবাদে গ্রহণ করিয়া মৃত্যুকে বরণ করিয়াছে । - 
বীরত্বের দিক্‌ দিয়া সিক্ষুরাজমহিষী আমাদের দৃষ্টি আকর্ষণ করেন। রাজা 
ক চেভ জাৰে তারা ওকি পি 
০ --বৈজয়ন্তে + ৯ 
উপ 
যবে অস্থর সংগ্রামে 1:১৯ পৃঃ) সত 





রাজার মৃত্যু সংবাদ শুনিয়া প্রথমে তিনি শোকাভিভূত হন কিন্ত পরমূহূর্তে 
সথীগণকে যুদ্ধে আহ্বান জানাইয়া! তিনি যুদ্ধসাব্জে সন্জিত হইলেন__ 
পাপিষ্ঠ যবন ছুষ্টে নাশিব সমূলে । 


শখ 
সা 





চণ্ডিকা যেমতি ভীম দানব দলনী । _-(২৬ পৃঃ) 4 
ভাহাদের সহিত যুদ্ধে যবনগণ পরাজিত হইয়া পলায়ন করিল। পি 
রাণীর এই অজেয় শক্তির সম্বন্ধে তবানন্দ কাসেমকে কহিয়াছে-- -. 


নক 


© 


বাংলা আখ্যায়িকা-কাব্য ২৪৯ 


আছেন দক্ষিণাকালী পুরীর দক্ষিণে, . 
অলক্ষ্য অরাতি আস্তে সে দেবী প্রসাদে * 
রাজী অতি বীধ্যবতী ; আগামী নিশাতে 
তিনি যে কালী পূজিয়! লভেন অক্ষয় 
বর বিপক্ষ দলিতে.....। -_( ৪৩ পৃঃ) 
তাহার প্রতি দেবদেবীর প্রীতির আরও নিদর্শন পাওয়া যায়। কালিকার 
ঘটে শক্রদল অলক্ষ্যে গোরক্ত দিয়া গেলে তিনি পূজা করিয়া দেবীর সাড়া না 
পাইয়। যখন ব্যাকুল তখন একজন যোগিবেশী সেখানে আসিলেন__ 
বাম করে কমণ্ডলু, ত্রিশূল দক্ষিণে, 
শুভ্রকেশ, শুভ্রকায়, শুভ্র শ্মশ্রুদল 
দোলে বক্ষোপরি*_ধুমকেতু পুচ্ছ যেন 
হ্দীর্ঘ আকুতি ৷----- _€€ পৃঃ) 
তিনি রমণীর কর্ণে দেবীর ঘট অপবিত্র হইবার সংবাদ দিয়া ভবিতব্যের 
অলঙ্ঘনীয়তার কথ! কহিয়া! গেলেন। পরাজয় ও মৃত্যু সুনিশ্চিত জানিয়া 
= ক্লাধীর সৈন্তগণ যুদ্ধ করিল। রাণী অগ্রিতে প্রাণ বিসঙ্ন করিলেন । 
এই কাব্যে যবনরাজীকে মৃ্ডিমতী দয়ারূপে চিত্রিত কর! হইয়াছে । কমলা! 





এই চিত্র অঙ্কনে কবির নিজস্ব ভাবধারা পাওয়! যায় । যবনকুলের সকলেই 
খারাপ, সকলেই শক্র, সকলেই নিচুর, কৰি তাহা মনে করিতে পারেন নাই। 
তাই রাণীর ভিতর দিয়া তিনি রমণী-হৃদয়ের ল্েহ-প্রেম-দয়া-দাক্ষিণ্য প্রকাশ 
বিয়া! তাহাকে দেবীর আসনে উন্নীত করিয়াছেন । 
এ: কমলার মুখ দিয়া! কবি দেশের ছুর্দশীর কারণ বর্ণন! করিয়াছেন 
nt একতা! বিহনে কিন্ত একের আপদে 
4 আকুল না হয় অপর কেহ, তেইত 
০:৮১ সে সৰ্ক্মঙ্গলা ভূষে অমঙ্গল এত। (১০+ পৃঃ) 
নি 


২৫৯ বাংলা আখ্যাক্সিকা-কাব্য 


প্রকৃতির বর্ণনার ভিতর মাহুযের মনোভাবের আরোপ করা হইয়াছে। 
যে রাত্রে ভবানন্দ শত্রশিবিরে গেল সেই রাত্রির বর্ণনা কৰি করিয়াছেন 
স্থগভীর তমস্থিনী, বন্ধা বধির, 
জীবজন্ত স্বতপ্রায়। শৈত্য ভারাক্রান্ত 
বায়ু অলস, নিশ্চল, গাঢ় অন্ধকার 
রুষি আক্রমিল! বস্থন্ধরা, দাড়াইলা 
প্রকৃতিদেবী ভয়ক্করবেশে ।--£ (৩০ পৃঃ) 
কাব্যটিতে আটটি সর্গ আছে। ইহাতে অমিত্রাক্ষর ছন্দ ব্যবহৃত হইয়াছে। 
কিন্ত ভাষাও আড়ষ্ট এবং ছন্দও সাবলীল নয়। অনেক স্থলেই ছন্দপতন 
মন্মাস্তিকবূপে আত্মপ্রকাশ করিয়াছে । 
নামধাতুর প্রয়োগ দেখা যায় ; যখা_শোধিলা, সম্ভবে, আরস্তিলা, নীরবিলা, 
'আবরি প্রভৃতি । 
অঙুপ্রাসও ব্যবহৃত হইয়াছে ; যেমন 


করতলে করবাল নিক্ষোধিত করি (২৭ পৃঃ) । 
নব জলল্মোতে ভাসি যায় নব স্থানে 
নিদাঘাস্তে। (৩৩ পৃঃ) 

অথবা তোতন্বতী স্ৰোত যথ! বান-সমাগমে (১ পৃঃ)। 


কতকগুলি শব্দের নৃতনন্মপে ব্যবহার দেখা যায় ; ঘেমন__হুইনুম সারা । 

বা. পড়িল! সকল সৈন্য সৈন্যপতি বিনে ॥ 

বা. সমু নিশ্বাস তার দহিছে শরীর । 

অথবা অমনি বিরোষানল উগারিল যোগী 

অথবা প্রপূর্ণ করিল ভালা । 

কাব্যটিকে সার্থক রচনা বল! যায় না। কাহিনী-বিন্তাসে অনেক ক্রুটি 
দৃষ্টিগোচর হয়। কাব্যের নায়িকাকে তৃতীয় সর্গের পূর্বে দেখা যায় না। 
প্রথমে কাহিনী একেবারে জমে নাই। চরিত্রগুলিও যেন সম্পূর্ণ চিত্রিত হয 
নাই। বিভিন্ন চরিত্রের বিভিন্ন দিক্‌ প্রকাশিত হইয়াছে__কেহই যেন সম্পূর্ণ 
নয়। কাব্যের নায়ক যে কে তাহা কুঝিবার উপায় নাই । কারণ কমলার 
সহিত ভবানন্দের সাক্ষাৎ একবারও প্রদর্শন করা হয় নাই বা কমলার হৃদয়ে 
তাহার সম্বন্ধে কিরূপ ভাব বা অহভূতি রহিয়াছে তাহারও প্রব্থাশ কোথাও 


© 
বাংলা আখ্যাক্ষিকা-কাব্য ২৫১ 


হয় নাই। কেবল ভবানন্দের বিবৃতির ভিতর দিয়া তাহার প্রণয়-কাহিনীর 
স্বল্প আভাস পাওয়া যায় । কাহিনী-কাব্য-হিসাবে ইহাকে সার্থক রচনা বলা 
চলেনা। at 

রঙ্গমতী__কবি নবীনচন্দ্র সেন রচিত “রজমতী" কাব্যটি ১৮৮* খ্রীষ্টাব্দে 
প্রকাশিত হয়। এই কাব্যটি রচনাকালে কবির ব্যক্তিগত জীবনে অনেকগুলি 
অঘটন ঘটিয়াছিল। উৎসর্গ-পত্রে তিনি তাহার প্রতি ইঙ্গিত করিয়া 
লিখিয়াছেন__“ইহার প্রত্যেক সর্গে, প্রত্যেক পৃষ্ঠায়, প্রত্যেক অক্ষরে, আমার 
বিপদের স্মতি, রোগের যন্ত্রণা, বিষাদের ছায়া এবং শোকের অশ্রু জড়িত 
রহিয়াছে।” 

এই কাব্যটিতে শিবাজী, সায়়েন্তা খ প্রভৃতি এতিহাসিক ব্যক্তিগণকে 
আনিয়া! একটি গাস্ভীখ্যপূর্ণ বীরত্বব্যঞ্চক পরিস্থিতি স্থপ্টির চেষ্টা করা হইয়াছে 
কিন্তু ইহাতে এঁতিহাসিক সত্য কোথাও নাই। একদিকে রাজনৈতিক 
উ্থান-পতনের সংশয়সঙ্কুল দোলা, অপরদিকে প্রণয়ী হৃদয়ের আশা-নিরাশার 
বিচিত্র অনুভূতির স্পন্দন, কাব্যটিকে বীরত্ববাঞ্ক রোমান্সে পরিণত 
করিয়াছে । ইহাকে দেশপ্রেমমুখা রোমান্স বলা চলে। রাজনৈতিক 
পটভূমিকার উপর একটি যুবকের প্রণয়ী হৃদয়ের অভিব্যক্তি কাব্যটিকে বিচিত্র 
কূপে রসে মণ্ডিত করিয়াছে । এইরূপ ভাবের অভিব্যক্তি সে যুগের অপর 
কোন কাব্যে আমরা দেখিতে পাই না। সমস্ত কাব্যের মধ্যে যেন একটা 
জীবন-স্পন্দন, কখনও বীরত্বের পথে, কখনও স্বদেশপ্রীতির ছুদ্দমনীয়তায়, 
কখনও বেদনার ঝঙ্কারে, কখনও ত্যাগের মহিমায় এবং প্রণয়ের সংশয়-দোলায় 
অনুভূত হয় । “পলাশির যুদ্ধ” অপেক্ষ! এই কাব্যে কবির লিপিকুশলতা অনেক- 
খানি নিরুষ্টতর, হৃদয়ের উচ্ছাস অনেকক্ষেত্রেই কীব্যরসকে ব্যাহত করিয়াছে__. 
বর্ণনার বাহুল্য কাব্যপ্রীকে ক্ষু্ণ করিয়াছে_তথাপি কবি যে কাহিনীর 
অবতারণা করিয়া কাব্যটির মধ্যে নৃতন একটি ধার! প্রবর্তনের চেষ্ট1 করিয়াছেন 
তাহা! সত্যই প্রশংসাযোগ্য । কবি রঙ্গলাল তাহার “কম্মদেবী' কাব্যে 
ইতিহাসের পটতূমিকায় প্রণয়মূলক কাহিনীকে রূপ দিবার চেষ্টা করিয়াছিলেন 
কিন্তু তাহা ক্ষুদ্র গণ্ডির ভিতর থাকিয়া রোমান্টিক বর্ণবিস্তাসের অবকাশ পায় 
নাই। ‘রঙ্গমতী’ কাব্যটিতে রোান্সের প্রাচ্ধ্য কাব্যটিকে এক অভিনব 
কূপ দান করিয়াছে। 


© 


২৫২ বাংলা আখ্যায়িকা-কাব্য 


কাব্যের নায়ক ভাগ্যব্ডিস্বিত বীরেন্দ্র ভৃত্য শঙ্করের ন্ষেহে বদ্ধিত। পিতা 
মুকুটরায় চট্টগ্রামে মোগলসস্রাটের প্রতিনিধি। কিন্ত বীরেন্দ্রের খুলতাতের 
ষড়যন্ত্রে মাতা গৃহত্যাগিনী। এই মাতার অভাব বালক-বয়সে বীরেন্দ্রকে 
অনেক বেদনা দিয়াছে । সে কত সময়ে তাহাকে খুঁজিয়াছে__কত সময়ে 
স্বপ্নে দেখিয়াছে_কত সময়ে তিনি যে প্রস্থরে বসিতেন তাহা অস্রজলে সিক্ত 
করিয়াছে । অপর বালকেরা যখন মায়ের গল্প করিয়াছে সে মাতার সন্ধান 
করিয়া আকুল হইয়াছে । আবার যেদিন শুনিয়াছে তাহার মাতা মৃত সেদিন 
তাহার জীবনে অপর একটি স্মরণীয় দিন-__সেদিনটির বেদনা সে ভুলিতে পারে 
না। তাই মায়ের শেষ কাৰ্য্য করিবার নিমিত্ত শঙ্ধরকে সঙ্গে লইয়| সে 
কাশীধামে যায়। ৯১১১১১১1255 কটকে লেব 
আহ্বান শুনিতে পায়_ 
ভারত বীরত্ব বিনা হবে না উদ্ধার ॥ __( ৬৫ পৃঃ) 
তাহা স্বদেশের আহ্বান। কিন্ত তখনও প্ররুত পথ বুঝিবার মত ক্ষমতা 
তাহার হয় নাই । সে দিলীশ্বরের সৈন্যদলে যোগ দিয়া যুদ্ধবিদ্যা আয়ত্ত করিল 
এবং একদিন রাত্রে সেনাপতি সায়েন্তা খাকে শিবাজীর অতকিত আক্রমণ হইতে 
বাচাইতে গিয়া আহত হুইয়া শিবাঁজীর নিকট বন্দী হইল । বিরাট আঘাতের 
ভিতর দিয়! বিরাট ব্যক্তির সান্লিধা সে লাভ করিল । তাঁহার নিকটেই ্বদেশ- 
প্রেমের প্ররুত মস্ত্রসে পাইল । শিবাজীর আরুতিতে তাঁহার বিরাট ব্যক্তিত্ব, 
অদম্য তেজ ও দীপ্ত স্বদেশপ্রেম স্যুরিত হইতেছিল__ 
তীত্র জ্যোতি পরিপূর্ণ উজ্জল নয়ন, 
< তাড়িতার্নি ঝলসিত জলধর আভা, 
a "1 (৬৮ পূঃ) 
মোগলের দাসত্ব গ্রহণ করিবার জন্য তিনি বীরেজ্্রকে তিরস্কার 
করিলেন__ 
- চল যাই সবে 
ওই নীলাচল শিলা বাধিক্ গলায়, 
ঝাপ দিয়া সিন্ধুজলে, হায়রে ! ডুবাই 
এই আধ্যনাম, এই তীব্র পরিতাপ! 
ঞ অন্তথ! কবপাণ করে চল যাই রূপে, 


© 


খল! আখ্যায়িকা-কাব্য ২৫৩ 


স্বজাতির, স্বদেশের, স্বধর্শ্মের তরে, 
নিবাই কূপাণ তৃষ! বন শোণিতে । _-৫৬৯ পৃঃ) 
বীরেন্দ্র সেদিন তাহার স্বপক্ষে যোগদান করিয়া শপথ করিল, যদি তাহার 
অস্ত কোনদিন যুন্ধবিমুখ হয় তবে_ 
এই কাপুরুষ তুজ কাটি সক্বপাণ, 
প্রদানিও উপহার শৃগাল কুকুরে । _(৭৩পুঃ) 
শিবাজীর স্বদেশপ্রেমের জলন্ত আগুনের সংস্পর্শে যাহা! আসে তাহাই 
প্রজলিত হুইয়া উঠে। বীরেন্দ্রের ভাবাবেগপূর্ণ বাঙালী হৃদয়ে শিবাজীর, 
আদর্শের আবেগ ব্যর্থ হইল না । মাতার স্মৃতিকে অন্তরের মণিকোঠায় স্থাপিত 
করিয়া বীরেন্দ্র স্বদেশপ্রেমের জলন্ত অগ্নিতে আত্মসমর্পণ করিল । 
সকলের অলক্ষ্যে তাহার হৃদয়ে অপর একটি মৃত্তি বিরাজিত ছিল তাহ! 
তাহার প্রগয্নিনী কুন্থমিকার ৷ সগ্যাসিনীর প্রশ্নের উত্তরে সে বলিয়াছিল_ 
বাল-সহচরী মম, কৈশোর-সঙ্গিনী ; 
$ যৌবনের স্থখন্বপ্র,_অশ্রাস্ত বাসনা, 
মরুময় জীবনের সরসী শীতল। (৭৭ পৃঃ) 
এই কুস্থমিকার সহিত সে বাল্যকালে কত খেলিয়াছে, কত হাসিয়াছে, কত 
কাদিয়াছে, মারামারি করিয়াছে। শিবাজীর আদেশে দেশে প্রত্যাবর্তনের 
সময় কালীঘাটে ন্বদেশবাশীর নিকট যখন শুনিল যবনের দাসত্ব করিবার জন্য 
তাহার জাতি নষ্ট হওয়াতে কুস্থমিকার মাতুল বীরেন্দ্রের সহিত তাহার বিবাহ 
দিবেন না-তখন তাহার সমস্ত হৃদয় ভাঙ্গিয়| পড়িল। ছুঃখিত-মনে শঙ্করের 
সমভিব্যহারে দেশে ফিরিবার কালে প্রচণ্ড ঝড়ে নৌকা ডুবিয়া গেলে সে 
শহ্করকেও হারাইল। তাহার জীবনে দুঃখের অস্ত রহিল না। শঙ্করকেও সে 
প্রাণের অধিক ভালবাসিত-_সে-ই একাধারে তাহার মাতাপিতার অভাব 
পূর্ণ করিত। নদীর প্রচণ্ড তরঙ্গাঘাতে ভাসিতে ভাসিতে তীরে আসিয়া চৈতন্য 
লাভ করিয়া সে এ-সকল কথাই চিন্তা করিতেছিল। চারিদিকে সন্ধ্যার 
অন্ধকার ঘনীভূত হুইয়া আসিলে সন্মুখে কটিকাক্ষন্ধ তরদ্ এবং পশ্চাতে নিবিড় 
অরণ্যানী দেখিয়া সে চিন্ত। করিতেছিল, রাত্রিতে থাকিবার মত উপযুক্ত স্থান 
কোথায় পাইবে । এমন সময় এক কোমল স্পর্শ লাভ করিয়া পশ্চাতে ফিরিয়া 
লে দেখিল--এক বৃদ্ধা তপস্বিনী । তপস্থিনীর সাহায্যে এক কালীমন্দিরে 


২৫৪ বাংল! আখ্যায়িকা-কাব্য 


আশ্রয় লাভ করিয়া সে নিস্রিত হইল ও স্বপ্র দেখিল, কুস্থমিকা যেন জলে 
নিমজ্ছিত হইতেছে এবং তাহাকে রক্ষা করিবার জন্য বীরেন্দ্র জলে নামিতে 
গেলে তাহার মাতা অভয়দান করিয়া! তাহাকে নামিতে নিষেধ করিতেছেন। * 
নিদ্রাভঙ্গে তপস্থিনীর নিকট সে অকপটে নিজ পরিচয় ও সকল অনুভূতির কথা 
ব্যক্ত করিল। তপন্থিনী কিছুই কহিলেন না। কেবল তাহার চক্ষু হইতে 
একবিন্দু: অশ্রু" গড়াইয়া পড়িল। এই তপন্থিনীই বীরেজ্দের মাতা-__কিন্ত 
তিনি পুত্রের নিকট আত্মপরিচয় দেন নাই। আর কবিও তাহার পরিচয় 
গোপন রাখিয়া কাহিনীর মধ্যে বেশ একটি কৌতুহল স্থষ্টি করিয়াছেন । 
পুনরায় নানা! তীর্থস্থানে সন্্যাসিবেশে ভ্রমণ করিতে করিতে চক্রশেখরে 
দুষ্টপ্রক্কতির মোহস্ত ও তাহার সঙ্গিগণের হস্ত হইতে বীরেন্দ্র একটি রমণীকে . 
উদ্ধার করে। সেই রমণী কুহ্ুমিকা। উত্ভয়ে উভয়ের পরিচয় পাইয়া আনন্দে 
উৎফু্ হইয়া উঠিল 
আনন্দ মুর্তি ছুই! যুগল বদনে 
ভাসিছে আনন্দ রাশি পশ্চিম তপনে, 
ঝরিছে নয়ন পথে সলিল ধারায় । _-€১২৩ পৃঃ) 
ৰীরেন্দ্রের জীবনে 'আকম্মিকতার শেষ নাই । রঙ্গমতীর বনে বগিয়া একদিন 
সে-ষখন কুস্থমিকার সহিত বাল্যক্রীড়ার কথা ভাবিতেছিল এমন সময় ‘বাঘ! 
“বাঘ? চীৎকারে নিকটে গিয়া দেখিল চন্দ্রশেখরের সেই দৃষ্চরিত্র ত্রাহ্মণকে বাঘ 
নিহত করিয়! লইয়া গিগ্সাছে। এমন সময়ে পর্ত-গীল দন্থাগপের দলপতি 
বেঞ্জামিন তাহার পিতৃব্য মরকত রায় কর্তৃক প্ররোচিত হইয়া নরহত্যার দায়ে 
অভিযুক্ত করিয়া বীরেজ্রকে আক্রমণ করিল। উভয়ের মধ্যে ঘোরতর যুদ্ধ 
হইল। বীরেন্দ্র শুধু সাহস্বী এবং বীক্ষ ছিল ন।-_কৌশলীও ছিল। বেঞ্জামিন 
খন তাহার বক্ষে উপর বসিয়া ছুরিকাঘাত করিতে গেল তখন শত্রুর অলক্ষ্যে 
তাহার কটিবন্ধ হইতে অপর একটি ছুরিক! লইয়া বীরেন্দ্র তাঙ্কাকে আহত 
করিল। তাহার বক্ষের উপর বসির! এবং পিতৃশত্রকে করতলে পাইয়াও 
বীরেন্দ্র কিন্ত মহত্ব প্রদর্শন করিল । সে+শক্রকে ছাড়িয়া দিল রি 
নীরেজ্জের চতুদ্দিকে পুনরায় বড় বঙ্গের জাল বিত্তৃত মরকত রায় 
তাহাকে হত্যার পথ খুজিতে লাগিল, তাহাতে রাল্যন্ড তাহার হস্তগত 
হুইবে, ক্ুহুমিকাও করতলগত হইতে পারে। তাই ্বীরেজ্্রকে নিধনের কার্ষ্যে 


শক 
~~ M 


© 


বাংলা আখ্যায়িকা-কাব্য ২৫৫ 


- বেঞ্জামিনের সাহায্য সে গ্রহণ করিয়াছে। আবার কুস্থমিকার প্রতি 
- বেঞ্ামিনেরও দৃষ্টি পড়িয়াছে। স্থতরাং কি প্রণয়ের পথে, কি রাজ্যের পথে 
তাহার প্রতিদ্বন্দিদ্ধয় যড়যস্রে লিপ্ত হুইয়া তাহাকে অপসারণের চেষ্টা করিতে 
লাগিল। কিন্তু বীরেন্দ্র যেমন নির্ভীক ও বীর, সেইরূপ বিশ্বাসপ্রবণ। 
মরকত রায় বেজামিনের চেষ্টা বার্থ হইতে দেখিয়া শুভান্প্যাস্ঠীর ছন্প-আবরণে 
তাহার নিকটে আসিয়া দিলীপতির সৈন্যবলের সহিত একযোগে [পিতৃশত্রৎ 
পর্ভগ্রীসগণকে অপসারণ করিবার জন্য উত্তেজিত করিতে থাকিলে সে তাহাকে 
বিশ্বাস করিল। কিন্ত মোগলের সহাম্্তা করিতে প্রথমে স্বীকৃত হইতে 
শারিল না । কিন্ত অবশেষে মরকত রায়ের যুক্তিকে শুভ মনে করিয়া দিলী- 
পতির সাহায্যে যাত্রা করিল। দিল্লীর সৈ্যদলের সেনাপতি সায়েস্ত। খাকে 
সে নিজের পরিচয় দিয়! একদল ইসন্য লইয়া যুদ্ধে গিয়া কৌশলে যুদ্ধে জয়লাভ 
করিল। রি 
যুদ্ধের বর্ণনা 
হলে! ধূমময়, বিরাট গজ্ছনে 
কাপিল সূত্র, কম্পিতাচল ; 
ঘোর আর্তনাদে, নিবিড় আধারে, 
পরিপূর্ণ হলো ফেনীর জল । 
ওকি দিকদাহ ?--উঠিল জলিয়া, 
নিবিড় তিমির ফেনীর নীরে, 
গজ্ছিল গন্ভীরে বন্দুক হাজার, 
'শিলাবৃষ্টি হলো! দক্ষিণ তীরে ।__( ১৯৬-৯৭ পৃঃ) 
সায়েস্ত৷ খা নিজে তাহাকে পুরস্কার দিবার জ্রন্ত যুদ্ধক্ষেত্রে আসিয়া অনেক 
অহ্ছসন্জান করিলেন কিন্তু যুদ্ধের পর বীরেন্দ্র কোথায় গিয়াছে কেহই বলিতে 
পারিল না। শিবাজীর নিকট যে প্রতিজ্ঞ! সে রুরিয়াছিল, মোগলের স্বপক্ষে 
অস্্ধীরণ করিবে না, তাহাই অটুট রাখিবার জন্য পিতৃশক্র পর্ভ,গাঁসগণকে 
পরাজিত করিয়া এবং আহত হুইয়া সে যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করিয়াছিল। সে 
ময় পুরাতন ভৃত্য শঙ্করের সহিত তাহার সাক্ষাৎলাভ ঘটে । শঙ্কর 
ভাহাকে শুশ্রযা করিতে লাগিল। 
= দেশের ভাককেও সে যেমন কোনদিন উপেক্ষা করিতে পারে নাই, প্রণয়ের 


২৫৬ বাংল| আখ্যায়িকা-কাব্য 


পথেও যখন আহ্বান আসিল সে নিজের শরীরের অক্ষমতা ও অস্বস্থত| সত্বেও .. 
কুন্থমিকার উদ্দেশ্যে যাত্রা করিল । কুস্থমিক! লিখিয়াছে_ 





অষ্টমী নিশিতে 
নাহি দেখা দাও যদ্দি, দেখিবে না আর 
অভাগিনী কুন্ছমেরে ।+---..-:.-- _0২২* পৃ) ও 


আহত -অবস্থায় পথ চলিতে বীরেহ্ছের অত্যন্ত কষ্ট হইতে লাগিল। পথও 
যেন শেষ হয় না। প্রভুবত্সল শঙ্কর তাহার কষ্ট দেখিয়! একটি বালিকার 
নিমিত্ত উন্মত্ততা ত্যাগ করিয়! শরীরের প্রতি যত্ব লইতে কহিলে, সে উত্তর 
দিল__.. 

জনক জননী-_ আর বালিকা! কুন্থম । 

ধরাতলে এই তিন দেবতাণআমার । -_-(২২৬পৃঃ ) 
"_ প্রেমের ক্ষেত্রে তাহার নিষ্ঠা তাহার চরিত্রকে মাধুধ্যে-মণ্ডিত করিয়াছে। 
দুৰ্ব্বল ম্তিক্ধে নানারূপ চিন্তা করিতে করিতে সে আকাশপটে.একবার শিবাজীর 
ত্ৰিশূল দেখিতে পাইল, একবার কালিকা-মৃষ্টি দেখিতে পাইল-_আবার সব 
মিলাইয়া গেল। এই স্থানে কপালকুগুলার প্রভাব পড়িয়াছে বলিয়া! মনে হয়। 
অবশেষে একটা ক্রন্দন-ধ্বনিতে বিচলিত হইয়া! ছুটিয়। গৃহে প্রবেশ করিয়া 
বরবেশে ঢেঁকী পঞ্চাননকে বলিয়া থাকিতে দেখিতে পাইল এবং অচেতন 
অরস্থাক্স কুহুমিকাকে শায়িত দেখিল। বীরেন্দ্র বিহ্বলভাবে কুস্থমিকাকে বক্ষে 
লইয়া কহিল 


ফুরাল কি এইরূপে এইরূপে হায় ! 
বনে উঠি, বনে ছুটি, করিল কি বনে ? -_( ২৪২ পৃঃ) 
আহত শরীরের উপর মানসিক উত্তেজনা সে সহ করিতে পারিল না। - 

তাহার মন্তকের আহত স্থান হইতে রক্ত ক্ষরিত হইতে লাগিল সন্যাসিনী 
শিয়া বীরেন্ের মন্ডক ধারণ করিলেন। কুহমিক? চেতন! লাভ করিয়। তাহাকে 
ভাকিলে নে চক্ষু খুলিল-_ভাহার গণদেশ বহিয়া অশ্রু ঝরিতে লাগিল। 
কুঙ্ছমিকা সন্যাসিনীকে তাহার মাত! বলি পরিচয় দিলে সে একবার “মা” বলিয়া 
“ডাকিল--তারপর লব শেষ হইল । শেষ দৃশ্যটি যেন নাটকীয় হুইস্সা গিয়াছে। 


© 


বাংল! আখ্যায্মিকা-কার্য ২৫৭ 


বীর, নির্ভীক, সাহসী, কণ্তব্যে কঠোর, প্রেমে কোমল বীরেক্দ্রের চরিত্র কবি 
০ আদৰ্শর্ূপে অস্কিত করিয়াছেন। অনেক ছুঃখকষ্ট আসিয়াছে তাহার জীবনে, 
অনেক বড়বঙ্থ ও লাঞুন! তাহাকে ধ্বংসের পথে লইবার জন্ত চেষ্টা করিয়াছে 
কিন্ত তাহার অমল দীপ্তি কোথাও স্লান হয় নাই। আবার আদর্শ চরিত্র 
_ করিতে রিয়া কৰি চরিত্রটিকে নির্জীব করেন নাই। মানবোচিত অনুভূতি ও 
আবেগের স্ফুরণ তাহার চরিত্রকে জীবন্ত করিয়া তুলিক্সাছে_এ স্থানেই কবির 
“ কৃতিত্ব সবচেয়ে বেশী । ৮ 
নাসিক! কুস্থমিকা সরলমতি বালিকা । বাল্যকাল হইতে সে বীরেন্দ্রে 
সহিত প্রণয়ে আবদ্ধ । শৈশব-ক্ৰীড়ায় যে সৌহার্দ্য গড়িয়া উঠিয়াছিল তাহাই 
প্রেমে পরিণত হইল । বীরেন্দ্ের কথায় প্রথম আমরা তাহার পরিচয় লাভ করি । 
তাহাদের শৈশবের ক্রীড়ামধুর দিনগুলির সংবাদ পাই । একদিন দুইজনে মাটা 
দিত্ন৷ পুতুল তৈয়ারী করিয্নাছিল। বীরেন্দ্র নিজের পুতুলকে অন্দর বলাতে 
কুস্থমিক! পদাঘাতে বীরেন্ডের পুতুল ভাঙ্গিয়া দিল আর বীরেন্দও কুহ্থমিকার ' 
পুতুলকে পর্বাতগহ্বরে নিক্ষেপ করিল। উভয়ের ভিতর তখন মারামারি 
বাধিয়া গেল। আবার একদিন জলের মধ্যে একটি কুস্থম দেখিয়! কুন্থমিক! তাহা! 
লইবার বাসনা প্রকাশ করিলে বীরেন্দ্র জলে নামিয়! কুসুম তুলিয়া! রহস্য করিয়া 
যখন কহিল যে তাহার প! ধরিয়া কেহ টানিতেছে এবং জলের ভিতর মস্তক 
নিমন্দিত করিয়াছিল, ব্যাকুল-হৃদয়ে বালিকা তখন জলে ঝাপ দিয়া প্রাণ- 
বিসশ্দনের চেষ্টা করিয়াছিল। এই-সকল দিনের কথা বীরেন্সের হৃদয়ে সর্বক্ষণ 
জাগি! রহিয়াছে আর তাহারই অনুরাগ-আলোকে আমাদের সামনে প্রতিভাত 
হইয়াছে। এই কুস্থমিকাকে চন্দ্রশেখর-পর্কতে মোহস্তের গৃহে অচৈতন্তয অবস্থায় 
প্রথম দেখি 
শোভিছে বদন যথা হুধাসিক্ত শশী, 
শারদ শিশিরে সিক্ত কিন্বা সরোজিনী । (১১১ পৃঃ) 
= তাহার চেতনা ফিরিলে প্রথমেই 'প্রাণনাথ” বলিয়া ডাকিল ও সঙ্গযাসীকে 
দেখিয়! অপ্রস্থত হইল । তারপর সন্যাসীর নিকট বীরেন্দ্রের সহিত মৃত্যুর পূর্বে 
তাহার সাক্ষাৎ হইবে কি না জিজ্ঞাসা করিয়া যখন শুনিল স্্যাসীই বীরেন্দ্র 
তখন তাহার মুখ আনন্দে উদ্ভাসিত হইয়া উঠিল। দেশের লোক বীরেজ্বকে 
জাতিভ্ৰষ্ট বলিয়াছে--আতস্মীয়-পরিজন বীরেন্দ্র সহিত কুস্থমিকার বিবাহ দিবে 


১৭ 


© 


২৬০ বাংলা আখ্যায়িকা-কাব্য 


বীরেন্দ্র তরঙ্গাঘাতে অপরিচিত তটে পৌছিলে আশ্রয়ের জন্য যখন চিন্ডা 
করিতেছিল তখন একটি সন্যাসিনী-মৃহ্ি আসিয়া তাহাকে সন্সেহে আহ্বান 
জানাইয়া মন্দিরে আশ্রয় দিল। তাহার স্রেহোজ্ছল তাপস মুদ্তির মধ্যেও 
বিষাদের অশ্রসজল একটি সৃত্তি মাঝে মাঝে ভাসিয়া উঠিয়াছে কিন্ত তিনি সে 
সদ্বদ্ধে কাহাকেও কিছু জানান নাই। বীরেন্দ্র নিকট তাহার মাতার জন্য 
তাহার হৃদয়ের ব্যাকুলতার কথা শুনিয়াও তপন্থিনী আত্মপরিচয় দেন নাই ॥ 
_কবিও তাহার রহস্যের আবরণ উন্মোচন করেন নাই। তিনি যেন যৃষ্িমতী 
স্মেহ-_-কথনও বীরেন্দ্রকে ক্রোড়ে টানিক্া! লইয্সাছেন__কখনও কুস্থমিকাকে 
সাস্তনা দিয়াছেন, কখনও আশা দিয়াছেন এবং সাহায্য করিয়াছেন। বীরেন্দ্র 
পর্ভ,গীস দমনের জন্য মোগল সৈন্যে যোগদানের পর হইতে এই: সন্র্যাসিনীকে 
আমরা কুম্থমিকার নিকটেই মন্দিরে অবস্থান করিতে দেখি এবং বালিকা! 
.কুহ্ুমিকার স্বখদুঃখের সঙ্গিন্ধপে তাহার ল্লেহমযী মৃষ্টি দেখিতে পাই । অবশেষে 
“কাব্যের সমান্তি দৃশ্যে "বীরেন্দ্র চেতনা হারাইলে তিনি তাহার মস্তক ক্রোড়ে 
লইলেন। সেই সময় বীরের তাহার পরিচয় পাইল । কিন্ত তাহ! মাধুখ্যে 
পূর্ণ করিতে পারিল না। বীরেক্জ ও কুস্থমিকা উভয়েই ইহধাম ত্যাগ করিলে 
সন্স্যাপিনী উন্মাদিনীর ন্যায়_ 
অকশ্থাৎ অষ্টহাসি উঠিলা হাসিয়া, 
এক লক্ষে সাপটিয়া কক্ষের মশাল, 
বসাইলা দৃঢ় করে মর্কটের বুকে, 
রাক্ষসীর মত তারে ফেলিয়া ভূতলে । (২৪৫ পৃঃ) t 
মাতৃহৃদয়ের স্মেহের সম্পর্ক ঘখন শেষ হইল তখন তিনি পিশাচিনীরূপে তাহার, 
পশ্চাতের দুষ্টগ্রহকে ধ্বংস করিলেন। 
».. প্রভুবৎসল ভৃত্য শঙ্কর আমাদের শ্রদ্ধা আকর্ষণ করে। সে তাহার সমস্ত 
"প্রাণ দিয়া বীরেন্দ্রকে পালন করিয়াছে এবং সমস্ত বিপদ্‌-আপদ্‌, দুঃখ-কষ্ট 
নিজের বুক দিয়! দূরে রাখিবার চেষ্টা করিয়াছে । বীরেন্্রকে সে সকল অবস্থায় 
“ছায়ার মতন অন্কসরণ করিয়াছে। কিন্তু খন জীবন-মৃত্যুর মুখোমুখি দাড়াইয়া 
সে অন্ভব করিল বীরেন্দ্রের নিকট থাকিলে বীরেজ্দের ক্ষতি হইতে পারে 
তখন বীরেক্দ্রকে বাচাইবার জন্সই নিশ্চিত মৃত্যুর সুখে নিজেকে সমর্পণ করিল। 
নৌকারোহণে যাইবার কালে কটিকা উঠিলে বীরেন্দ্র তাহার কাপড় দিয়া 


ভি 


বাংল! আখ্যাক্সিকা-কাব্য ২৬১ 


ুদ্ধকে বাধিয়া লইয়া জলে ঝাপ দিলে বৃদ্ধ বুঝিল তাহার ভার বহিতে গিয়া 
বীরেন্দ্র হয়ত তীরে উঠিতে সক্ষম হইবে না। তখন সে বীরেন্দ্রের অলক্ষ্যে বন্ধন 
খুলিয়া তরদের প্রবল আন্দোলনের ভিতর নিজেকে ভাসাইরা দিল। কিন্ত 
সে মরিল না । ঢেউ-এর ধাক্কায় তীর পাইয়া এবং চৈতন্লাভ করিয়া ষে 





কুটারে আনয়ন করিয়া শুশ্রযা কারতে লাগিল। কুস্থমিকার আহ্বানে পথ” 
চলিবার কালে সে বীরেন্দ্রকে অনেক উপদেশ দিল কিন্ত ব্যর্থ হইল ॥ বীরেজ্জকে 
সে পুত্রের অধিক সেহ করিত। শিশুকালে বীরেজদের মাত! খে বিশ্বাস ও ভরসা 
লইয়া তাহার হস্তে শিশুকে সমর্পণ করিয়াছিলেন সেই বিশ্বাসের মর্যাদা সে 
রাখিয়াছিল। কর্তব্য কাধ্য করিতে সে কখনও অবহেলা করে নাই। নিজ 
প্রাণ তুচ্ছ ক্রিয়াও সে কর্তব্যর পথে চলিয়াছে। প্রত্বপুত্র বীরেজ্জের কল্যাণ 
কামনা! এবং কল্যাণ-সাধন করাই যেন তাহার সমস্ত অন্তরের একমাত্র সাধন! । 
এত বড় হৃদয়, এতখানি আন্তরিকতা, এত গভীর স্েহ তাহার চরিত্রকে তৃত্যের 
স্তর হইতে উর্ধে তুলিয়াছে। বীরেন্দ্র সন্্যাসিনীর নিকট তাহার সম্বন্ধে 
বলিয়াছিল—_ 


বীরেন্দ্রের জীবনের অর্দ্ধেক শঙ্কর । __( ৩২ পৃঃ) 
নিন্দ কাৰ্য্যকলাপ ছারাই শঙ্কর বীরেন্দের জীবনের অরদ্ধেকরূপে গণ্য হইতে 
পারিয়াছিল। 
কাব্যে পঞ্চাননের বর্ণনা দ্বিয়া এবং তাহার সহিত বীরেন্দ্রের কথোপ- 
কথনের মধ্যে কবি একটু হাশ্রস আনিবার চেষ্টাও করিয়াছেন। পঞ্চাননের 
আকুতি fe 
শ্যাম বর্ণ, খৰ্বাকৃতি, নিতান্ত সংশয় 
শরীরের দৈথ্য কিম্বা নেমি উদরের 
দীর্ঘতর? শোভিতেছে স্ফীত মহোদর, 
চণ্মাবৃত তানপুরার তুস্বি মনোহর । হী 
চতুক্ষোণারুতি সুখে নয়ন যুগল 
ভাসমান পূর্ণচক্র ! হায় নাসিকার, 


FS 


v 


২৬২ * বাংলা আখ্যায়িকা-কাব্য 


তদধে ভীষণ মৃন্তি, জুড়িয়া! বদন। (৯৯ পৃঃ) 
অপহৃত! রমণীর সন্ধান বীরেন্দ্রকে বলিয়া সে যখন ছুটিয়া পলাইল তখন 
সুহূর্তে অদৃষ্ঠ ! কিন্তু বহু দূর হতে 
শুনা গেল ডক, ডক উদরের ধ্বনি । (১০৮ পৃঃ) 
একটি ক্ষত্ৰ কথোপকথনের মধ্যে হাস্যরসের অবতারণ!. করিয়া কবি কাব্যে 


“একটা বৈচিত্র্য আনিয়াছেন। 


কাব্যটির মধ্যে অনেক ঘটনাল্োত, অনেক চরিত্রের সমাবেশ, অনেক 


-. দেশজমণের বর্ণনা স্থান পাইয়াছে। ইহাতে কাব্যে যেমন বিস্তৃতি ও বৈচিত্র্য 


_ হইয়া! মাহুষের স্যায় সুখ-ছুঃখ বোধ করিতেছে বলিয়া মনে হয় ॥ তাহারা যেন 


আসিয়াছে তেমনি মানব-মনের বিভিন্ন বৃত্তির উন্মেষ ও 'অতিব্যক্তির ছারা 
প্রাণসঞ্চার হইয়াছে। প্রাকৃতিক দৃশ্যাদির বর্ণনাগুলি স্থানে স্থানে প্রাণময় 


মানবের প্রতি সহাহ্ভূতিসম্পন্ন। স্থানে স্থানে সঙ্গীতের সমাবেশে কাব্যটি সরস 
হুইয়া উঠিয়াছে। প্রথম হইতেই কাব্যটির মধ্যে একটা কৌতৃহল-উদ্দীপক পরি- 
বেশ দেখা যায়। কিন্তু কবির উচ্ছ্বাস ও আবেগ মাঝে মাঝে অতি নাটকীয় 
ভাবের ও দৃশ্যের অবতারণ! করিয়া কাব্যরস ক্ষু্ করিয়াছে । স্থানে স্থানে বর্ণনা- 
বাহুল্য কাব্যটির কাহিনী-অংশকে উরত্র্ট করিয়াছে। তবে শেষ কথা ইহাই 
বলা চলে যে কবি অপেক্ষাকৃত সংযতভাবে লেখনী চালনা করিলে কাব্যটি 
বাংলা-সাহিত্যে একটি উজ্জল রত্ব হইয়া থাকিতে পারিত। সধজে সার্ক 
দেখাইতে না পারিলেও কাহিনীকাব্য-হিসাবে রঙ্গমতীকে ব্যর্থ বলা যায় না: 

রং অহ সচিতে ভাষার ক্ষেত্রে 
স্থানে স্থানে ও হেমচন্দ্রের প্রভাব দৃষ্ট হয়। তবে মাইকেলের 


ভাষার তাঁ কৰি আয়ন্ত করিতে পারেন নাই । ছন্দের ব্যবহারও স্থানে 


স্থানে ক্রটি চোখে পড়ে ॥ কাহিনীতে শঙ্কর, বীরেন্দ্র প্রভৃতি চরিত্রে স্কটের 
প্রভাব অনুভূত হয়। ইহাতে ছয়টি সর্গ আছে। কাব্যে একই শব্দের বহুল 
ব্যবহারে স্থানে স্থানে রসহানি ঘটিয়াছে। ‘হায়’ শব্দটির উপর কবির অত্যন্ত 
লক্ষণীয় ; যথা_ 
-:-*আজি কি বলিব হায় ! 
Es i SIO Bea Ro 


ন্‌ 


© 


বাংলা আখ্যায়িকা-কাব্য ২৬৩ 


উচ্চ মহীরুহচন, প্রতিবিদ্ক পত্রে * 

পত্রে শুধাতশুর কর। আজি তথা হায়! 

বিবর শয্যায় সপ্ত স্বগেন্দ্র কেশরী, 
ভ্রমিতেছে ইতন্তত শা্দুল প্রহরী! _-(৪২ পৃঃ) 
উর. ...৬ MA হায়! উন্মত্তের মত 

ঝাপ দিতে চাহিলাম সমূত্রের জলে, 

তুলিতে সে রূপরত্ব, অকম্মাৎ হায়! 

শুনি আকাশবাণী ----- (৪৭-৪৮ পৃঃ) 

একই শব্দের একাধিকবার ব্যবহার করিয়া কবি ভাবকে জোরালো! করিতে 

চেষ্টা করিয়াছেন 

সেই দিন হতে মাতঃ হায়! কতদিন, 

কতদিন? বোধ হয় প্রতিদিন,--- _(৮ পৃঃ) 
অথবা__ দহ্য আমি! আমি দহ্যা মহারাষ্টরকুলে। _-(৭* পৃঃ) 


মহামোগল কাব্য__ছর্গাচন্্র সান্যাল 'মহামোগল-কাব্য' নাম দিয়া একটি 
কাব্য রচনা করেন। ইহা তিনটি খণ্ডে বিভক্ত। প্রথম খণ্ডে উরঙ্ষজীবের 
চরিত্র ( ১৮৭৫ খ্রীষ্টাব্দে ) বণিত হইয়াছে । ছিতীয় খণ্ডে “শিবজী পর্ব’ (১৮৭৬ 
খ্রীষ্টাব্দে ) নাম দিয়া শিবাজীর শিশুকাল হইতে সিংহাসনে অধিরোহণ পর্যন্ত 
স্থান পাইয়াছে। তৃতীয় খণ্ড “জয়সিংহ পর্ব” (১৮৭৭ খ্ৰীষ্টাব্দ) নামে অভিহিত । 
ইহাতে জয়সিংহের শিবাজীর বিরুদ্ধে যুদ্ধযাত্রা। এবং শিবাজীর স্বদেশনিষ্ঠা 
ও স্বজাতিগ্রীতি দ্বারা তাহার মনোভাবের পরিবর্তন চিত্রিত হইক্সাছে। 

কবি এই কাব্যটিকে মহাকাব্য-রূপে রচনা করিতে চেষ্ট| করিয়াছিলেন, 
কিন্তু মহাকাব্যের লক্ষণ সম্বন্ধে প্রাচীন মতবাদ পরিবন্তিত হইয়াছিল। ইংরাজী 
সাহিত্যের প্রভাব তখন কাব্যের সর্ব ক্ষেত্রেই আত্মপ্রকাশ করিয়াছিল। এই 
কাব্যের উপর সেইরূপ প্রভাবই দৃষ্ট হয়। বিভিন্ন জাতির জীবনালেখ্য বর্ণনা 
করিয়া তাহারই পটভূমিকায় জাতীয় ইতিহাসকে অস্কিত করিবার চেষ্টা! এই 
কাব্যে দেখা যায়। কিন্ত ইহাতে কবি সার্থকতা দেখাইতে পারেন নাই। +. 

প্রথমে খণ্ডের বিজ্ঞাপনে কবি তাঁহার উপর মাইকেল মধুস্থদন, হেমচন্দর, 
নবীনচন্দ্র ও মিন্টনের: প্রভাব স্বীকার করিয়াছেন । বীররসাত্মক কাব্য রচনা 


"২৬৪ বাংলা আখ্যায়িকা-কাব্য 
করাই তাহার উদ্দেশ্ব ছিল এবং সেইজন্য পুরাণের কাহিনী না লইয়| তিনি 
৯... শীতিহাসিক ঘটনাকে তাহার বিষয়বস্ত করিয়াছেন। প্রথম খণ্ডে যে ভাষা 
ব্যবহার করিয়াছেন সে সন্বন্ধে তিনি লিখিয়াছেন_ 
“দেশ কাল এবং ব্যক্তি বিবেচনা! করিয়া! এই সমস্ত গ্রস্থে অনেক যাবনিক 
শব্দ প্রয়োগ করিতে বাধ্য হইলাম। পরন্ধ সেই সকল শব্দের বাঙ্গালা অর্থও 
*... তৎপাৰ্শ্বে লিখিয়াছি স্থতরাং অর্থবোধের কষ্ট হওয়া সম্ভাবিত নহে ।” 
বীররসকেই তিনি কাব্যে প্রাধান্য দিবার বাসন! করিয়াছিলেন 
« স্থষিষ্ট ভৈরব রাগে চড়াইয়া বীণা, 
মম হিতে বীররসে গাও পদ্মাসীনা ! (।%/* পৃঃ) 
, তারপর বান্মীকি-বন্দনা, ব্যাস-বন্দনা, বঙ্গভাষা-বন্দনা সঙ্গিবেশিত হুইয়াছে। 
EEE EU CC eS সিরিয়া হের 
ইতিহাস কাব্য ধা! মধিয়া যতনে ; 
বিতরি মোহিনীরূপে তোষ বঙ্গজনে ॥ _(॥৩/* পৃঃ) 
এই কাব্যে কবি উরক্গজীবের ক্রুর চরিত্রের ছবি ফুটাইতে চেষ্টা করিয়াছেন । 
কাব্যের মধ্যে কিন্ত চরিত্র-বিশ্সেষণ অপেক্ষা প্রাকৃতিক সৌন্দর্য্য বর্ণনা অধিক 


শত কাব্যে গীয়মান মহিমা আকর 

চির হিমাবৃত শী খ্যাত হিমাচল । (১ পৃঃ) 
বর্ণনাতে যেন প্রাণ নাই_-কতকগুলি কার সমগ্ি। কাশ্মীরের বর্ণনাশ্নও 
এই করি দৃষ্ট হয়। 

কাশ্মীরে কাশ্যপ-হদে অবস্থিত শাঃজেহান নিস্মিত শাঃমীনার প্রাসাদে 
থাকিয়াও কিন্ত ভারতসম্রাট্‌ শুরঙ্গজীবের মনে শাস্তি নাই। তিনি অস্থস্থও 
বটে । নিজ দুরদৃষ্টের কথ! তিনি ভাবিতেছেন। তাহার সকলের প্রতিই 
_অবিশ্বাস। যে আত্মীয়স্বজনকে বিশ্বাস করিয়া অপরে শত্রুকে দমন করে তিনি 
সেই আঁস্মীয়-পরিজনকে অবিশ্বাস করিয়া শত্রতে পরিণত করিয়াছেন। তিনি 
নিজেই আখ্মবিশ্নেষণ করিশ্না চিন্তা করিতেছেন ; - 
mn 


© 


বাংলা আখ্যাক্সিকা-কাব্য ৭২৯ 


আত্মজন-বলে লোক পরে করে জয় 
আমি করি পর-বলে আত্মজন ক্ষয় । 
স্বজন বিপক্ষ মম, স্বপক্ষ নিষ্পর ্ঃ 
কালে হইতে পারে তারা অনিষ্ট আকর। _(২১ পৃঃ), 
তাহার মনে হয় তাহার অন্স্থতার সংবাদ জানিয়! সকলেই তাহার বিরুদ্ধে 
ষড়ঙ্জ করিতেছে । তাই তিনি পরদিবস হইতে দরবারে যাইবার সংবাদ 
ঘোষণা! করিলেন । আকবরের নিশ্থিত আশ মান-সানি গৃহে দরবার বসিত। 
সেখানে যাইবার পথে লোকে উরঙ্গজীবকে দেখিবার জন্য ভিড় করিয়া 
দীড়াইল। রজ্জব শুশ্ব বস্তু পরিধান করিয়া চলিলেন__ 
পরিহিত শ্বেত বস্তু শ্বেতোফীষ শিরে, 
ভূষণ-বিহীন দেহ স্বভাবে স্বন্দর ।_( ৩৭-৩৮ পৃঃ ) 
তিনি দরবারে যে বক্তৃতা দিলেন তাহাতে প্রজাগণের প্রতি তাহার দরদ 
ব্যক্ত হইল । কিন্ত মনে মনে তিনি স্বার্থপর ও শঠ । তাঁহার বক্তৃতা_ 
বিষয়বিরাগী আমি অস্তরে ফকীর 
কেবল রাজত্ব করি তোমাদের 'তরে, 
ইচ্ছি আমি তোমাদের সর্বথা মঙ্গল । 


আনন্দাশ্ সহ শাহ প্রণামি ঈশ্বরে 
কপটের চূড়ামণি হইল! নীরব । __( ৪৫-৪৬ পৃঃ) 
কবি আলমগীরের চরিত্র বর্ণন! করিয়াছেন 
একবারো ঠকে নাই আলমগীর পাশে 
2 দুম্রাপয এমন লোক ছবিসহ ক্রোশে । - (৪৭ পৃঃ) 
মন্ত্রী নানাদেশে বিদ্রোহের ভাব ও গোলযোগের সম্ভাবনার কথা বলিলে 
তিনি মনে মনে চিন্তা করিলেন, কেবল হিন্দু ব1 কেবল মুসলমান পাঠাইলে 
শক্তির লোভে সে তাহাকে পিংহাসনচ্যুত করিতে পারে। তাই হিন্দুর সহিত 
মুসলমানকে সর্কত্র বিজ্রোহ-দমনের নিমিত্ত পাঠাইবার আদেশ দিলেন। 
শোৌবস্তের সহিত মহাবৎ খাকে কাবুলে এবং জ্বসিংহের সহিত দিলির খাকে 
দাক্ষিণাত্যে শিবাজীকে দমনের জন্ত প্রেরণ করিলেন। 
© 


© 


২৬৬, বাংলা আখ্যায়িকা-কাব্য 

অই কাব্যে পজ্ধাটিকা, লঘু ত্রিপদী, পয়ার, দীর্ঘ ত্রিপদী, অমিতাক্ষরা, 
বিদেশিনী প্রভৃতি ছন্দ ব্যবহৃত হইয়াছে । 

কাব্যের অনেক স্থলে মুসলমানী শব্দের প্রয়োগ দেখা যায় ; যেমন-_খতুবা, 
রস্থল, বেশালা, মেজাজালি; পয়মাল, জনাব, আলি, মুলুক, হাল, বেহাল, ইশাল 
প্রভৃতি। কাব্যের স্থানে স্থানে অপ্রচলিত শব্দও ব্যবহৃত হুইয়াছে ; যেমন__ 
সৌজাত্য, অনৃচান, মহোর্কর, যংশির, উচ্চ, পিত্রতয়ে প্রভৃতি । সংস্কৃত শব্দের, 
ব্যবহারও লক্ষণীয় ; যেমন_ 

শুণ গরিমায় তস্য গিরিরাজ খ্যাতি, (২ পৃঃ) 


বা, সৌর করে ভ্রবীভূত তদ্‌ গাত্রস্থ হিম।__ ( ২ পৃঃ) 
বা, পরেদ্য আসিতে প্রাতে দর্বার মহলে। _-(২ পৃঃ) 
অথবা, হুদ্গতি ব্যাহৃতি ভিন অন্য কিছু নয়। -_( পৃঃ ৩৫) 


নামধার্তুর যোগে ক্রিয়াপদের প্রয়োগ 9. লক্ষণীয্স ; যেমন_উৎ্পাদয়ে, লংঘি, 
বিবর্ণনে, নিশ্েছিল প্রভৃতি । সংস্কতের স্যার্ন ‘আং”-প্রত্যয়-যোগে পঞ্চমী 


বিভক্তির ব্যবহার আছে; যেমন__ + 

যে হিমাৎ উৎপন্ন হদ। -(৩পূৃঃ)॥ ॥ 
বা, শব্দ বেগে শৃঙ্গাৎ ভেঙ্গে পড়ে হিমন্তর _৫৯ পৃঃ) 
অথবা, ভ্ৰাতৃ ছ্যোৎ পিতৃ হিংসা উপজিল ক্রমে । (১৮ পৃঃ), 


কাব্যটিতে উরঙ্গজীবের চরিত্রের কপটতা, কুটিলতা ও বাহিক একটা 
আবরণ রাখার চেষ্টা প্রকাশিত হইয়াছে। কিন্ত সবই বর্ণনাস্মক হওয়াতে 
'কাব্যটি কোথাও জমে নাই, ইহাতে কোথাও তেমন ঘটনা ব! গতি নাই । ভাষার 
ছন্ষহতাক্স কাব্যের গতিও মন্থর ॥ এক কথায় কাব্যটিকে সার্থক বলা 
চলে না। # / 

কাক্ষী-কাবেরী-__কৰি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় রচিত ‘কাঞ্চী-কাবেরী’ 
কাব্যটি ১৮৭৯ খ্রীষ্টাব্দে প্রকাশিত হয্স। এই কাব্যের আখ্যানভাগ ষ্টালিং 
রচিত উড়িস্যার বিবরণ হইতে সংগৃহীত হইয়াছে । উৎকলদেশের মাদলাপণ্ী- 
নামক গ্রস্থেও এই কাহিনীর উল্লেখ আছে। কবির মতে এ কাহিনীর ভিতর 
সত্য ইতিহাস রহিষ্সাছে। কাব্যটিকে কবি “উৎকল দেশীয় বীররসাত্মক 
আখ্যান-বিশেষ” বলিয়া চিহ্নিত করিয়াছেন। তাহার লিখিত ভূমিকা পাঠ 
করিয়া! মনে হয়, সমকালীন উড্ভিস্যাদেশবাসীর অবনতির দিনে তাহাদের দেশের 

2 


© 


বাংলা আখ্যায়িকা-কাব্য ০ 


এ্রতিহ্থ ও গৌরবোজ্জল কাহিনীর প্রতি দৃষ্টি আকর্ষণ করিবার নিমিত্তই ককি 
এই কাব্য রচনা করিয়াছিলেন। 
এই কাব্যে কবির অন্তান্য কাব্য হইতে ব্যতিক্রম লক্ষিত হয়।  নায়িকা- 
চরিত্র ইহাতে প্রাধান্য লাভ করে নাই এবং তাহার গৌরব-কাহিনী লিখিতে 
কবি লেখনী ধারণ করেন নাই । তিনি উৎকল-অধিপতি পুরুষোত্তমের শৌধ্যা, 
বীধ্য, তেজ, দৃঢ়তার চিত্র অক্কিত করিয়া উৎকলবাসীর হৃদয়ে পুরাতন এতিহকে 
জাগরিত করিয়াছেন । 
দেবতা ধাহাকে শ্রেষ্ঠ করেন তাহার প্রতি দেবতার অনুগ্রহও যেমন থাকে 
নিগ্রহেরও তেমনি সীমা থাকে না। পুক্রযৌন্তমের জন্মেই একট! ত্রুটি লক্ষিত 
হয় এবং ইহার জন্য সিংহাসন-প্রাপ্তির পথে বাধার স্থুটি হয়। পুকুষোত্তম 
ব্যতীত রাজার বিশটি পুভ্র ছিলেন এক তাহার! হামীর নামে খ্যাত। এই 
পুত্ৰগণ সকলেই অস্ববিদ্যায় পারদর্শী ছিবেম কিন্ত ব্যসনে সময় অতিবাঁহিত 
করিতেন। তাই রাজার চিন্তার শেষ ছিল না। তাহার অবর্তমানে কাহাকে 
রাজ্য দিবেন কপিলেন্দ্র তাহ! স্থির করিতে পারেন না। একদিন শ্বপ্পে তিনি 
আদেশ পাইলেন_:1 1 র্‌ 
কালি সন্ধ্যা আরতির সময় যখন । 
দর্শনার্থে মন্দিরে করিবে আগমন ॥ 
বাইশ সোপান আরোহণের সময় । 
পশ্চাতে থাকিয়া যেই তোমার তনয় ॥ 
অংশুকের অধোভাগ করিয়া ধারণ । 
ধীরে করিবেক তব পদান্থুসরণ ॥ 
তাহারেই ঘৌবরাজ্যে করিবে বরণ । 
তব অস্তে উড়িশ্যার রাজ! সেইজন ॥ (১৫৬ পৃঃ) 
পরদিন রাজা কপিলেন্্র পুক্রযোত্তমকে এ অবস্থায় তাহার পশ্চাতে দেখিয়া, 
বিষণ হইলেন। কিন্ত দেবাদেশ তিনি মান্য করিলেন। রাজা সেইদিন হইতে 
পুরুষোত্তমকে রাজপুরে খাকিবার আদেশ দিলেন এবং তাহার সমাদর বাড়িল। 
কিন্ত অন্য রাজপুত্রগণ ঈ্্যান্বিত হুইয়া তাহার প্রাণনাশের চেষ্টা করিতে 
লাগিলেন। একদিন সন্ধ্যাকালে জ্যেষ্ঠ হামীর তাহার প্রতি অস্ত্র নিক্ষেপ 
করিয়া ব্যর্থমনোরথ হইস্স। দেশত্যাগ করিলেন। অপর একদিন অন্তান্ত রাজ- 


২৬৮. বাংলা আখ্যায়িকা-কাব্য 


পুত্রগণ পুরুষোত্তম ভাবিয়া কনিষ্ঠ রাজপুত্রকে সমুত্রের জলে মারিয়া ফেলিয়া, 
দুরে পুরুযোভমকে জীবিত দেখিয়! রাজার দণ্ডের ভয়ে দেশত্যাগ করিল । 
কপিলেন্্ও পুত্ৰশোকে দেহত্যাগ করিলেন । মস্ত্রগণ পুরুষোত্তমকে সিংহাসনে 
বসাইলেন। মৃত্যুর মুখোমুখি দীড়াইয়া দেবতার ক্বপায় তিনি রক্ষা পাইলেন 
এবং অবশেষে রাজ্যের অধীশ্বরও হুইলেন। তাহার স্থশাসনে দেশে শাস্তি 
বিরাজ করিতে লাগিল এবং প্রজাকুলও সুখে ছিল। 

পুনরায় গোলমাল বাধিল তাহার বিবাহ সংক্রান্ত ব্যাপারে । কাঞ্চীরাজ 
কন্ত। পদ্মাবতীর নিমিত্ত পুরুষোত্তমকে মনোনীত করিয়া! একদিন সকন্তা 
ভবিষ্যৎ জামীতাকে দেখিতে আসিলেন। পুরুষোত্তম তখন শ্বর্ণমার্জ্ছনী হস্তে 
দেবান্দন পরিষ্কার করিতেছিলেন। দেবতার প্রতি তাহার ভক্তি অশেষ ।' 
স্বহস্তে দেবাঙ্গন পরিষ্কার করিতে তাহার লচ্জ! নাই। কিন্ত কাক্ষীরাজ এ 
দৃশ্য দেখিক্সা তাহাকে বিদ্রপ করেন এবং কন্যাকে লইয়া দেশে ফিরিয়া 
খান । তিনি জগন্রাখদেবের সম্বন্ধেও কট:ক্তি করিয়াছিলেন। উৎকলরাজ 
দেবতার প্রতি, অপমান সহ করিতে পারিলেন না। তিনি প্রতিজ্ঞা 
করিলেন__ ৮ 


দিব তার তনয়ারে ॥ _€ ৯৬৩ পৃঃ) 

কিন্তু কাঞ্ধীরাজ্য আক্রমণ করিতে তিনি দেরী করিলে পরদিন প্রত্যুষে যুদ্ধ- 
যাত্রা করিবার নিমিত্ত দেবাদেশ পাইলেন এবং তাহা পালন করিলেন। এদিন 
চারিদিকে অশুভ চিহ্ন দেখিয়া তিনি নিবৃত্ত হইলেন নাঁ_. . 

রাজা কন, প্রভুর আদেশ মাত্র সার । 

এ শকুন অশকুন মানি সব ছার ॥ _(১৯৯ পৃঃ) 

পথিমধ্যে মাণিকা গোপিনীর নিকট অগন্াথদেবের অদ্গুরী প্রাপ্ত হইয়া 
পুক্রষোত্তম উৎসাহিত-চিত্তে কাক্ীদেশে পৌছিলেন। যুদ্ধের প্রথমদিকে কিন্ত 
উৎকলের জয়ের সম্ভাবনা দেখা গেল ন!। পুরুযোত্তম দেবতার করুণাভিক্ষা 
করিলে জগন্নাথদেব পূর্বদদ্ধারে এবং বলরাম পশ্চিমদ্বারে যুদ্ধ করিয়া ভক্তের 
মনক্কাসনা পুর্ণ করিলেন । 
Ns 


© 
ধৰাংল| আখ্যায়িকা-কাব্য ২৬৯ 
এদিকে কাঞ্ধীরাজ গণেশদেবের পূজা করিয়! শুনিতে পাইলেন__ 
রে দুরাস্ম। ! কি কারণে দেব নারায়ণে ! 
নিন্দিলে শরীক্ষেত্রে গিয়ে গৰ্বিত বচনে ? 
না জান না জান দুষ্ট, ভেদদজ্ঞানিখল । 
5:১1 


চাল বসির! বারে মিন্দিলে দর্বতি 
সে চণ্ডাল হবে, তব পদ্মাবতী পতি ॥ _-৫১৮১ পৃঃ) 
কাক্ষীরাজ মন্ত্রীকে দিয়া পল্মাবতীকে পুকুযোত্তমের নিকট পাঠাইয়া দিলেন। 
উৎকলের মস্ত্রিগণের উপর পদ্মাবতীর রক্ষণাবেক্ষণ এবং চণ্ডালের সহিত বিবাহ: 
দিবার ভার অপিত হইল। তাহারা করার ভাগ্যের কথা ভাবির ছাখিত- 
'অন্তঃকরণে চিন্তা করিতে লাগিলেন । 
একদিন কৌশল করিয়! মন্ত্রী রাজার দৃষ্টি পথে ১ করিলে 
রাজ। পদ্মাবতীকে দেখিয়া মুগ্ধ হইলেন এবং তাহার হৃদয়ে প্রেমের উন্মেষ 
হুইল। কিন্ত তিনি পরে কন্যাকে আর দেখিতেও পাইলেন না বা সংবাদও 
পাইলেন না। রাজা ভাবিতে লাগিলেন-_। 
কে এ নারী মনোহারী কিছুই বুঝিতে নারি 
+ অকম্মাৎ এ কি বিসংবাদ 
ক্লেবর নহরিত, প্রেম-ৰীজ অন্কুরিত 
২... পুলক পলকে পরিচয় । 
এতদিনে মনোভব, করিল কি পরাভব 
বীর বৃত্তি আমার হৃদয় ? -__( ১৮৩ পৃঃ) 
কোন প্রকারে কনতা সন্ধে কিছুই জানিতে না পাৰি হার অবস্থা 
শুনি ক্ষুব্ধ নরপতি, ছিন দিন স্নান অতি, 
চিত্তপটে চিত্রচারুরূপ । _( ১৮৩ পৃঃ) 


পল্মাবতী যথাক্রমে, নিরখি পুরুষোতমে, 
বিরহে বিধুরা অতিশয় । (১৮০ পৃঃ) 
পর বৎসর রাজা জগন্নাখদেবের জন পরিন্কার করিবার কালে মস্বিগণ 


লগ 


© 


২৭ বাংলা আখ্যায়িকা-কাব্য* 
উপযুক্ত সময় বুঝিয়া পদ্মাবতীকে রাজকরে সমর্পণ করিলে উভয়েই আনন্দিত 
হইলেন । 

কবি রাজা পুরুষোত্তমের চরিত্রে শৌধ্যবীর্য্ের সহিত বিনয়, নম্রতা, দেব- 
ভক্তি ও প্রণয় মিলাইয়া অপূর্কা শ্রমপ্ডিত করিয়াছেন। তিনি নানা বিপদের 
সম্মুখীন হইয়াছেন কিন্তু দেবতার কুপালাভ করিয়া সকল ক্ষেত্রেই রক্ষা 
পাইয়াছেন এব; অবশেষে এক অভিনব উপায়ে নারীশ্রেষ্ঠা পদ্মাবতীকে লাভ 
করিয়া সফলকাম হইয়াছেন । 

পদ্মাবতীর চরিত্রের আমরা! স্বল্প পরিচয় পাই । তিনি রূপে-গুণে 


লাবণ্য ফুলের ভালা ॥ __-(১৬* পৃঃ) 

কাহিনীর প্রথমভাগে আমর! শুনিতে পাই তিনি পিতার সহিত উৎ্কলদেশে 
গিয়াছিলেন এবং কাক্ষীরাজ্ঞ পুরুষোত্তমকে বিদ্রপ করিয়া প্রত্যাবর্ভনের সময় 
তাহাকে সঙ্গে লইয়! দেশে ফিরিয়াছিলেন। তারপর চলিল তাহার ভাগ্য লইয়া 
প্রতিজ্ঞা ও যুদ্ধ । পন্মাবতীর নিজের কোন দোষ বা ক্রটি নাই, তথাপি তাহাকে 
লইয়! অশান্তির ঝটিকা! প্রবাহিত হইল। কত লোক প্রাণ হারাইল, রাজ্যের 
কত ক্ষতি হইল। অবশেষে গণপাত-দেবের আদেশে কাক্কীরাজ তাহাকে 
পুক্ুযোত্তমের নিকট পাঠাইলে 97598015751 
তিনি উৎ্কলদেশে যাইতেছেন । 

এ পর্য্যন্ত পদ্মাবতীর মনোভাবের আমরা কোন পেরি পাই নাই। 
কিন্তু বন্দিনী অবস্থায় একদিন পুরুষো ত্রমকে দেওরিয়! তীহাঁর হৃদয়ে প্রেমের 
সঞ্চার হইল। তিনি কাদিয়া দিন কাটাইতে লাগিলেন এবং ভাবিতে 
লাগিলেন__ 4 
কি কারণ গজপতি, : ' বিসুখ আমার প্রতি, 


se এ পিতা সহ জাতি দন্দ, / : আমার কপাল মন্দ 





ভি 


বাংল! আখ্যায়িকা-কাব্য ২৭১ 


মন্তিগণ-কর্তৃক রাজহস্তে সমপিত হইলে পদ্মাবতী উৎফুল্প-হৃদয়ে পুরুষোত্তমের 
চরণে প্রণিপাত করিয়া হৃদয়ের শ্রদ্ধা-অর্থ্য নিবেদন করিলেন। পিতৃ-বৈরীর 
প্রতি কোন বিদ্বেষভাব তাহার হৃদয়ে স্থান পাক্স নাই। তিনি সরলা ও প্রেমমন়ী, 
প্রণয়ীকে লাভ করিয়া জীবনকে সার্থক মনে করিয়াছেন। 
মাণিক! গোপিনীর কাহিনীটি মূল আখ্যানভাগকে অনেকখানি সমৃদ্ধ ও 
রসপুষ্ট করিয়াছে । একদিন সে দধিদৃপ্ধ বিক্রয় করিতে গিয়! পথে শুল্র অশ্বে 
আরোহী শুল্রবর্ণের এক ব্যক্তি এবং ক্র্চ অশ্বে আরোহী রুষ বর্ণের এক ব্যক্তিকে 
দেখিতে পাইল । সে তাহাদের দেখিয়া মুগ্ধ হইয়া গেল এবং তাহাদের পরিচয় 
জানিতে ব্যগ্র হইল ও তাহাদের দখিদুদ্ধ খাইতে দিল। তাহারা যাইবার 
কালে গোপিনীকে অুরী দিয়া পুরুষোত্তমের নিকট হইতে এ নী 
* বিনিময়ে মূল্য লইতে কহিলেন । উভয়ে কৌশলে নিজেদের পরিচয় দিয়া 
চলিয়া গেলে গোপিনীর অবস্থ। «ক 
যদবধি হেরিল সে পুক্রুষ রতনে । 
সকলেই তুচ্ছ বোধ হয় তার মনে ॥ -_( ১৬৯ পৃঃ) 
পুক্ষযোততম অঙ্গুরী পাইয়া দেবতার আশীর্বাদ ও অনুগ্রহের নিদর্শন হৃদয়ঙ্গম 
করিলেন: তিনি মাপিকাকে পুরস্কার দিলেন _ 
ও... খতদূর বেঢ়ি তুমি করিবে গমন । 
৪ ততদূর ভূমি আমি করিব অর্পণ ॥ (১% পৃঃ) 
এই ক্ষুদ্র আখ্যান-অংশটি মূল আখ্যানের সহিত অতি ্বন্দরভাবে সংশ্লিষ্ট হইয়া 
গিশ্নাছে এবং কাব্যের রসসমৃবদ্ধি ঘটাইয়াছে। ¢ 
নানাবিধ প্রাক্কৃতিক-শোভার বর্ণনায়ও কাব্যটির শ্রীবৃদ্ধি হইয়াছে ; যেমন, 
সমুদ্রের বর্ণনা চু 
গরজ, গরজ, সিন্ধু! গরজ গভীর । 
+ কোনু কালে স্থির নহে তোমার শরীর ॥ 
চিরকাল একভাব আঁর একতান । 
তুমি মাত্র অনন্তশক্তির অভিজ্ঞান ॥ (১৫৮ পৃঃ) 
কাব্যের প্রথমে কপিলেন্দ্দেবের পূর্বব-পুরুষের পরিচয্ন দিয়া, দেশের পরিচয় 
দিয়া, দেব-দেবীর প্রতিষ্ঠার ইতিহাস দিয়া কবি পটভূমিক! স্ুষ্টি করিয়াছেন । 
কিন্ত বর্ণনাবাহল্যে স্থানে স্থানে কাব্যরস ক্ষু্ হইয়াছে। 
ঞ 


© 


২৭২ বাংলা আখ্যাক্ষিকা-কাঁব্য 


কাব্যটি পয়ার, ত্রিপদ্দী প্রভৃতি ছন্দে রচিত। ইহাতে সাতটি সর্গ আছে। 

কাব্যে নানাবিধ অলৌকিক ঘটনার সমাবেশ করার জন্য কাব্যের 
এ্রতিহাসিক মূল্য অনেকখানি ব্যাহত হইয়াছে । নায়ক পুরুষোত্তবমের শিশুকাল 
হইতে দেব-অনুগ্রহ লাভ দ্বার! ব্যক্তিত্বের স্ফুরণ অনেকখানি ক্ষুণ্ণ হইয়াছে । 
তিনি ভক্ত, বীর, তেজন্বী ও সক্কল্পনিষ্ঠ তথাপি যেন দেবতার আকস্মিক আনা- 
গোনায় অনেকটা! নিমপ্রভ । দেশের ইতিহাস ইহাতে যতখানি ব্যক্ত হইয়াছে 
কাব্যরস ততখানি 'জমিয়া উঠিতে পারে নাই । ইহার ভিতরেও কাহিনীতে 
গতির অংশ কম থাকাতে কাব্যের গতি ব্যাহত হইয়াছে। দেশের প্রাচীন 
ইতিহাসকে পুনরুদ্ধার করাই এই কাব্যের ভিতর প্রধান স্থান অধিকার 
করিয়াছে। কবিস্বের স্ফুরণ কোথাও দৃষ্ট হয় না। 


© 


পঞ্চম পৰ্রিচ্ছেল্ছ 
আদিরসাস্সক বা প্রণয়মূলক আযাখ্যারিকা-কাব্য 


১৮৫* খ্রীষ্টাব্দ হইতে ১৯৭৯ খ্রীষ্টাব্দের মধ্যে রচিত আদিরসাত্মক বা 
প্ৰণয়মূলক আখ্যায়িকা-কাব্যগুলিকে সাধারণতঃ চারিটি শ্রেণীতে বিভক্ত করা 
চলে। যেমন (১) নিছক 'প্রণয়মূলক কাহিনী, (২) উদ্দেশ্যমূলক কাহিনী, 
(৩) রূপকথার অলৌকিক ঘটনাবলী বিজড়িত কাহিনী, (৪) মুসলমানী 
সাহিত্যের ভাব অবলঙ্গনে রচিত কাহিনী । 4 

প্রথম বিভাগের মধ্যে আমরা মধুস্থদন দাস ও কালীকর্ুষ্ণ দাস রচিত 
“কামিনীকুমার’ (১৮৫০), কালীকুমার মুখোপাধ্যায় রচিত “অবল প্রবল!” (১৮৫৬), 
কালীকুমার বন্দ্যোপাধ্যায় রচিত ‘জীবন যামিনী’ ( ১৮৫৪) আশুতোষ 
মুখোপাধ্যায় রচিত ‘প্রমোদকামিনী-কাব্য' ( ১৮৭১ ), যাদবেন্দর বন্দ্যোপাধ্যায় 
রচিত ‘জদ্বালিনী' ( ১৮৭১ ), ঈশ্বরচন্জ চট্টোপাধ্যায় রচিত 'মোহিনী-মোহন 

কাব্য’ (১৮৭৫ ) এবং গোবিন্দ চৌধুরী রচিত ‘কল্পনা কামিনী’ (১৮৭৭ ) 
রী = 

একমাত্র ‘মোহিনী-মোহন' কাব্যটি ছাড়া অন্য সকল কাব্যের নায়ক- 
নায়িকাগণ রাজ্জপুত্রও রাজকন্ত| কিংবা সদাগরপুত্র ও সদাগরকল্তা।। ইহারা 
সাধারণ সমাজ হইতে দূরে অবস্থিত এবং, সাধারণের অপরিচিত। কবির 
কল্পনা সেখানে মুক্তপক্ষে উ্ভীয়মান হইয়া নানা বর্ণচ্ছটা ও শব্দ-বঙ্কারে 
সৌন্দধ্যের ইন্দ্রজাল স্থষ্টি করিবার স্থষোগ পায়। এইজন্য রোমান্টিক কাব্যের 
চরিত্র হিসাবে নায়ক-নায়িকা নির্বাচনকে দোষহীন বলা চলে । কবিগণ এই 
নাস্সক-নাস্ষিকাকে কেন্দ্র করিয়া অনেকভাবে ও অনেকন্ষপে সৌন্দধ্য স্থষ্ট 
করিবার চেষ্টা! করিয়াছেন । কিন্তু অস্থভূতির স্পর্শ এবং আবেগের সপ 
না থাকাতে কাব্যগুলি সার্থক হইয়া উঠিতে পারে নাই। 

“চরিত্র-স্থষ্টির ব্যাপারেও কাব্যগুলিতে নৈপুণ্য দেখা যায় না। পরি 
ক্ূপগুণের বর্ণনা রহিয়াছে _নানা ঘটনার সমাবেশ আছে_ কিন্ত ঘটনার 
সংঘাতের ভিতর দিয়া চরিত্রগুলির বিভিন্ন দিক্‌ বিকাশ লাভ করে নাই । তাই 


১৮ 


২৭৪. বাংলা আখ্যায়িকা-কাব্য 


এই কাব্যগুলিতে বণিত চরিত্রগুলি নিছক বর্ণনামাত্র হইয়! নির্জীব বা পুতুল 
নর-নারীতে পরিণত হইয়াছে । 

এই কাব্যগুলির মধ্যে কাহিনী-অংশও নানা ক্রটিতে পূর্ণ । ‘প্রথম দর্শনেই 
প্রেম’ কথার ভুরি ছুরি নিদর্শন ইহাদের মধ্যে পাওয়া যায়। কোথাও 
প্রাসাদের ছাদে ভ্রমণরতা নায়িকা ও পথে গমনরত নায়কের সাক্ষাৎ এবং 
পরস্পরের প্রতি আকর্ষণ, কোথাও উদ্যানে ভ্রমণকালে সাক্ষাতের মধ্যে 
উভয়ের প্রণয়াসক্তি, কোন কোন ক্ষেত্রে মালিনী বা গোয়ালিনীর মুখে উভয়ে 
উভয়ের রূপের কথা শুনিয়াই মুগ্ধ ও অনঙ্গ-বাণবিদ্ধ, কৌন কোন কাব্যে 
স্বপ্নে পরস্পর পরস্পরকে দেখিয়া আত্মহীর1। তারপরেই মিলনের জন্য 
ব্যাকুলতা, ক্ষণিকের অদর্শনে অধীরতা, প্রণয়াসক্ত হৃদয়ের কাগুজ্ঞানহীন 
কাধ্যাবলী এবং ধৈর্য্য ও সংযমহীনতা কাঁব্যগুলিকে ্নহীন করিয়াছে । কাব্য- 
গুলি কাহিনীর দিক্‌ দিয়াও যেমন বিশেষত্ববজ্জিত রচনার দিক্‌ দিয়াও সেরূপ 
গতাহগতিকতার ছাচে ঢাল! । নায়ক-নায়িকার রূপ-বর্ণনার ও প্রাকৃতিক 
দৃশ্যের বর্ণনার ভাব, ভাষা, ছন্দ, অলঙ্কার প্রায় সব কাবোই একরূপ। সকত্র 
নায়কের রূপ দেখিয়! প্রতিবাসিনীগণের পতিনিন্দা, মিলন, বিরহ, বিদেশযাত্র।, 
অরণ্যে রাত্রিযাপন এবং পরে সৌভাগালাভ করিয়! কাহিনীর পরিণতি চিত্রিত 
হইয়াছে। ইহাদের মধ্যে কৌতৃহল-উদ্দীপক কিছুই নাই । প্রথম কয়েক 
পৃষ্ঠা পড়িয়াই যেন বলিয়া! দেওয়া যায় কোন্‌ কাহিনীর পরিসমাপ্তি কি ভাবে 
হইবে । রোমান্টিক কাব্যের যে একটি বিশেষ লক্ষণ অপ্রত্যাশিত পরিণতির 
অবতারণা,_তাহার বিশেষ অভাব এই রচনা গুলিতে চোখে পড়ে। ইহাদের 
কাহিনীকে পরিচালিত করিতেছে আকস্মিকতা (9০০।3০০$)__কাহিনীর 
নিজস্ব কোন গতি নাই। সেইজন্য. কাব্যগুলি সাধারণতঃ নীরস ও 
কৌতূহলবন্দিত । 

রসের দিক্‌ দিয়! বিচার করিলে বলা যায়, প্রায় সকই কাব্যেই আদিরসের 
অত্যন্ত আতিশয্য । কোন কোন কাব্যে অপরাপর রস স্থপ্টির চেষ্টাও দেখা 
যায়। কিন্ত যে নিপুণ তুলিকার স্পর্শে অপরাপর রসের সহিত সমত! রক্ষা 
করিলে কাব্য সার্থক হইয়া উঠে সেই নিপুণতার অভাবে প্রায় সকল কাব্যই 
অন্লীলতাদোষে দুষ্ট হইয়াছে। 

“মোহিনী-মোহন' কাব্যটি এগুলি হইতে শ্বতঙ্থ। ইহার নায়ক-নায়িকা 


© 


ংলা আখ্যাগ্সিকা-কাব্য ২৭৫ 


সাধারণ গৃহস্থ ঘরের নর-নারী। তাহারা প্রথম হইতেই বিবাহিত। কিন্ত 
গোল বাধাইল বাহিরের ব্যক্তি আসিয়৷। কাহিনীর দিক্‌ দিয়া, চরিত্রহ্থটটির 
দিক্‌ দিয় এবং রচনার'দিক্‌ দিয়া বিচার করিলে বল! যায় যে ইহাতে আধুনিক 
যুগের পুর্ধবীভাস লক্ষিত হয়। ভাব, ভাষা, ছন্দ সব দিক্‌ দিয়াই ইহ! 
নবীনপস্থী__পুরাতন গতাহুগতিকভার বন্ধন হইতে মুক্ত। ইহার বিস্তৃতর 
আলোচনা পরে দেওয়া হইল । 

উদ্দেশ্ত-মূলক প্রণয়-কাহিনীগুলিকে ছুই ভাগে ভাগ. কর! যায়_ 
(ক) কালিকাদেবীর মাহাস্ম্য প্রচার উদ্দেশ্যে রচিত, (খ) নীতি-মূলক।। পূর্ব্যুগের 
সাহিত্যের দেব-দেবীর প্রাধান্য যখন প্রশমিত হইল এবং নর-নারীকে আশ্রয় 
করিয়া! সাহিত্য রচিত হইতে লাগিল সেই সময় দেখা গেল কালিকাদেবীর 
স্তব-স্ততি-পূজ! সব কাব্যেই অল্পবিস্তর স্থান পাইয়াছে, ভারতচজ্দ্রের বিদ্যা 
স্থন্দরের প্রভাবে হয়তো কালিকাদেবী সকল কাবো পূজিত হইয়াছেন । তিনি 
আপদে-বিপদে নায়ক-নাক্সিকীগণকে সাহায্য করিয়াছেন, অপুতরক রাঙ্গা- 
রাণীকে পুত্র বা কনা! দান করিয়াছেন, কখনও স্প্রে আদেশ জানাইয়াছেন, 
কখনও দৈববাণী দ্বারা অভয় প্রদান করিয়াছেন । সে যুগের কাহিনী-কাব্য- 
গুলির মধ্যে এইভাবে কালিকাদেবীর পুজা ও তাহার নিকট হইতে অস্থগ্রহলাভ 
কর! খুব একট! লক্ষণীয় ব্যাপার নয়। কিন্ত দেবীর মাহাত্ম্য প্রচার উদ্দেশ্বে 
যে-সকল প্রপস্নমূলক কাহিনী রচিত হইয়াছিল তাহাদের মধ্যে কালিকাদেবী 
একটি প্রধান স্থান অধিকার করিয়া কাহিনীভাগকে আচ্ছন্ন করিয়াছেন। 
এইরূপ দুইটি কাব্য আমর! পাই-_চস্দ্রকান্ত শিকদার রচিত ‘পতিত পার্বতী? 
( ১৮৯* ) ও রপিকচন্দ্র রায় রচিত ‘জীবনতারা! (১৮৬৯ )। 

পৌরাণিক কাহিনীর অন্করণ ইহাদের মধ্যে নাই বা মঙ্গলকাব্যের স্যায় 
বিভিন্ন দেব-দেবীর প্রাধান্য লাভের নিমিত্ত বিরোধের ইতিহাসও ইহাতে স্থান 
পায় নাই । কোন জটিলতর তত্ব ব্যাখ্যাও ইহাতে লিপিবদ্ধ হয় নাই । তবে 
দেবীর মাহাস্ম্য প্রচারের উদ্দেশ্যে নায়ক-নায়িকাকে দেবীর হাতের ক্রীড়নকরূপে 
তৈয়ারী কর! হুইয়াছে। তাহাদের সমস্ত কর্শ্মের পশ্চাতে তাহার ইচ্ছাশক্তি 
কাজ করিতেছে, এবং সেইজন্য নায়ক-নায়িকাগণের স্থখ-তুঃখ, বেদনা-অন্গভূতি, 
ব্যক্তিত্বের স্কুরণ ও চরিত্রের বিকাশ__সবই ব্যাহত হইয়া পড়িয়াছে। এ-সকল 
কাব্যের মধ্যে দেবীও মৃদ্িমতী হইয়া উঠেন নাই । সর্বত্রই প্রায় তিনি 


© 


২৭৬ বাংলা আখ্যাস্সিক1-কাব্য 


“ অলক্ষ্যে থাকিয়! নায়ক-নাস্মিকাগণের উপর অনুগ্রহ বর্ষণ করিয়াছেন এবং 
স্বপ্পে আদেশ জানাইস্সাছেন। “জীবনতারা' কাব্যটি প্রথম অংশে অত্যন্ত 
সরস স্থন্দর একটি প্রণয়-কাহিনী বিবৃত করিয়া শেষাংশে দেবীমাহাত্ম্য প্রচার 
করিতে গিয়। সমস্থ সৌন্দর্য্য ও যাধুধ্য হারাইয়াছে। এই-সকল কাহিনীর 
ভিতর উদ্দেশ্যটাই বড় হইয়া উঠিয়া কাহিনীকেও হেমন নীরস করিয়াছে 
চরিত্রগুলিকেও তেমনি প্রাণহীন করিয়াছে। ভাব-ভাষাও প্রায় গতাহু- 
গতিকতার পথেই চলিয়াছে। 

নীতিমূলক কাহিনী-কাব্যগুলির মধ্যে এ সময়ে রচিত পঞ্চানন 
বন্দ্যোপাধ্যায়ের “প্রেম নাটক’ (১৮৮৫ ), আশুতোষ বিশ্বাস রচিত 'বীরজয়- 
উপাখ্যান” (১৮৬৯) এবং বীরেশ্বর বন্দ্যোপাধ্যায় রচিত 'সতিসত্রম-কাব্া” 
(৫১৮৭৬) পাই। ইহাদের রচনার পশ্চাতে কোন না কোন নৈতিক আদর্শ 
বর্তমান এবং সেই আদর্শের প্রতি লক্ষ্য রাখিয়া কৰিগণ কাহিনীভাগকে 
নিয়ন্ত্রিত করিয়াছেন। কোনটিতে অবৈধ প্রণয়ের নিমিত্ত পশ্চাত্বাপ বর্ণন! 
কৰিয়! সকলকে সাবধান করিয়া দেওয়া হুইয়াছে, কোনটিতে সতীস্বের মাহাত্যা 
প্রচারিত হইয়াছে, আবার কোনটিতে সংসারের অসারত্ব দেখাইয়া! বৈরাগ্যের 
মাঝে শ্রেয়: পথের ইঙ্গিত রহিয়াছে । ইহা ছার! কবিগণের উদ্দেশ্য হয়তো 
শিদ্ধ হইয়াছে কিন্ত কাবা একেবারে বার্থ হইয়! গিয়াছে । প্রথমতঃ আদর্শকে 
শ্রেষ্ঠ করিতে গিয়। চরিত্রগুলির মানবোচিত বিকাশ ব্যাহত হইয়াছে। 
দ্বিতীয়তঃ, কাহিনী-অংশের মধ্যে সামঞ্রস্য বা সমতা রক্ষিত হয় নাই । তৃতীয়তঃ, 
অনেক ঘটনার পশ্চাতে কাধ্য-কারণ-সন্বন্ধের প্রতি দৃষ্টি ন! দেওয়াতে ঘটনা গুলি 
অবাস্তব ও অস্বাভাবিক হইয়! পড়িয়াছে। ইহাদের ভিতর ‘প্রেম নাটক’ ও 
“সতীসত্তম-কাব্য’-এর নায়ক-নায়িকা রাজপ্রাপাদের আবেষ্টনী হইতে মুক্ত 
সাধারণ ঘরের নর-নারী। কিন্তু ইহাদের কাঁধ্যকলাপ এবং আবেষ্টনীর সহিত 
সাধারণ লোকের পরিচয় নাই । তথাপি সাধারণ মাহুষ কাব্যে স্থান পাঁওয়াতে 
ইহার মধ্যে পরবর্তী যুগের কাব্যধারা স্থচিত হইয়াছে । অনেক দোষক্রটি 
থাক! সনে ইহাদের ভিতর অনেক ক্ষেত্রে আধুনিক ভাবধানার পূর্বাভাস 
পাওয়া যায়। সাধারণ মানব-জীবনের দন্দ-সমস্কা-জটিলত| ইহাদের স্থানে 
স্থানে আত্মপ্রকাশ করিয়াছে । “বীরজ্য়-উপাধ্যান"টি রাজপুত্র ও রাজকন্যার 
কাহিনী হইলেও নায়কের বিভিন্ন স্থানে জযণের মধ্য দিয়া কবি নানাবিধ 


ক্র 


© 


বাংল! আখ্যায়িকা-কাব্য ২৭৭ 


ব্যক্তির ও গোষ্ঠীর বর্ণনা ছারা মাহুষের নানাবিধ সমস্যার অবতারণা 
করিয়াছেন। ইহা! ছার! কাব্যটি অন্ান্ত কাব্য হইতে অনেকখানি স্বাতন্ত্য 
লাভ করিয়াছে। বর্ণনায় বা ভাষায়ও ইহার! পূর্ববর্তী রীতি ত্যাগ করিয়াছে 
=_নবযুগের একটা পূর্ববাভাস ইহাদের মধ্যে অস্পষ্টভাবে প্রতীয়মান হয়। 

এ যুগেও যে-সকল কাব্যের ভিতর রূপকথার অলৌকিক ঘটনাবলী 
সন্নিবেশিত হুইয়। প্রণয়-কাহিনীগুলিকে এক কল্পনার রাজ্যের বিষয় করিস! 
তুলিয়াছে তাহাদের ভিতর কালিদাস সরকার রচিত “প্রেমোললাস* ( ১৮৫৫ ), 
বনওয়ারীলাল রায় রচিত ‘যোজন-গন্ধা” (১৮৫৫), তারাশঙ্কর মৈত্রের 
“কমলদত্তাহরণ' ( ১১৬৩-১৮৬১) নামক কাবাগুলি পাই। ইহাদের নায়ক- 
নায়িকাগণ রাজপুত্র ও রাজকন্যা এবং বিযয়বন্ত তাহাদের প্রণয়-কাছিনী ; 
পরস্পরের প্রতি আকর্ষণ এবং তাহার নিমিত্ত নানাপ্রকার ছুঃখকষ্ট সহ কর। 
এবং অবশেষে হতাশ! ব| নিরাশ! কাহিনীর বণিত বিষয়। কিন্তু দেবতা, 
গন্ধৰ্ব, রাক্ষস-খোক্‌্কস, তৃত-প্রেত, পরী ও নিশাচরগণ ইহাদের ভিতর স্থান 
করিয়া লইয়াছে এবং কাহিনী-অংশ তাহাদেরই অনুগ্রহ বা নিগ্রহের দ্বারা 
চালিত হুইয়াছে। তাহাদের আকস্মিক আবির্ভাব ও তিরোভাব এবং 
ঘটনার অপ্রত্যাশিতরূপে পরিসমাপ্তি কাব্যকে অনেকখানি কৌতৃহলজনক 
করিয়াছে। নায়ক-নায়িকার বিরহের বেদনা এবং মিলনের আনন্দ বর্ণনা 
ব্যতীত কাব্যের অন্য সকল স্থান এই-সকল অপাধিব সততায় পূর্ণ এবং তাহাদের 
আনাগোনা, বাগ-বিছ্েষ-হিংসা, দর়া-দাক্ষিণ্য-অন্কম্পাক্স কাহিনী নিয়স্বিত। 
ইহাদের ঠিক রূপকথা বলা চলে না। ইহার! রূপকথার প্রভাবযুক্ত প্রণয়মূলক 
কাহিনী-কাব্য। ইহাদের কোনটির ভাব, ভাষা, ছন্দ ইত্যাদি প্রাচীন রীতির, 
কোন কোনটায় স্থানে স্থানে নৃতনত্ব আনিবার চেষ্টা রহিয়াছে । 

এই সময়ে কিছু-সংখ্যক মুসলমানী কাহিনীর ভাব অবলদ্বন করিয়! বাংলা- 
ভাষায় কাব্য রচিত হয়। তাহাদের মধ্যে ছারকানাথ কুণ্ডুর ‘গোলবে 
সেমুয়ার’ (১৮৫৯ ) ও মহেশচন্দর মিত্রের ‘লয়ল! মজঙ্ন’ ( ১৮৫৩ ) পাওয়া! যায়। 
ইহাদের মধ্যেও র্ূপকথাস্থলভ অলৌকিক ঘটনাবলী, জিন-পরী, রাক্ষস- 
খোক্কধ, ব্যাত্ব-হস্ডী প্রভৃতি স্থান পাইস্সাছে কিন্ত কাহিনী-অংশ কোথাও 
সমতা হারায় নাই । তাই ঘটনাগুলি অলৌকিক হইয়াও অভিনব রস স্বষ্টি 
করিতে সমর্থ হুইয়াছে। ইহাদের নায়কগণ রাজপুত্র, নাস্সিকাগণ কেহ 


© 
২৭৮ বাংলা আখ্যায়িকা-কাব্য 


পরীরাজকন্যা, কেহ রাজকন্যা । তাহাদের প্রণয়-কাহিনীর মধ্যে সহজ প্রাণের 
অদম্য আবেগ ও ভাবোচ্ছাস রূপায়িত হইয়া কাব্যগুলিকে প্রাণরসে পূর্ণ 
করিয়াছে। চরিত্রগুলিও এই অনুভূতির স্পর্শে জীবস্ত হইয়া উঠিয়াছে। 
ইহাদের মধ্যে কোথাও জড়তা নাই, কোন নীতিবাদের অঙ্মশাসন নাই এবং 
আদিরসের বাহুল্য নাই। মানব-প্রাণের আবেগ-বন্যা আনিস! ইহারা 
প্রাণহীন আদি-রসাত্মক কাহিনীকাবাগুলির ভিতর একট! নৃতন আলোড়ন 
স্থ্টি করে। মানবের প্রতি মর্ধ্যাদাবোধে এবং মানব-মনের সহজ হ্থন্দর 
প্রকাশ দ্বারা ইহার! রোমান্টিক অনুভূতি আনিতে সমর্থ হইয়াছে এবং সে যুগে 
ইহার! যথেষ্ট সমাদর লাভ করিয়াছিল । 
এক কথায় এই আদিরসাত্মক বা প্রণয়মূলক কাব্যগুলিকে সক্িযুগের 
রচনা বলিয়া ধর! যায়। পুরাতনের ছকবীাধ| পথ অবলঙ্গন করিয়া কিছু- 
সংখ্যক কাব্য সাহিত্যা-গগনে আধার ঘনাইয়। আনিক্সাছিল_-অপরদিকে 
কিছু-সংখ্যক কাব্যের ভিতর নৃতনের স্বর ধ্বনিত হুইয়! নব প্রভাতের স্থচনা 
করিয়াছিল । কাব্য-জগতে ভারতচন্দ্রের তিরোধান ও রবীন্দ্রনাথের আবির্ভাবের 
মধ্যবর্তী কালের অথণ্ড প্রবাহকে ইহারাই খানিকট! গতিশীল করিয়া 
রাখিয়াছিল। 
কামিনীকুমার-__“কামিনীকুমার কাব্যটি দুইজন কবি কর্তৃক রচিত। 
গ্রন্থের শেষে ভণিতায় আছে_ 
কালিকার দাস দ্বিজ বৈগ্যনাথ দীন । 
শ্রীমধস্থদন ক্ষ্ণদাস দীনহীন । 
দুই নামে এক নাম কালীকুষঃ দাস । 
বিরচিয়! নবকাব্য করিল প্রকাশ ॥ 
শ্রদ্ধেয় শ্রীস্থকুমার সেন মহাশয়ের বাংল! সাহিত্যের ইতিহাস গ্রন্থে ইহার 
মুজ্রণের সময় ১৮৫* খ্রীঃ দৃষ্ট হয়। কিন্ত বঙ্গীয় সাহিত্য পরিষদের পাঠাগারে 
রক্ষিত পুস্তকের মুদ্রণ সময় ১৮:৪ । ইহ! ছার! মনে হয়, কাব্যটি একাধিক- 
বার মুদ্রিত হইয়াছিল এবং জনপ্রিয় হইয়াছিল। পরেও কাব্যটির বহু 
সংস্করণ হইয়াছিল। 
কাব্যটি গঞ্যে-পদ্ধে রচিত। উনবিংশ শতাব্দীর কিছু-সংখ্যক কাব্যে এই 
ব্বীতির অুবর্তন দৃষ্ট হয়। 


© 


বাংল! আখ্যায়িকা-কাব্য ২৭2 
আদিরসাত্মক কাব্যগুলি দেব-দেবীর কবলমুক্ত হইলেও ধর্শ্মভীরু বাঙ্গালী 
তখনও দেবতাকে একেবারে বিশ্বত হইতে পারে নাই । তাই বিভিন্ন দেব- 
দেবীর বন্দনা ও অনুগ্রহ প্রার্থনা করিয়া প্রান প্রতিটি কাব্যের সুচনা দেখা 
যায়। ‘কামিনীকুমার’ কাব্যটিতেও গ্রন্থার্ভে গণেশ-বন্দনা, স্বর্ধ্য-বন্দনা, বিষ্ণু 
বন্দন| ও শ্যামা-বন্দনা স্থান লাভ করিয়াছে । কাব্যটির পশ্চাতে আবার একটি 
অলৌকিক ঘটনার সমাবেশ করিয়া মধ্যাদা বাড়াইবার চেষ্টাও রহিয়াছে । 
বিক্রমাদিত্যের সভায় একদিন রমণীগণকে লইয়া আলাপ-আলোচনা 
চলিবার কালে মহারাজ মৌনবতী ও ভাহমতীর প্রশংসা করেন। কালিদাস 
সেই সময় “কামিনীকুমারে'র কাহিনী কহিয়|। রমণীর বুদ্ধি ও মাধুষ্যের 
নিদর্শন দেন। 
চিত্রাঙ্গদ গন্ধর্ধ্র পত্নী তারাবতী রাত্রে ভ্রমণকালে উদ্যানে এক দম্পতীকে 
দেখিয়া! মুগ্ধ হয় এবং সথীন্ধার! তাহাদের নিজ্রাভিভূত করিয়| পুরুষটিকে 
লইয়া! আসে। তাহার সহিত কখোপকখন হুইতেছে এমন সময় গন্ধ 
গৃহে ফিরিয়া অপরিচিত মানুষের সহিত আলাপে রত দেখিয়! প্থীকে প্রহার 
করিতে থাকে । ওঁ পথে ছুর্ধাসা মুনি যাইবার কালে স্ত্রীলোকের উপর 
অত্যাচার দেখিয়া উভয়কেই মন্ঠ্ে জন্মগ্রহণ করিবার শাপ দিলেন ।_ 
অভিশাপ দিহু দু মর্তালোকে যাবে । 
আপন নারীর ঠাঞি নানা শান্তি পাবে ॥ (৯ পৃঃ) 
তখনি”. 
যুগল নক্ষত্র যেন খসিয়। পড়িল । _(? পৃঃ) 
চিত্রাঙ্গদ গন্ধর্ধ মেদিনীপুরের কীঘ্রিচজ্জর সওদাগরের গৃহে কুমার নাম লইয়া 
এবং তারাবতী ও স্থানেই প্রীনাথ সওদাগরের গৃহে কামিনী নাম লইয়া 
জন্মগ্রহণ করিল। 
ভারতচন্দ্ের অন্থকরণে রচিত হইলেও কাঁব্যটিতে একটি নিজস্ব রীতি 
রহিয়াছে ॥ প্রশয়-কাহিনীর মধ্যে বেশ একটু নৃতনত্ব দৃষ্ট হয়। নায়ক- 
নাগ্সিকা প্রথম পরিচয়েই একেবারে প্রেম-বিহ্বল হুইয়া পড়ে নাই বরং 
বিরোধিতাই করিয়াছে । 
কামিনীর দাসী এক ব্যাধের নিকট হিরামন্‌ পক্ষীর মূল্য নির্ধারণ করিবার 
কালে কুমার সে স্থানে উপস্থিত হইয়! লক্ষ মুদ্রায় তাহা ক্রয় করে। 


২৮০ বাংলা আখ্যায়িকা-কাব্য 


দাসীর নিকট এ সংবাদ শ্রবণ করিয়া কামিনী ব্যন্ধচ্ছলে দাসীকে দিয়! বলিয়। 
পাঠাইল__ 
উপযুক্ত বটে, বুদ্ধি আছে ঘটে, 
তামাকু সাজিতে দিব। 
যদি হয় সঙ্গ, কত হবে রঙ্গ, 
বসে তামাসা দেখিব ॥ _0১৭ পৃঃ) 
সওদাগরপুত্ের মেজাজও কম নয়। সে বলিয়! পাঠাইল__ 
যদি তারে পাই, তবে ত শিখাই 
কি বলিব মুখে সার । 
উঠতে দশ যুত, বনতে দশ যুত 
এই প্রতিজ্ঞা আমার ॥ _-€১৭ পৃঃ) 
নায়ক নারিকার' রূপ বিকরুদ্ধাচরণের মধ্যে প্রেমের গতিপথ কৌতুহল- 
উদ্দীপক ও জটিলতর হুইয়া উঠিয়াছে। 
ক্রোধের বশবর্তী হইয়া কুমার কামিনীকে বিবাহ করিতে মনস্থ করিয়া 
হাটুদত্তের শরণাপন্ন হইল এবং তাহারই মধ্যস্থতায় উভয়ের বিবাহ হুইয়া 
গেল । নববধূ মিলনের আনন্দে উৎফ্ষুল না হইয়! প্রহারের ভয়ে কীদিয়া 
আকুল । এই চিত্রটি সে যুগের বাস্তবাহ্থগ। কারণ, তখনকার দিনে কন্যা- 
গণের বালিকা-বয়সেই বিবাহ হইত এবং প্রহারের ভয় দেখাইলে তাহারা ক্রন্দন 
করিতে দ্বিধা করিত না। 
অপর একটি লক্ষ্য করিবার বিষয়, দাসীগণ তুক্তাক্‌ করিলে সওদাগর- 
পুত্র তাহাদের প্রতি আক্ব্ট হইতেছে_ তাহাদের শাসন ও উপদেশ মানিতেছে 
-_কিন্ধ কামিনীকে প্রহারের প্রতিজ্ঞা ভুলিতেছে না৷ বা তাহাকে দেখিয়া 
মনে কোনরূপ চাঞ্চল্যবোধ করিতেছে না। ইহাতে তাহাকে ঠিক হৃদয়হীন 
বলা চলে না? নিজের প্রতিজ্ঞার প্রতি তাহার নিষ্ঠাই প্রতিপন্ন হয়। 
বাণিজ্যে যাইবার কালেও সে প্রহার করিতে গিয়াছিল এবং বাধ! পাইয়া 
বাণিজ্য হইতে ফিরিয়া প্রতিজ্ঞা পূর্ণ করিবার নিমিত্ত তাহাদের গৃহে বন্ধ 
করিয়! রাখিয়াছিল। বাণিজ্য হইতে ফিরিয়াও নিজ প্রতিজ্ঞার কথা সে 
ভুলে নাই। স্ত্রীর প্রতি তাহার আসক্তি শুধু তখনই দেখা গেল যখন সে 
তাহার বুদ্ধির নিকট নিজ পরাজয়কে উপলব্ধি করিল । অথচ সেই স্ত্রী যখন 


ভি 


বাংলা আখ্যাক্সিকাঁকাব্য ২৮১ 


লক্ষহীরারূপে বা মুসলমানীর ছন্মবেশে তাহার লক্ষ্যপথে পতিত হইল তথন 
তাহার আসক্তির শেষ নাই। এমন কি দিনে এক লক্ষ করিয়া মুত্র দিয়াও 
সে পাটনায় লক্ষহীরার অনুগ্রহ লাভ করিতে যত্রের ত্রুটি করে নাই। 
তারপর কাশ্মীরে গিয়া কামিনী মুসলমানী পরিচ্ছদ ধারণ করিয়া দাসী 
দ্বার! অঙ্গুরী ক্রয় করাইবার ছলে কুমারের মন জয় করিল । কুমার যখন মদন- 
বাণে ব্যাকুল তখন একদিন কামিনী দাসীকে দিয়! বলাইল__ 
হিন্দুশাস্্ ছাড়িয়া কোরাণ পড়ে যদি । 
তবে তার বশ হয়ে রব নিরবধি ॥ __ (১৩৪ পৃঃ) 
কুমার তাহাতেই সম্মত হইল এবং একদিন কল্মাও পড়িল ।__ 
তোব! করদম্‌ তোব! করদম্‌ ইয়া.-মৃহস্মদ রছুলেল! । 
বাতে| মন্ডম বাতো। মন্তম ইয়া মহম্মদ রছুলেল্লা॥ --( ৯৩৭ পৃঃ) 
এইবূপে স্বীর স্বামীকে নানাভাবে ছলনা এবং স্বামীর পরকীক্সা-প্রেমে 
মগ্ন হইবার ঘটনায় একদিকে প্রণয়ের ভিতর যেমন বৈচিত্র্য আসিয়াছে 
অপরদিকে একটা কৌতুকের হিজোল কাব্যটিকে উপভোগ্য করিয়াছে । 
তারপর তাহাকে বিতাড়নের দৃশ্াটিও অত্যন্ত কৌতুককর॥ সোণাদাসী 
মণিলাল সাজিয়| কুমারকে বন্ধন কৰিয়। যখন গালাগালি করিতেছিল কামিনী 
তখন সওদাগর-বেশে তথায় উপস্থিত হইয়া! তাহাকে তয় দেখাইল-_. 
যেছা কাম কিয়! এছনে শুন মোর বাত। 
আপনাহি মারো করে! রাজাকি হাওলাত ॥ 
যে হাতমে চোরি কিয়া! আপন! ঘরকি মাল। 
ছোহি হাত কাটকে রাজ! করে গা বেহাল ॥ _( ১৪১ পৃঃ) 
সওদাগরবেশী কামিনী তাহাকে উদ্ধার করিয়া তামাক সাঁজিবার কশ্মে 


তামাক সাজিয়া মজুত । (১৪৯ পৃঃ) 
মনে হয় এ স্থানের প্রভাবই বন্ধিমচন্দ্রকে সাগরবৌ-কর্তৃক ব্রজেশ্বর দারা 
তামাক সাজাইবার কনা জোগাইয়াছিল। 


এইভাবে নানা কৌতুকের ভিতর দিয়| কামিনী নিজ প্রয়োজন সিদ্ধ 
করিয়া ও প্রতিজ্ঞা পূর্ণ করিয়া দেশে ফিরিল। 


২৮২ বাংলা আখ্যায়িকা-কাব্য 


কামিনীর এই পতি-অন্বেষণে যাত্রা এবং বিবিধ আকারে ও প্রকারে 
তাহার সহিত রঙ্গরস উপভোগ করিবার মধ্যে বেশ একটু রোমান্টিক ভাব 
বর্তমান । প্রথমেই সবীগণের উপদেশক্রমে কামিনীর সওদাগরের বেশধারণ 
এবং সথীগণের সিপাহীর বেশে সন্দিত হওয়া একট! অভিনব ব্যাপার । 
ইহার উপর সেক্সপীয়রের ‘4৪ ০৮. li৮e $৮-এর প্রভাবও অলক্ষ্যে কাজ 
করিয়! থাকিতে পারে। ছদ্মবেশে তিনটি রমণীর জানালায় কাষ্ঠনিমিত সিঁড়ি 
লাগাইয়া গৃহের বাহিরে পদ্দাপ্পণ করিবার মধ্যেও বেশ একটা! ছুঃসাহসিকতার 
পরিচয় পাওয়া যায়। কিন্ত তিনটি রমণীর প্রথম বাহিরে বৃহৎ জগতের মধ্যে 
পদার্পণ মনের ভিতরে যে ভীতি-আশঙ্কা, সংশয়-সক্ষোচ ও ছিধা-ছস্দের 
আলোড়ন আনে, তাহ! কাব্যে স্থান পায় নাই। এখানে উদ্দেহ্াটাই প্রধান 
হইয়। উঠিয়াছে_-তাই তাহারা পথে বাহির হইয়াই নৌকায় আরোহণ 
করিল। সে যুগে কবিগণের মননস্তত্ব-বিস্নেষণের প্রতি দৃষ্টি ছিল না। তাই 
রোমান্স যেখানে দান! বাধিতে পারিত সেখানেও অনেকখানি ফাক থাকার 
দরুণ ফিকে হইয়া! গিয়াছে । পাটনা ও কাশ্মীরে উভয়ের সাক্ষাৎ ও মিলনের 
ব্যাপারে অনেকখানি রোমান্সের অবকাশ ছিল কিন্ত উদ্দীপনা ও অশ্রদ্ভৃতির 
অভাবে তাহা অসম্পূর্ণ ই রহিয়! গিয়াছে । 

গৃহে ফিরিয়া সকলে ছদ্মবেশ ধারণ করিয়া কুমারকে খণশোধের জন্য 
পীড়াপীড়ি করিলে সে যখন কিংকৰ্তব্যবিমূঢ় হইয়া পড়িয়াছিল সেই সময় 
কামিনী প্রভৃতি স্ব স্ব বেশ ধারণ করিয়! প্রকৃত বহস্য প্রকাশ করিলে একদিকে 
যেমন কুমারের মনের মেঘ কাটিয়া যায় অপরদিকে তেমনি নায়ক-নায়িকার 
প্রেমের পরিণতিতে আখ্যানভাগটিও পূর্ণ হইয়। উঠে । 

এই কাব্যে কৰি মাঝে মাঝে হাস্যরসের অবতারণ! করিয়া কাব্যটিকে 
সরস ও সুখপাঠ্য কনিয়! তুলিবার চেষ্টা করিয়াছেন। যদিও স্থানে স্থানে 
গ্রাম্য শব্দের ব্যবহারে তাহাতে রসদুষি ঘটিয়াছে তথাপি এ-সকল স্থান কাব্যে 
রসবৈচিত্র্য আনিতে সমর্থ হইয়াছে। কুমার যখন কিরূপে প্রতিজ্ঞ পূর্ণ করিবে 
এবং কামিনীকে বিবাহ করিবে ভাবিতেছিল সেই সময় তাহার পিতার খুল্পতাত 
হাটুদত্ত আসিয়া! তাহার বিষাদের কারণ জিজ্ঞাস! করিয়া কহিতেছেন__ 

কেন নাতি ভেকো| হয়ে আছ তেকা! প্রায়। 
কোন্‌ বিধি বোবা করে দিল হে তোমায় ॥  _-€১৮ পৃঃ) 


© 


বাংলা আখ্যায়িকা-কাব্য হে 


বাঙ্গালী ঘরের পৌত্র ও প্তামহের কৌতুকোন্জল সম্পর্কটি ইহার মধ্যে 
ফুটিয়া উঠিয়াছে। হাটুদত্ত আবার কামিনীর পিতা! প্রীনাথ সাধুর নিকট 
বিবাহের প্রস্তাব লইয়া গিয়া কহিতেছেন-__ 
কন্যাটি করিয়! দান, বাচাও ধড়েতে প্রাণ, 
হব তব ছুহিতার দাস ॥ -_(২১ পৃঃ) 
ইহাতে এক ন্সেহশীল হাশ্ারসিক পিতামহের চিত্র অন্দর ফুটিয়া উঠিয়াছে এবং 
বাঙালী-সমাজের বিবাহ-রীতিও প্রকাশ পাইয়াছে। যেখানে নায়ক-নায়িকার 
ভিতর প্রেমের আকর্ষণ নাই সেখানে অপরের মাধ্যমে বিবাহ প্রস্তাব উদ্থাপনের 
রীতি বর্তমান । 
কবির হাশ্যরসিকতার আরও নিদর্শন পাঁওয়! যায়, যখন কুমার লক্ষহীরা'র 
নিকট নিজ পরিচয় দিতেছে, 
আমার যে কুলাচাধ্য, বিশ্াশূন্ত ভট্টাচাৰ্য্য 
অস্ত নামেতে পুরোহিত । 
পাজি গোত্র নষ্ট গাঞি, মোর সম কেহ নাই 
ক্রিয়। যত সকলি কুচ্ছিত ॥ -_-(৮৪ পৃঃ): 
আর কামিনী নিজ পরিচয় দিল,_ 
জুতান্ত নগরে ছিল পতির নিবাস। 
ম্র্থানন্দ নাম তার জগতে প্রকাশ ॥ 
পরম পণ্ডিত তিনি ব্যালিক তঙ্কেতে । 
উপদেশ হৈলেন ঝক্মারি মস্ত্েতে ॥ 
বাদরামি কশ্মেতে হন বড়ই তৎপর । 
কন্দবগুণে ধর্শ্ম খায়ে গেল দেশাস্তর ॥ --0৮২-৮৫ পৃঃ) 
এ-সকল বর্ণনা সেকালের নায়ক-নায়িকার ভিতর যে বুদ্ধির ক্রীড়া হইত 
তাহারই পরিচায়ক । 
নায়ক-নাক্সিকীর ভ্রমণের মধ্য দিয়! কাহিনীটির অধিকাংশ প্রকাশিত 
হইয়াছে। কুমারের বাণিজ্য-যাত্রার প্রাক্কালে যে-সকল মঙ্গল-অহষানাদির 
বর্ণনা রহিয়াছে তাহাতে বাডালী-সমাজের রীতি-নীতিরও পরিচয় পাওয়া 
যায়। কুমার শুভ সময় দেখিয়া পূর্্ছদিন যাত্রা ককিয়্াছিল। তারপর 
যাত্রার প্রীকালে-__- 


© 


২৮৪ + বাংল! আখ্যায়িকা-কাব্য 


আনি রস্তা তরুবর, আরোপিল ছারোপর, 
পূর্ণ ঘট রাখিল তথায় । 
আতর শাখা তার পরে, দিল ঘটের উপরে, 
সিন্দুর লেপিয়া দিল তায়॥ (৪২ পৃঃ) 
তারপর কুমার পিতামাতাকে প্রণাম করিয়া যাত্রা করিল এবং সপ্তডিঙ্গ 
ছাড়িবার পুর্বে গঙ্গাপূজা ও সপ্ডিঙা পূজা করিয়া! প্রীহরিকে স্মরণ করিতে 
করিতে নৌকায় আরোহণ করিল । নৌকা! ছাড়িয়া দিল। কুমার কর্ণধারকে 
জিজ্ঞাস! করাতে সে নান। স্থানের বিবরণ দিতে দিতে চলিল । 
শুনি কর্ণধার কয়, শুন শুন মহাশয়, 
তমলুক রহিল পশ্চাতে । 
এই বড় পুণ্যস্থান, বগ্রভীম। অধিষ্ঠান 
শুনি প্রণমিল! যৌড়হাতে ॥ (৪৩ পৃঃ) 
কালীঘাটে পৌছিলে কর্ণধার এ স্থানের পৌরাণিক কাহিনী কহিল 
এই স্থানে পড়ে তার বাম পদাঙ্গুল । 
তাহে সতী কালী মৃষ্টি ভৈরব নকুল ॥ _-(৪৩ পৃঃ) 
এই-সকল বর্ণনার মধ্যে মঙ্গলকাব্যের সহিত একট! সঙ্গতি বাখিবার « 
চেষ্ট। প্রকট হয়। ইহাতে ধনপতি সওদাগরের বাণিজ্য-যাত্রার কথা স্মরণ 
করাইয়া দেয়। ইহাদের মধো কোথাও প্রারুতিক দৃশ্যের বা আকন্মিক 
ঘটন। সন্ভৃত কোন বর্ণন। স্থান পায় নাই । কেবল স্থান-মাহাত্ম্য ও তীর্থাদির 
নাম উল্লিখিত হওয়াতে বর্ণনাগুলি কিছুটা ভারগ্রন্ত হইয়। পড়িয়াছে। 
চরিত্র-চিত্রণের দিক্‌ দিয়। কামিনীই বেশী জীবস্ত। তাহার রূপেরও 
শেষ নাই, গুণেরও অন্ত নাই। প্রথমেই কুমারকে দিয়া তামাক 
সাজাইবার পরিকল্পনায় তাহাকে হরসিকাই মনে হয়। তারপর লক্ষহীরা- 
ক্ূপে ও কাশ্মীরি মুসলমানীরূপেও তাহার এই গুণের যথেষ্ট পরিচয় 
পাওয়া যায় । 
সে পতিপরায়ণাও বটে। কুমার বাণিজ্যে যাইবার পর দশ দিনের 
মধ্যেই বিরহ তাহার অসহা হইয়! উঠিল। সে স্বামীর সহিত মিলনের পথ 
খুজিতে লাগিল এবং সমীগণের নিকট স্বামীর অন্বেষণে বাহির হইবার সঙ্কল 
প্রকাশ করিল। দেব-দেবীর প্রতিও সে ভক্তিমতী। গৃহের বাহিরে যাইবার 


© 


বাংলা আখ্যাস্সিকাকাব্য ২৮৫ 


পুর্বে সে কালিকার পুজা! করিল এবং তাহার নিকট হইতে আশ্বাপবাণী 
পাইল-__“মনবান্ছ। পূর্ণ হবে যাও শীত্রগতি।” তারপর নানা কৌশল করিয়া 
নিজ স্বামীর নিকটেই সে প্রেমাকাক্ষা ও কামরত্তি চরিতার্থ করিয়াছে'। 
স্বামীর প্রতি তাহার দরদও কম ছিল না। পাটনায় লক্ষহীরার নিকট 
সর্বন্থান্ত হুইয়! কুমার যখন কাশীতে আপিল কামিনী তখন ভৈরবীর রূপে 
তাহাকে ছলন। করিয়া মুত্রা-প্রান্তির ব্যবস্থা করিয়া দিল । 

কামিনীর বুদ্ধির দীপ্িও প্রশংসার । এই বুদ্ধির প্রাখর্য্যের দ্বারা সে 
তাহার ভাগ্যকে অঙ্গকূলে আনিয়াছে এবং স্ব-অভিলাঁষ পূর্ণ করিয়াছে । 

নায়কের চরিত্রে প্রথমেই লক্ষণীয় হইতেছে তাহার ক্রোধ ও প্রাতিজ্ঞা । 
ইহা। তাহাকে পুরুষোচিত কাঠিন্য দান করিয়াছে । বাশিজ্ঞাব্যাপারেও 
তাহার উৎসাহ দেখা যায়। গৃহ হইতে বিদেশে খাইবার কালে তাহার মনে 
কোনরূপ চাঞ্চল্য আসে নাই। ছদ্মবেশী কামিনীর নৌকায় যখন শুনিল 
কাশ্মীরের ব্যবসায়ী জয়পাল অবস্থান করিতেছে তখন বুদ্ধি ও পরামর্শ লইবার 
আশায় নানারূপ উপহার লইয়া সে তাহার নিকট উপস্থিত হইয়াছে। 
তারপর জয়পাঁলের নিপ্দেশাস্থসারে বাণিজ্যের বিষয়ে তথ্য লাভের জন্য 
পাঁটনায়ও গিয়াছে । কিন্ত লক্ষহীরার মায়াজালে সে সর্বস্বান্ত হইল এবং 
বাণিজ্যেরও কৌন সুবিধা করিতে পারিল না। ছদ্মবেশী কামিনীর সহিত 
দেখা” হইবার পর হইতে সে খেন তাহার হস্তের ক্রীড়নকের স্যায় পরিচালিত 
হইয়াছে । কামিনী যদৃচ্ছভাবে তাহাকে লইয়া ক্রীড়া করিয়াছে। সে 
কামিনীর চক্রান্তকে কাটাইয়! উঠিতে পারে নাই। কৰি চতুরতার সহিত 
প্রথমেই তাহার চরিত্রে নারীর প্রতি একটা দুর্বলতার ইঞ্জিত দিয়াছিলেন_ 
সোপামুখী প্রভৃতি তাই তাহাকে প্রহার হইতে নিবৃত্ত করিতে পারিয়াছিল। 
দেশে ফিরিয়া আসিয়। সে আপনাকে খুজিয়া পাইল এবং সমস্ত ঘটনার 
রহস্য তাহার নিকট ব্যক্ত হইলে সে আপনার পরাজয় স্বীকার করিয়া 
ও কামিনীর কার্খ্যকলাপের প্রশংসা করিয়া নিজের মানসিক উদারতার 
পরিচয় দিয়াছে। 

এই কাব্যে নায়ক-চরিত্রে অনেক গুণের সমাবেশ দেখা ঘায়_-তাহার 
রসবোধ আছে__নিষ্ঠা আছে_-বলিষ্ঠতা আছে এবং বুদ্ধিও 120 
কবির স্ভৃতির অভাবে চরিত্রটি সজীব নয় । 


হল বালা আখ্যায়িকা-কাব্য 


পার্শ্বচরিত্র-হিসাবে কামিনীর দুই দাসী সোশীমুখী ও সোণামণি আমাদের 
দৃষ্টি আকধণ করে। তাহার একদিকে যেমন প্রতুকন্তার প্রতি ভক্কিপরায়ণা 
অপরদিকে সেইরূপ চতুরা। রমণীস্থলভ ছলাকলাও তাহাদের জান! আছে। 
সোণামুখী-সম্বন্ধে কবি লিখিয়াছেন_ 
ই সোণামুমী স্বর্ণবর্ণা পূর্ণ যৌলকল!। 
ঠারে ঠোরে কহে কথা করে নানা ছল! ॥ 
অঙ্গভঙ্গ করে কু ম্বছ্মন্দ হাসে । (৩৫ পৃঃ) 
সে যুগের দাসীদিগের ন্যায় নানার্ূপ মন্তস্থও তাহাদের জানা আছে 
এবং প্রনু-পরিবারের প্রয়ৌজন-মত তাহারা! তাহার প্রয়োগ করিয়াছে। 
কামিনীকে প্রহীরের ভয় হইতে রক্ষা করিবার জন্য তাহারা! বলিতেছে__ 
মোর মন্থগুণে চন্দ্র আইসে ক্ষিতীতলে | 
জালাইতে পারি অগ্নি মাঘমাসের জলে । (৩৫ পৃঃ) 
তারপর তাহারা সত্যসত্যই তাহাদের তুক্তাকের প্রয়োগে কুমারের প্রহারের 
হাত হইতে কামিনীকে রক্ষা করিয়াছে। 
কামিনীর প্রতি তাহাদের সহাহ্গভূতি ও হৃদয়ের যোগও লক্ষণীয় । 
কামিনী যখন স্বামীর অন্বেষণে বাহির হইয়াছে তখনও তাহার! কামিনীর সঙ্গ 
ছাড়ে নাই ॥ ছন্মবেশ ধারণ করিয়া তাহার! পথের সকল ছুঃখকষ্ট ও বিপদ্‌- 
আপদ্‌ বরণ করিয়া লইয়াছে এবং সর্বদাই বুদ্ধি-পরামর্শ দিয়া কামিনীকে 
রক্ষা করিয়াছে ও তাহার অভিলাষ-সিদ্ধির সহায়ত! করিয়াছে। তাহাদের 
উপস্থিত-বুদ্িরও অভাব নাই । 
এক কথায় বলা! যায় সমীন্ুলভ সব গুণাবলীই তাহাদের ভিতর বর্তমান 
এবং তাহাদের কথাবার্তা ও কাধ্যকলাপের বর্ণনা দ্বারা কবি তাহার কাব্য 
খানিকে অনেকখানি সরস ও হুখপাঠ্য করিতে পারিয়াছেন। 
স্থানে স্থানে দুই-চারিটি বর্ণনাম্স কবির বাস্তব দৃষ্টির পরিচয় পাওয়া যায়। 
মশীগণের ঈর্্যাকাতর এবং কোন্দলপরায়ণ মনের চিত্রও কবি আকিয়াছেন। 
কামিনীর গাত্র-হরিপ্রার দিন কুলকাঙগিনীগণের নিন্দা বাঙালী প্রতিবাসিনী- 
গণের ঈর্খ্যাকাতর রূপটি প্রকাশ করিয়াছে__ 
তারমধ্যে কোন বাম, নাম তার সোণার মা, 
পাড়া-কুন্দলীয় সেই ধনী ॥ 


© 


বাংলা আখ্যাগ়িকা-কাব্য ২৮৭ 


পরের এশ্বধ্য তায়, সানে বেন শেল প্রন: 
পরনিন্দ! বই কথা নাই। 
তার কুন্দলের দায়, ভুত পলাইয়া যায়, ৮ 
কেহ না রা কাড়ে তার ঠাই ॥*_(২৭ পৃঃ) 
মেয়েমহলে নিন্দা একবার আরম্ভ করিলে তাহা সংক্রামিত. হইতে দেরী 
লাগে না॥ তাই অপর এক নারী তাহার সমর্থন করিল। 
এই চিত্রগুলির মধ্যে কাব্য যেন কিছুট! বাস্তবতার স্পর্শ পাইয়াছে। 
আবার বিবাহকালে'কুমারকে বরণ করিতে আসিলে 
ঝমর ঝমর করি যত আইওগণ। 
লইয়! বরণভালি চলে ততক্ষণ ॥ 
করেতে জলের ঝারি খমকে থমকে ॥ 
বরে প্রদক্ষিণ করে ঠমকে ঠমকে ॥ 
হাবভাব কটাক্ষেতে সকলে নিপুণ। 
ইঙ্গিতে করিতে পারে মদদনেরে খুন ॥ _-(৩* পৃঃ) 
এই ছন্দে একট! হ্থন্দর ঝঙ্কার রহিয়াছে। নারীর চলার ছন্দ 
খেন ইহার মধ্য দিয়া মৃষ্টি পরিগ্রহ করিয়াছে । তাহারা একবার চলে, 
একবার থামে, একবার হাসে, একবার কটাক্ষ-ক্ষেপণ করে__নারীর এই 
মন্থর গতির সপিল ছন্দ কবি ুন্দরভাবে প্রকাশ করিতে সমর্থ হুইয়াছেন। 
ভাব, ভাষা ও ছন্দ পরস্পরের সহিত সমতা রক্ষা করিয়া অনবদ্য হইয়! 
উঠিয়াছে। 
কাবোর স্থানে স্থানে যে 'অবান্তবতা রহিয়াছে কবি তাহার প্রতিও 
সচেতন। তাই কাহিনী-শেষে তিনি বিক্রমাদিত্য ও কালিদাসের 
কথোপকথনের মধ্যে কহিয়াছেন_সাধুপুত্র কামিনী ও দাসীগণকে যে 
কোনবারেই চিনিতে পারে নাই তাহার পশ্চাতে এবং কামিনীর সকল কর্শ্মে 
সার্থকতার পশ্চাতে কালিকাদেবীর রুপা ছিল, তাই এ-সকল অসম্ভব 
ব্যাপারও সম্ভব হইয়াছিল ॥ 
এই কাব্যে পয়ার, দীর্ঘ ত্রিপদী, লঘু ত্রিপদী, ত্রিপদী, ভঙ্গত্বিপদ্ী, 
ভুজঙ্গপ্রয়াত, দীর্ঘ চৌপদী, একাবলী, হব্ব ত্রিপদী, তোটক, খর্বত্রিপরদী, রোবাই 
প্রভৃতি ছন্দ ব্যবহৃত হইয়াছে। 


২৮৮ “বাংল! আখ্যাক্ষিকা-কাব্য 
গন্য ছন্দ নাম দিয়া গন্ভে রচিত অংশ একস্থানে পাওয়া! ষায়। গদ্যের 
নমুনা 
* “আর বিশেষত আপনার অধিক ভৃত্য সঙ্গেতে নাই,-অতএব অন্য 
কণ্ম উহা হৈতে যত হউক আর না হউক কিন্ত । এক আদ ছিলিম তামাক 
চাহিলে ওতে| সানিয়া দিতে পারিবেক। তাহার আর তো-কোন সন্দেহ 
নাই তবু যে অনেক উপকার ।” - ( ১৪৬পৃঃ) 
গন্ঠাংশে ছেদ প্রভৃতি যথোপযুক্তভাবে ব্যবহৃত হয় নাই । 
উপমা, ক্ূপক, অন্তপ্রাস প্রভৃতি অলঙ্কারের ব্যবহার প্রাচীনপন্থী । 
যাহা হউক কাব্যটি-সম্বন্ধে এই সিদ্ধান্তে আদা! যায় যে ইহ! পুৱাতনপত্থী 
হইলেও অনেকক্ষেত্রে কবির নিঙগন্ব বৈশিই্য ও রসগ্রাহিতার পরিচয় বহন 
করে। ইহ! গদ্যে লিখিত হইলে উপন্যাস-সাহিত্যের প্রাথমিক স্থচনা-রূপে 
গণ্য হইতে পারিত। » " bl 
বল! শ্রবল1__“মবল! প্রবল!’ কাব্যটি কালীকুমার মুগোপাধ্যায় কর্তৃক 
রচিত হয় এবং ১৮৫৯ খ্রীষ্টাব্দে প্রকাশিত হয়। কবি যে আত্মপরিচয় 
দিয়াছেন তাহ! হইতে জান! যায় যে হুগলি জেলায় বলাগড়ি ( অধুন| বলাগড় ) 
নামে পরিচিত গ্রামে তাহার পৈতৃক নিবাস ছিল। পিতার নাম ঈশানচন্দর 
মুখোপাধ্যায় । কবি মাতুলালয়ে প্রতিপালিত হন আবহ বসপ্রাপ্ত হইয়। 
অনেক দেশ পরিভ্রমণ করেন । 
গ্রন্থের শেষে কাব্য লিখিবাঁর সময় সন্ধন্ধে তিনি লিখিয়াছেন__ 
ইন্দু সিন্ধুদ্য় বস্থ ক্রমতে রাখিবে । 
সেই শকে গ্রন্থ সারা বুঝিয়। দেখিবে ॥ _ (২৪৮ পৃঃ ) 
ইহা হইতে মনে হয় ১২৭৮ শকে এই গর রচনা সমাপ্য হইয়াছিল। 
পুস্তক-রূচনার কারণ সম্বন্ধেও কবি-কহিয়াছেন _ 
ব্রহ্ধমনোরঞ্রনার্থে বন্ধুরুজ্ঞায় । EY 
গ্রন্থকার শীকালীকুমার গীত গায় ॥ (১৪ পৃঃ) 
মঙ্গলকাবাগুলিতে দেবাদেশে কবিগণকে কাবা রচনা করিতে দেখা গিয়াছিল। 
কবি এখারে বন্ধুগণের মনোরঞ্রনার্থে কাব্য লিখিতেছেন-__বাংলা! কাব্যধারা য় 
ইহা একটু নৃতন্বের সংবাদ বহন করিতেছে। 


« 


ভি 


বাংলা আখ্যাগ্সিকা-কাব্য ‘22 ২৮৪ 
এই গ্রন্থটিই কবির প্রথম রচন!। তাই তিনি পাঠকবর্গকেও কহিয়াছেন_ 
রচনাতে থাকে দৌষ করিবে মাৰ্জ্জন । . 


সবে কহে ভ্রম মতি হয় মুনিগণ ॥ ... 

গ্রন্থারস্তে কবি বাসী তেত্রিশ কোটি দ্ৰে-দেৰীর বন্দনা তে! 
করিয়াছেনই,*তার উপর ভারতের বিভিন্ন স্থানে যত দেব-মন্দির আছে 
তাহাদের বর্ণনা এবং সে-সব স্থানের অধিষ্ঠাত্ৰী দেবতাগণেরও অনুগ্রহ ভিক্ষা 
করিয়াছেন। তারপরেও স্বস্তি না পাইয়া ডাকিনী, যোগিনী প্রভৃতিকে 
প্রণতি জানাইয়াছেন। অবশেষে বান্মীকি, ব্যাসদেব, শীচৈতন্য প্রভৃতিকে 
বন্দনা করিয়া গুরু ও মাতাপিতার নিকট রুপা ভিক্ষা করিয়াছেন। এই 
সকল বন্দনা অত্যন্ত বিস্তৃত হওয়াতে কাব্যের ভারসাম্য অনেকখানি নষ্ট 
হুইয়াছে। 

“কামিনীকুমারে”র ভার ইহার কাহিনীও কালিমা কু দিনা 
সভায় কথিত হইয়াছিল। একদিন রাজা জিজ্ঞাসা; কৰিয়াছিলেন-_”যুবক 
যুবতী মধ্যে কেবা বলবান।” কালিদাস উত্তর দিয়াছিলেন-7”অবল! প্রবলা” 
এবং তাহার সমর্থনে এই কাহিনী বিবৃত করিয়াছিলেন। 

এই কাব্যের নায়িকা দুইজন । একজন পিতামাতার মনোনীত রাজপুত্রকে 
বিবাহ করিয়া! এবং স্বামীর প্রণয়লাভ করিয়াও স্বামীকে হারাইয়াছে__অপর 
জন বিবাহিত ব্যক্তির মন হরণ করিয়া অবৈধভাবে তাহার সহিত অবস্থান 
করিয়াছে। 

কাব্যটির প্রথমাংশে কাঞ্চন নগরের রাজকন্যা শশীর সহিত অরুণপুরের 
রাজপুত্রের বিবাহের উদ্যোগ-আয়োজন বধিত । এই বিবাহে প্রণয়ের কোন 
স্থান নাই । রাজা কর্তৃক প্রেরিত হইয়া ভাটগণ অরুণপুরে রাঁজপুত্রের সন্ধান 
পাইল। 

মনোহর ও. শশীর বিবাহের চিত্রে বাঙালীর রীতিনীতির প্রতিফলন 
হইয়াছে । বিবাহের পূর্বে নরনারী উভয়ের গাত্রহরিজ্রারু ব্যবস্থা দেখা খায়। 
বিবাহরাত্রে কন্যার সাজ-সঙ্জায় বাঙালীর অলঙ্কারগুলিও আমরা দেখিতে 
পাই। 

এই কাব্যেও কোন্দলপ্রিক্া! রমণীর বর্ণনা! রহিয়াছে__কিন্ত তাহা ব্যর্থ 
হইয়াছে। রাজবাটাতে বসিয়া রাজার নিন্দা করিবার মত সাহস কাহারও 


১৯ 


© 


২৯০ বাংলা আখ্যায়িকা-কাব্য 
থাকে না, তাহার উপর বাজবাটীতে কন্যার বিবাহ-উৎসবে জীকজমকের 
অভাব বা আদর-যত্বের অভাব কেহ অঙ্কতব করিতেছে ইহাও চিন্তা কর! যায় 
না। এই নিন্দুক চরিত্রটিকে এখানে জোর করিয়া আন! হইয়াছে এবং ইহ! 
কাব্যের সহিত সঙ্গতি, রাখিতে পারে নাই । 
রিবাহ-বাসরে রাজপুত্রকে দেখিয়! রমনীগপের পতিনিন্দ সে যুগের প্রায় 
সব কাব্যেই দেখা খায় । মনে হয় রুষ্ণলীলা-বিষযনক কাব্যে গোপীগণ ক্ফ্কে 
দেখিয় যে মুগ্ধ হইয়াছিল এই কাব্যগুলির উপর তাহারই প্রভাব পড়িয়াছে। 
এই কাবোও পতিনিন্দ। করিয়! রমণীগণ বলিতেছে_ 
রি ভাবিলে স্বামীর ভাব চক্ষে বহে জল | 
». বাঞ্ছ। করি তেজি প্রাণ ভখিয়া গরল ॥ 
নতুবা হিয়ার মাঝে রাখি ও নাগরে। 
স্তরুজন গঞ্জন! হেলায় হেল! করে ॥ (৪৩ পৃঃ) 
জামাতা বিবাহ করিতে 'আসিলে কন্যাগৃহের মঙ্গলাচরণ ও বরণের 
চিজ. . 
"আইল আপনি রাণী করিতে বরণ। 
করে যত সধীগণে মঙ্গলাচরণ ॥ we 
কোন সী অগোৌর চন্দন আনি থালে। 
ফোট! করি দিল নব যুবকের ভালে ॥ 
কেহ করে দিল তাপ দীপ লয়ে সাখে। 
কেহ ব! নিছনি ভাল! ছোয়াইল মাথে ॥ _-( ৬৬-৬৯ পৃঃ) 


বর বড় কন্যা বড় করে কোন জন । 
হুলু হুলু শব্দে বাক্য না হয় অবণ ॥ 
৬. সাত পাক দিয়া কন্যা রাখে বাম ভাগে । 
+". দেৰিতে হুন্দর শোভা কূপ অনুরাগে ॥ _-৫৬৭ পৃঃ) 
বিবাহ হইয়া গেল। উভয়ে স্থথেই ছিল। কিন্ত বাসরে কন্যার মনে 
আশঙ্কা অলক্ষ্যে উকি মারিয়াছিল এবং সে কহিয়া ছিল_ 
মনে মাত্র রেখ মোরে এই ভিক্ষা চাই। 
তুলিয়| থেকো ন! যেন থাকি কোন ঠাই ॥ ৮৮ পৃঃ) 
ক 


এ রর ষ্ 


© 


বাংলা আখ্যায়িকা-কাঁব্য js ২৯১ 


মনোহর উত্তর দিয়াছিল_ £ 
কলেবর সম আমি তুমি সে জীবন । 
কেমনে বিচ্ছেদ হবে নহিলে মরণ ॥ (৮ পৃঃ) 
কিন্ত মনোহরের কথ। ব্যর্থ করিয়| দিয়া শলীর আশঙ্কাই সত্যে পরিণত 


হুইল। পত্বীকে বিশ্বত হইয়া অপর রমণীর প্রেমে মনোহর অভিভূত হইয়া : 


থাকিবে তাহারই ইন্দিত যেন কবি পূর্ববাক্রেই দিয়াছেন ॥ , 

মনোহরের সহিত মনোমোহিনীর সাক্ষাতের মধ্যে কাব্যে রোমান্দের 
সুচনা দেখ! যায়। এক রোমান্টিক পরিবেশে মনোহর মনোমোহিনীকে 
প্রথম দেখিল। নিবিড় অরণা ॥ বন্য পশু-পশ্দীর আনাগোনায় বিপৎসক্ষুল । 
রাত্রির অন্ধকার চারিদিক আচ্ছন্ন করিয়াছে। মনোহর ভীতমনে বৃক্ষের 
উপর অবস্থান করিতেছে । এমন সময় হঠাৎ কুণুঝুন্ধ শব্দ | প্রপয়িনীর প্রথম 
আবির্ভাব মধুর শব্দের ভিতর দিয়া আপন আগমন ব্যক্ত করিল। রাজপুত্র 
চতুদ্দিকে নিরীক্ষণ করিয়া! দেখিল_এক পরম! হুন্দরী রমণী। এ রমণী কে 
এবং গভীর রাত্রে এরূপ নিবিড় অরণ্যে কোথা হইতে আসিল রাজপুত্রের 
সহিত এই প্রশ্ন আমাদেরও মনে জাগে এবং স্তব্ধ বিস্ময়ে রাজপুত্রের সহিত, 
এ রমণীর অন্থসরণ করায়। তখন আর অরণ্যের ভয়ন্ধরতার কথ! কাহারও 
মনে থাকে না। 

“ মনোমোহিনীর আকর্ষণে মনোহর রমণীবেশে সন্দিত হইল এবং হুন্দরী 
নাম গ্রহণ করিয়া কন্যার দাসীর্ূপে অবস্থান করিতে লাগিল। উভয়ের 
জীবনে আনন্দের বন্য! বহিল। কিন্ত প্রেমের পথ কুহুমান্ডীর্শ নয়। বিদেশী 
এক সওদাগর আসিস তাহাকে বিবাহ করিবার বাসনা বাজার নিকট প্রকাশ 
করিলে তাহার প্রতিমূহূর্্ত ভয়ে ও দুশ্চিন্তায় কাটিতে লাগিল। একদিন 
কান্ত নামক সওদাগরের সহিত তাহার বিবাহও হইল। ধরা পড়িবার 
আশঙ্কায় তাহার বক্ষের দুরু দুরু শব্দ যেন আমর! শুনিতে পাই এবং এক 
কৌতুকাবহ পরিণতির জন্য আগ্রহারিত হইয়া-উঠি । রাজপুত্র কিন্ত অন্তান্ত 
নায়কগণের স্যায় একেবারে কিংকর্ণব্যবিমূঢ় হয় নাই এবং তাহার পক্ষ 
হইতে করনীয় শেষ চেষ্টা করিয়া প্রথম দিন নিজের মান বাচাইতে সমর্থ 
হইয়াছে। অবশ্য পরদিবস তাহাকে সমস্ত সত্য তথ্য ব্যক্ত করিয়া কান্ত 
সওদাগরের করুণা ভিক্ষা.করিয়! দাসত্ব স্বীকার করিতে দেখ! যায় । তারপর 


হ 
চা হৈ ও 


© 


২৯২ বাংলা আখ্যায়িকা-কাব্য 
কান্ত সওদাগরের পরিহাস ও বিদ্রুপ তাহাকে পীড়া দিয়াছে তথাপি সে কোন 
প্রতিকারের পথ পায় নাই, শুধু 
যত করে পরিহাস নাহি বুঝে তায় । 
যুবরাজ ভেল ভেল চায় আর খায়॥ _-(২১৬ পৃঃ) 

১, কান্ত সওদাগরের সহায়তায় সে শ্বশুরালয়ে আসিয়! স্ত্রী প্রভৃতি লইয়া 
কাল কাটাইতে লাগিল। কিন্তু তাহার নিমিত্ত মনোমোহিনীর বিরহ প্রবল 
হুইয়! উঠিল । তারপর সবীগণের পরামর্শে ও সাহায্যে একদিন মনোমোহিনীর 
সহিত মনোহরের বিবাহ হইল এবং দুই ভাধ্যা লইম্মা মনোহর স্থথে কাল 
কাটাইতে লাগিল। 

চক্ষিত্র-চিত্রণের দিক দিয়! মনোহরকে রোমান্টিক কাব্যের উপযোগী 
বলিয়। মনে হয়। সে যেমন হ্থন্দর তেমনি ভাবপ্রবণ। শশী, শি)মুবীকে বিবাহ 
করিয়া সে স্থখী হইয়াছিল কিন্ত ভাগ্যবিপর্ধ্যয়ে মনোমোহিনীর সাক্ষাৎ পাইয়া 
তাহার প্রতি আকুষ্ট হইয়াছিল । ইহার নিমিত্ত তাহার ভাবপ্রবণ মন ঘেমন 
দায়ী সেরূপ তাহার পরিবেশের প্রভাবও কম কার্যকরী নয় । , সে শশীমুখীকে 
স্ুুলিয়া মনোমোহিনীর প্রেমে আত্মহারা হইল এবং শত আপদ্‌-বিপদ্‌ তুচ্ছ 
করিয়। রমণীবেশে দাসীরূপে অবস্থান করিতে লাগিল । তারপর নিজ বুদ্ধি- 
মত্তা ও চতুরতার গুণে সমস্ত প্রতিকূল অবস্থাকে অতিক্রম করিয়া সে জীবনে 
সমতা আনিতে সমর্থ হইয়াছে । 

নায়িক! শশীমুখী যদিও স্বামিপ্রেমে বঞ্চিতা হইয়া সহ বিরহ-যস্ত্রণা 
ভোগ করিয়াছে তথাপি সে আপনার বৈশিষ্ট্য উচ্ছল। সে পতিপরায্ণা ॥ 
বিবাহের পর স্বামীর প্রেম লাভ করিয়| সুখী । কিন্ত ভ্রমণে বাহির হইয়া 
স্বামী যখন ফিরিল না তখন নানা দুশ্চিন্তায় ও বিরহ-ব্যথায় দিন কাটাইতে 
লাগিল। একদিন সে দাসী-সমভিব্যাহারে সমস্ত বাধ! তুচ্ছ করিয়া! স্বামীর 
অন্বেষণে ছুঃসাহসিকতার পথে বাহির হইল। তারপর নানাদেশে ভ্রমণ করিয়া 
কালিকাপ্রসাদে স্বামীর সন্ধান পাইলে বিচিত্র কৌশলে স্বামীকে উদ্ধার 
করিয়! আনিল. ইহাতে তাহার সরস রসিকত! ও বুদ্ধির প্রাখধ্য মুঞ্চকর 
সপস্থীর প্রতি তাহার ব্যবহারে উদারতা! ও সহৃদয়তার প্রমাণ পাওয়া যায় । 

মনোমোহিনী কাব্যের দ্বিতীয় নাস্সিকা। সে সুন্দরী ও প্রেমবিধুরা। 
অনোমত স্বামী পাইবার নিমিত্ত সে প্রত্যহ শিবপুজা করিত। মনোহরকে 


ভি 
বাংলা আখ্যারিকা-কাঁব্য ৮ হি 
দেখিয়া! সে মুগ্ধ হইয়াছিল এবং নিজ স্থনাম-দু্নামের প্রতি দৃক্পাত না 
করিয়া মনোহরকে সখী সাজাইয়া রাবিয়াছিল। কান্ত হুন্দরীকে বিবাহ 
করিতে চায় শুনিয়া পিতার বিরাগের হেতু হইবে জানিয়াও সে পিতাকে 
বাধা দিবার চেষ্টা করে। তাহার যুক্তি_ 
শুন দাসি বল গিয়া পিতা মহারাজ । Y " 
তনয়ার ধনে ইচ্ছ! তারে নাহি সাজে ॥ হি 
কিন্ত শেষপর্যন্ত হন্দরীকে ছাড়িতেই হইল। গোপন প্রণয়ের পথে বিপদ্‌ 
অনেক । অনোমোহিনী ও মনোহর তাহ! হইতে মুক্তি পাইল নাঁ। অবশেষে 
স্বয়ংবর সভায় সে মনোহরের কণ্ঠে বরমাল্য দিয়! সমন্ত গোপনীয়তার অবসান 
ঘটাইল এবং প্রেমের পথে চরিতার্থতা লাভ করিল। প্রেমের পথে তাহার 
নিষ্ঠাও যেমন প্রশংসনীয় তাহার সহজ সরল রসিক মনও তেমনি মুগ্ধকর । 
পার্খ-চরিত্র-হিসাবে কেহই বিশেষ উল্লোখযোগ্য নয় । দাসীগণ কণ্মে 
স্থনিপুণা, প্রতুকন্যার প্রতি তাহাদের ভক্তি ও কর্ধব্যবোধ প্রশংসাযোগ্য । 
তাহারা রসজ্ঞ, হাস্যপরিহাসে চতুর এবং প্রয়োজন-বোধে ছুঃসাহসের পথেও 
বাহির হুইতে বিমুখ নয়। কেহই বিশেষরূপে চিত্রিত হয় নাই । তাহারা 
প্রয়োজন-অঙুসারে কণ্ করিয়া গিয়াছে। তবে মনোমোহিনীর দাসীগণের 
পরিচয় প্রদানের মধ্যে বেশ নৃতনত্ব রহিয়াছে। ইহা দ্বারা সখীগণের বিভিন্ন 
গুণাবলীর পরিচয়ও যেমন পাওয়া যায় তেমনি রাজপুত্র বা রাজকন্যার বর্ণনা 
ব্যতিরেকে সাধারণ রমণীগণের বর্ণনার ভিতর এক নূতন দৃষ্টিভঙ্গির 
আভাস মেলে । 
এই কাব্যে ঘটনা-বিন্যাসের একটা! স্বচ্ছন্দত! লক্ষ্য কর! যায়। কাহিনী 
কোথাও আড়ষ্ট হইয়া যান নাই__সর্ত্রই একটা সহজ গতি বর্তমান । বিভিন্ন 
খটনাবলীর মধ্যে চরিত্রগুলির বিভিন্ন দিক্‌ পরিস্ফুট হইয়াছে । প্রথম শশীমুখীর 
সহিত মনোহরের বিবাহ ও উভয়ের পরস্পরের প্রতি আসক্তি, বনমধ্যে 
মনোহরের পথ হারাইয়! ফেল! ও মনোমোহিনীর সহিত সাক্ষাৎ প্রভৃতি ঘটনা- 
গুলি অকস্মাৎ আসিয়! নৃতন চরিত্রের সহিত সাক্ষাৎ ঘটাইয়া দিয়াছে এবং 
বিভিন্ন রসের পরিবেশে কাব্যটিতে বৈচিত্রা আনিয়াছে। তবে স্থানে স্থানে 
বর্ণনার আতিশয্য কাব্যটিকে ভারাক্রান্ত করিয়াছে। 
কাব্যটিতে দীর্ঘ ত্রিপদী, পয়ার, পদাস্ত যমক, চৌপদী পরার, লঘু জিপদী, 


© 


কিউ বাংলা আখ্যাগ্সিকা-কাব্য 


দ্বীর্ঘ চতুষ্পদ, পয়ার ছন্দে অস্ত্যান্ত যমক, পয়ারে আস্ত যমক, একাবলী, ভুজন্- 
প্রয়াত, দীর্ঘ ভঙ্গ-ত্রিপদী, লঘু ভঙ্গ-ত্রিপদী, তোটক, মালবাপ প্রভৃতি ছন্দ 
ব্যবহৃত হইয়াছে । 
অন্থপ্রাসের বাহুল্য লক্ষণীয় । স্থানে স্থানে যমকের ব্যবহারে বাড়া- 
বাড়ি দেখা যায়। উপমা, রূপক প্রভৃতির ব্যবহার সংস্কৃত অলঙ্কারশীস্বাহুযায়ী । 
স্থানে স্থানে অতিশয়োক্তি ও বর্ণনাবাহুল্য পীড়াদায়ক । 
জীবন-যামিনী__'জীবন-যামিনী" কাব্যটি ১৭৭৮ শকান্দে অর্থাৎ ১৮৫৬ 
খ্রীষ্টাব্দে প্রকাশিত হয় । ইহা! বলাগড়-নিবাসী কালীকুমার মুখোপাধ্যায় ছারা 
রচিত ও শ্রবনয়ারিলাল নায় দ্বার! সংশোধিত । ভণিতায় পাওয়া খায়_ 
খ্যাত কবিবর, বহু গুণধর, 
ভুবন মোহন কায় । 
তাহার প্রসাদে মজিয়ে আহলাদে 
শ্রীকালীকুমার গায় ॥ _(২৬ পৃঃ) 
আবার কোথাও দেখা যায়_ 
খ্যাত কবিবর, বহু গুণধর, ১ 
বনয়ারিলাল রায় । 
তাহার প্রসাদে, মজিয়ে আহলাদে, 
শ্রকালীকুমার গায় ॥ (৪৩ পৃঃ) 
দেব-বন্দনার পর কাহিনীর আরম্ভ । কর্ণাট নগরের রাজপুত্র জীবন 
নারী-বিদ্বেধী ছিল। তাহার ধারণা 
রমণী সরলা নহে খল পরবশ । 
অন্তরে গরল বাঁশি হধু মুখে রস॥ _(৮পৃঃ) 
নিত দুলে তালিকার দানি এৰিবৰ শনি চিত হিতে 
করিতে সে একদিন রাত্রে স্বপ্রে এক অপুর্ব ক্ূপবতী কন্যার সাক্ষাৎলাভ করিল) 
হাস্তময়ী কন্যা যেন তাহার নিকটে আসিয়! মাল্য-বদল করিয়া চলিয়া গেল । 
জীবনের মন অহ্রাগরপ্রিত হইয়া উঠিল । তাহার নিকট “ভুবনমোহিনী 
বিনে তুবন আধার ।, স্বপ্র-্দর্শনের পশ্চাতে কবি মনস্তাত্বিক-বিস্লেষণ দিবার 
চেষ্টা করিয়াছেন। প্রথমে পিতামাতা. বন্ধু ও ভাটগণের ছার! বিবাহের চেষ্টায় 
তাহার মনে ্াক্তাগণের চিন্তা উদিত হইয়াছে এবং পরে সেইজন্তই সে সপ্ন 


© 


বাংলা আখ্যায়িকা-কাব্য ae 


দেখিয়াছে। স্বপ্নে যখন সে মুগ্ধ হইয়াছে তখন সেই রাজকন্তাকে পাইবার 
আকাঙ্া তাহার মনে প্রবল হইয়। উঠিল। 
নায়কের মনে যখন প্রেমের বীজ প্রকাশের পথ খুজিয়া বেড়াইতেছে 
তখনও নায়িকার সন্ধান আমর! জানি না বা তাহার মনের সংবাদও আমাদের 
নিকট অজ্ঞাত। কেবল তাহার রূপের একটু ছটা যেন বিজলী-আলোকের 
ন্যায় ক্ষণিকের জন্য স্ুরিত হইয়! মিলাইয়! গেল। তাহাকে ধরা যায় না, 
ছোয়! যায় না, কেবল আকাক্ষা জাগাইয়া সে অদৃশ্য হইল। নায়িকার 
পরিচয় গোপন করিয়া কবি এ স্থানে হুন্দর কৌতৃহল-উদ্দীপক অবস্থার ক্রি 
করিয়াছেন এবং রোমান্সকে ঘনীভূত করিয়াছেন । 
রাজপুত্র একাকী ঘোড়ায় চড়িয়া রাজকন্যার সন্ধানে বাহির হইল। 
মানসীকে সে সর্ধত্র খুঁজিতেছে। একদিন এক বিরাটাকার অজগর সর্প 
দেখিয়া তাহার মনে হইল-_. 
যদি সেই বিনোদিনী, হয়ে থাকে ভূজঙ্দিনী, 
* পুন মোরে ছলিবার আশে । 
কে বুঝে নারীর ভাব, কত ভাবে আবির্ভাব, 
ছলনাম্স জীবন বিনাশে ॥ (১৭ পৃঃ), 
অবশেষে শুকপক্ষীর নিকট রাজপুত্র যামিনীর সন্ধান পাইল। কিন্ত তখনও 
“শুধু বাশী শুনিয়াছি চোখে দেখি নাই” অপরিচয়ের আকর্ষণ মানব-মনের 
উপর যতখানি প্রভাব বিস্তার করে পরিচয়ের ঘনিষ্ঠতায় তাহা হয় না। সেই 
অপরিচয়ের আহ্বানে রাজপুত্র আবার চলিল । 
রাজ্জকন্য! যামিনীর মনে প্রেম সঞ্চারিত করিবার নিমিত্ত শুকপক্ষী তাহার 
নিকট গেল । শুকপক্ষী মনন্তত্ব ভাল বুঝে-- রাজকন্যার মনে আকাচ্ষা জাগরিত 
করিতে সে অল্পে অল্পে রাজপুত্রের কথা পাড়িল। রাজকন্য| শুকপক্ষীকে 
দেখিয় মুগ্ধ হইলে পক্ষী তাহার কৌতুহল বন্ধিত করিবার জন্য কহিল__ 
কি কায কথায়, যাই গো বাসায়, 
মিছে থাকি তব কাছে। __(২৪ পৃঃ) 
নারীর কৌতুহলী মনে অধীরত! জাগিল। “খামিনী মাথার কিরায় শুকেরে 
বসায়, মপিহার! যেন ফণী ৷” ত দাশের কুন সপ বুল 
বামিনীর সনে আকাক্ষার উত্বেক হইল । সেকহিল_ - . 2২ 





© 


252৪ বাংলা আখ্যায়িকা-কাব্য 


ছাড় ছাড় ছল, হয়েছি বিকল, 
বল সে কেমন জন। 
শুনে তব বাণী, আকুল পরাণী, 
গৃহেতে না রহে মন ॥ (২৪ পৃঃ) 
এক অপূর্ব রূপের ইঙ্গিতে নারী-মন বিচলিত হইল। শুকপক্ষী জানে 
কেবল রূপ-বর্ণনায় কন্যার মনে দান! বাধিবার হুষোগ পাইবে না__একটি 
পাখিব বস্তুকে কেন্দ্র করিয়া! কন্যার মনে প্রেম ও কল্পনা উত্তিক্ত করিতে সে 
রাজপুত্রের পরিচয় দিল। “রাজকুমারী আকুল হইয়ে রহিল পুত্তলী প্রায়।” . 
তারপর আরম্ভ হইল তাহার বিরহ এবং প্রতীক্ষার পালা। সে অসুস্থ হইয়া 
পড়িল। যখন কেহই তাহাকে আরোগ্য করিতে পারিল ন! তখন একদিন 


আসিয়ে হরিল মন ॥ (৪১ পৃঃ) 

এই স্বপ্ন অনেকখানি ইঙ্গিতপূর্ণ। কারণ এ দিনই বৈগ্যবেশে জীবন রাজ- 
সভায় উপস্থিত হইল এবং পূৰ্ব্ব হইতে তাহার আকুতি সম্বন্ধে ধারণা না থাকিলে 
যামিনীর তাহাকে চিনিতে অন্গবিধা হইত। সর্বত্রই মনস্তত্বের প্রতি দৃষ্টি 
রাখিয়া কবি কাহিনীকে আগাইয়া লইয়া গিয়াছেন। ইহা কবির লিপি- 
কুশলতার পরিচায়ক ॥ জীবন বৈদ্ববেশে যামিনীর নিকট আসিলে উভয়ের 
কথোপকথনের মধ্যে অন্রাগের সলাজ প্রকাশ উপভোগ্য । উভয়ের গোপন 
বিবাহের পর কিছুদিন আনন্দে অতিবাহিত হইল । কিন্ত বিরহ ছাড়া মিলন 
মধুর হয় না। তাই কৰি একদিন রাজপুত্রকে মবগয়ায় পাঠাইয়া সে রাত্রে গৃহে 
ফিরাইলেন না। এই ঘটনাটি যেন জোর করিয়া আনা হইয়াছে বলিয়! মনে 
হয়। যামিনীর অভিমান এবং তাহার অবসান বর্ণনা করিবার জন্যই যেন কবি 
ইহার অবতারণ! করিয়াছেন । 

প্রেমের পথে রিস্স অনেক । আনন্দের মধ্যে বিপদের ছায়া পড়িল। রাজ! 
" কন্যার বিবাহ দিবার জন্য চেষ্টা করিতে লাগিলেন ৷ ইহাতে উভয়ের মধ্যে প্রেম 
আরও নিবিড় হইল এবং একদিন নিশাযোগে উভয়ে রাজপ্রাসাদ ত্যাগ করিল । 


ভি 


বাংলা আখ্যায়িকা-কাব্য ২৯৭ 


কিন্তু তাহাতেও স্বস্তি নাই। জীবন যামিনীর জন্য জল আনিতে গেলে এক 
ধনাঢ্য রাজা যামিনীকে স্বগৃহে লইয়। চলিল । তাহার হস্ত হইতে উদ্ধার লাভের 
পর তাহাদের মিলনের পথ নির্বিবস্র হইল। 
এই কাব্যে প্রেমের মধ্যে বৈচিত্র্যের সষষ্টি হয় নাই। কিন্তু তাহার পথে 
নানারূপ বাধাবিক্, মান-অভিমান, ভয়-শঙ্ধা আসিয়া নানা রসের ভিতর 
দিয়া তাহার স্কুরণ দেখাইয়াছে। ইহ! ছারা কাব্য বৈচিত্র্যময় হুইয়া 
উঠিয়াছে। 
রোমান্স স্বষ্টির দিক্‌ দিয়াও কবি কিছু-পরিমাণে সার্থক হইয়াছেন। তিনি 
শুধু আদিরসের প্রাধান্য দেখান নাই__বিভিন্র রসের সমাবেশে ইহার ভিতর 
রসবৈচিত্রা আনিয়াছেন এবং অনেকক্ষেত্রেই আকম্মিকতায় ও অতিপ্রারুতের 
আবির্তাবে তাহ! রোমান্টিক হইয়া! উঠিয়াছে। 
প্রথমতঃ অপুত্রক রাজার মনে স্থখ নাই । তিনি অরণ্যে যাইবার বাসনা 
কৰিলেন। এমন সময় মহামায়ার কুপায় জীবনের জন্ম হইল ৷ কাহিনীর গতি 
পরিবন্ঠিত হইল। 
রাজকন্যার অন্বেষণে বাহির হইয়া রাত্রে অজগর সর্পের সহিত সাক্ষাৎ 
ভয়ঙ্কর রসের স্থষ্টি করিয়া পাঠকের মনেও ভীতির সঞ্চার করে__ 
উঠিতেছে বৃক্ষোপর, কাল সম অজগর, 
ভয়ানক বদন ব্যাদন। (১৪ পৃঃ) 
তারপরও আশঙ্কা! জাগিয়া থাকে যখন দেখা খায় রাজপুত্র নিজের দিকে 
সর্পকে আসিতে দেখিয়াও নিহত করিতে দ্বিধা! করিতেছে এবং ভাবিতেছে 
হয়তে| তাহার প্রেয়সী সর্পের রূপ ধরিয়। তাহার নিকটে আসিতেছে । শেষ 
মুহূর্তে সর্পকে মারিয়া ফেলিবার পরও কিন্ত আকশ্মিকতার শেষ হইল না। 
মন্তকের উপর হইতে নিজ কাধ্যের খ্যাতি শুনিয়া এবং কাহাকেও দেখিতে 
না পাইয়া রাজপুত ভয়ে এবং বিস্ময়ে জিজ্ঞাস| করিল 
দেবতা! গন্ধবর্ব নর, কি কিন্তর কি বানর, 
কিবা যক্ষ কিবা নিশাচর । 
কিছ্ব। উপদেব হবে, সত্য প্রকাশিয়ে কবে, 
ভয়ে তঙ্গ হতেছে কাতর ॥ (১৬ পৃঃ) 
রাজপুত্র শুক পক্ষীকে দেখিতে ন! পাইয়! যেমন বিস্মিত (হন, তাহার মুখে 


© 


১ বাংল আব্যাক্ষিকা-কাব্য 


মন্থস্তের হ্যায় কথা শুনিয়া আমরাও সেরূপ বিস্ময় বোধ করি। অবশ্য 
ভারতবর্ষের নরনারীর লৌকিক সংস্কারের কাছে ইহ! খুব অস্বাভাবিক বলিয়া 
বোধ হয় না। মহামায়ার অহুগ্রহে পুত্রপ্রাপ্তিও আমাদের প্রায় স্বাভাবিক 
বলিয়াই মনে হয়। এই কাব্যে ইহাই লক্ষণীয় যে কবি যেখানে অতিপ্রারুতকে 
আনিয়াছেন সেখানে তাহাকে এ-দেশের সংস্কীরগত বিশ্বাসের উপযোগী 
করিয়| চিত্রিত করিয়াছেন। অবান্ডবতার আতিশয্য তাই কোথাও খুব 
পীড়াদায়ক হয় নাই । 
শুকপক্ষীর প্রতি রাজকন্যার আকর্ষণও ইন্দিতপূর্ণ। রাজকন্যা সযীকে 
কহিতেছে__ 
একি চমৎকার, খুচিল আধার, 
দেখলো! দেখলো সখী । 
জনমে কখন, না দেখি এমন, 
সোণার বরণ পাখি । --(২১ পৃঃ) 
এ পক্ষীর নিকটেই সে তাহার প্রিয়জনের সন্ধান পাইবে বলিয়াই যেন 
এক অদৃশ্য আকর্ষণ তাহাকে অভিভূত করিয়াছে । 
তারপর উভয়ের গোপন পরিণয় ও পলানের ভিতরে রোমান্স কম 
নাই । ধনাঢ্য ব্যক্তি কর্তৃক যামিনীর প্রতি কুৎসিত উক্তি মনে যে আশঙ্কার 
উদ্রেক করে যুদ্ধের মধ্যে তাহ! আরও বাড়িয়া যায় । 
চরিত্রের দিক্‌ দিয়া রাজপুত্র জীবন নানা গুণের অধিকারী । বিভিন্ন 
কাধ্যের ভিতর দিয়! তাহার গুণাবলীর বিভিন্ন দিক্‌ প্রকাশিত হইয়াছে। 
শিক্ষায়-দীক্ষায় সে অতীব পণ্ডিত ॥ তাহার বূপও যথেষ্ট । প্রথমে সে নারী- 
বিদ্বেষী ছিল ॥ কিন্ত একবার তাহার মন নারীর প্রতি আকুষ্ট হইলে সে 
গৃহের স্থখ-এশ্বর্য্য ত্যাগ করিয়া অরণ্যে অরণ্যে ভ্রমণ করিয়াছে এবং নান! 
ছুঃখকষ্ট স্বীকার করিয়া প্রেয়সীকে লাভ টানে! প্রেমের পথে তাহার 
আন্তরিকতা প্রশংসাঘোগ্য । 
রাজপুত্র রসগ্রাহীও বটে। রাজভবনে সমীগণের সহিত আলাপ 
উমালোচনাক্ এবং বামিনীর সহিত রসালাপের ভিতর দিয়| তাহার সুন্দর 
"প্রকাশ হইয়াছে। 
সপ শাক কৰ বৃহৎ অজগর সর্প 





@ 


বাংলা আখ্যায়িকা-কাব্য হিসি 


দেখিয়া সে ভীত না হইয়া প্রেয়সীর কল্পনা করিয়াছে এবং তাহ! নিকটে 
আসিলে অনায়াসে তাহাকে বধ করিয়াছে । ধনাঢ্য রাজার সহিত যুদ্ধে 
সে জয়লাভ করিয়| খামিনীকে উদ্ধার করে । 

নায়িকা যামিনী হ্ন্দরী, কোৌমল-ম্বভাব! ও প্রেম-বিহবলা ॥ শুকের মুখে 
রাজপুত্রের রূপ বর্ণনা শুনিয়া তাহার কোমল মন অভিভূত হইয়া পড়ে। 
প্রেমের প্রতি তাহার নিষ্ঠাও কম নহে। পিতা! বিবাহের ব্যবস্থা! করিতেছেন 
শুনিয়া সে গৃহের সমস্ত মায়া-মমতা কাটাইসসা। প্রিয়তমের সহিত অনিশ্চয়তার 
পথে বাহির হুইয়াছে। 

কিন্ত যামিনীর স্রেহশীল মন একদিকে শুকপক্ষীর প্রতি তাহার আকর্ষণ 
যেমন বাড়াইয়! দেয় তেমনি গৃহ ছাড়িবার প্রাক্কালে একট! দুঃখের অন্তুতিতে 
তাহাকে দ্বিধাগ্রস্ত করে। সেই সময় রাজপুত্র তাহাকে ধরিয়| অশ্বে আরোহণ 
করাইলে রাজকন্যা স্মেহের আবেষ্টনী ত্যাগ করিতে সমর্থ হইয়াছিল । নানা 
বিদ্যার ন্যায় অশ্বচালনায়ও তাহার পারদশিত! দেখা যায়। সে পৃথক্‌ অশ্বে 
চড়িয়। রাজপুত্রের অনুগামী হইয়াছিল। 

যামিনীর বুদ্ধিও প্রশংসাযোগ্য । ধনাঢ্য রাজা তাহার নিকট কুপ্রস্তাব 
করিলে এবং জীবনকে ব্যাঙ হত্য| করিয়াছে কহিলে সে চিন্তা করিল_এ 
রাজার সহিত ন! গেলে সে বলপূর্াক লইয়া যাইবেই, তাহার উপর অপমান ও 
হয়রাণির একশেষ। তাই সে স্বেচ্ছায় তাহার সহিত গেল। কিন্ত জীবনের 
নিহত হইবার সংবাদ সে বিশ্বাস করে নাই । তাই পথে কাদিতে কাদিতে ও 
জীবনকে ডাকিতে ডাকিতে সে চলিয়াছিল এবং সেই উপায়ের দ্বারাই জীবনের 
দেখা পাইয়াছিল। 

অন্তাম্যা ভূমিকায় কেহই বিশেষ উল্লেখযোগ্য নয়। সকলেই প্রয়োজন- 
অনুসারে দু-একবার দেখা দিয়া অস্তহিত হইয়াছে_কেহই বিশেষভাবে মনে 
কোন রেখাপাত করে না । 

বিভিন্ন স্থানের বিভিন্ন রকমের বর্ণনার ভিতর দিয়া কাব্যে ূপস্থষ্টি ও 
বিস্তৃতি আনিবার চেষ্টাও দেখা যায়। 

জীবন মৃগয়ায় গেলে ছুষ্যোগপূর্ণ রাত্রির বর্ণনা 

দিবা অবসান হৈল আইল যামিনী । 
অসিত পক্ষের নিশি ধ্বাস্ত তমসিনী ॥ 


© 


haa বাংলা আখ্যায়িকা-কাব্য 


ঘনগণ ঘট! করি করিছে গঞ্জন । 
মধ্যে মধ্যে সৌদামিনী দেয় দরশন ॥ 
চারিদিগে ঘোরাকার অতি ভয়ঙ্কর । 
ঝি ঝি রবে ঝিলিগণ ডাকে নিরন্তর ॥ (৬৪ পৃঃ) 
বিভিন্ন রস ও বিভিন্ন দৃশ্যের অবতারণায় কাব্যটিতে বৈচিত্র্য 
আসিয়াছে । আদিরসের অত্যন্ত বাড়াবাড়ি নাই এবং অন্তান্ত রসের 
সহিত সমতা! রক্ষা করিয়াছে বলিয়া তাহ! কাব্যরসকে বিশেষ ক্ষু্র করে 
নাই। 
কাহিনীর দিক্‌ হইতে বিচার করিলে দেখা যায় বাস্তবতার প্রতি কবির 
দৃষ্টি রহিয়াছে । সমস্ত অবাস্তবতা ও অতিপ্রীরুতের পশ্চাতে তিনি একটা না 
একটা যুক্তির অবতারণা করিয়াছেন এবং সেগুলিও ভিত্তিহীন নয়। কাহিনীর 
গতি সহজ্জভাবে আগাইয়! চলিয়াছে। কোথাও কষ্টসাধ্য উপায়ে কোন 
ঘটনার অবতারণ| কর! হয় নাই । মানব-মনের বিচিত্র গতির প্রতিও কবির 
লক্ষ্য রহিয়াছে__বিভিন্ন স্থানে তাহার ক্ষীণ প্রকাশ দেখা যায়। রলবৈচিত্রয, 
বর্ণনা-চাতুর্ঘয এবং ঘটনা-সংঘাতের ভিতর দিয়! চরিত্রের প্রকাশ এই কাব্যে 
অনেকটা সার্থক হইয়। উঠিয়াছে। উপন্কাসের উপাদান “কামিনীকুমীর” কাব্য 
হুইতেও ইহাতে অধিক-পরিমাণে বর্তমান । কিন্ত কাব্যের ক্ষেত্রে যাহা! সব 
চেয়ে বেলী প্রয়োজনীয় সেই অন্থভূতির স্পর্শ ইহাতে লাই এবং সেইজন্য কাব্যটি 
প্রাণবন্ত হইয়া উঠিতে পারে নাই । 
পয়ার, ত্রিপদী, চৌপদী, মালকঝাপ প্রভৃতি ছন্দ এই কাব্যে ব্যবহৃত 
হইয়াছে । উপমা, রূপক প্রভৃতি অলঙ্কার অন্যান্য কাব্যের ন্যায় সংস্কত-ঘেষা। 
তবে অন্থপ্রীসের অত্যন্ত বাড়াবাড়ি নাই । যমকের প্রয়োগে কবি-মনের 
সাধারণ ঝৌক লক্ষ্য করা যায়। তিনি সুযোগ পাইলেই এরূপ শব্দ-সকল 
ব্যবহার করিয্সাছেন__ 
জয় জয় তমোহর, হৃদয়ের তমে! হর, 
বিভাকর বিভা কর দান । _( মঙ্গলাচরণ ) 
অথবা, = 
যদি ঘটে থাকে চিন্তে, তনয়ার রোগ চিন্তে 
কারাগারে করিব বন্ধন ॥ _(*৪ পৃঃ) 


© 


বাংলা আখ্যায়িকা-কাব্য 147 
মোহিনীমোহন-কাব্য_-'মোহিনীমোহন" কাঁব্যটি ঈশ্বরচন্দ্র চট্টোপাধ্যায় 
কর্তৃক লিখিত হইয়! ১৮৭ খ্রীষ্টাব্দে প্রকাশিত হয়। বিজ্ঞাপনে কবি “বরন্ন” 
ও 'বাইরণের নিকট খণ স্বীকার করিয়াছেন। ইহাদের কাব্য কবিকে এই 
গ্রস্থখানি রচনা করিবার প্রেরণা জোগায় এবং ইহাদের কাব্যের প্রভাবও 
স্থানে স্থানে লক্ষিত হয়। 
দেব-দেবীর বন্দনায় কাব্যটির আরম্ভ হয় নাই। ইহা! বিদ্যাসাগর 
মহাশয়কে উৎসর্গ কর! হইয়াছে এবং কৰি তাহারই বন্দন। করিয়াছেন 
কবি লতিকার, কে আছে আমার, 
তোমা ভিন্ন গে! সহায়? 
করি তবাঅয়» কাব্যলতাচয়, 
ব্যাপুক উদ্যান প্রায় । 
এই বন্দনায় মানুষের প্রতি মানুষের মধ্যাদাবোধের পরিচয় পাওয়া! যায়। 
দেবদেবীর স্থান মানুষ অধিকার করিয়াছেন এবং কাব্যে মানবতার আবির্ভাব 
স্থচিত.করিয়াছেন। 
নায়ক-নায়িকার প্রণয়-কাহিনী এই কাব্যের বিষয্ীভূত নয়। বিবাহিত 
নারীর রূপে মুগ্ধ দুষ্চরিত্র লোক কিরূপে দুপ্রবৃত্তি চরিতার্থ করিবার চেষ্টা 
করে এবং বার্থ হুইয়া অশান্তির স্থষ্টি করে তাহারই চিত্র ইহাতে অক্ষিত 
হইয়াছে। ইহার নায়ক-নায়িকা রাজপুত্র বা রাজকন্যা নয়_তাহারা সাধারণ 
বাঙালী ঘরের নর-নারী, বিবাহিত জীবনে হী, প্রেমে নিষ্ঠাসম্প্, আথিক 
অনটন নাই--সব দিক দিয়া একটা স্বাচ্ছন্দ্য বর্তমান । কিন্ত নানাবিধ 
সামাজিক বিধি-ব্যবস্থ। ও সমস্যার জটিলত! নায়ক মোহনের মনে সংসার- 
বিমুখতা। আনে এবং ভ্রমণের উদ্দেশ্যে সে দূরদেশে গেলে তাহারই বন্ধু জীবন 
দুষ্টগ্রহের মত সিক্স! মোহনের স্ত্রী মোহিনীর জীবনকে ছুব্বিষহ করিয়। তুলে 
এবং দুর্দশার চরম সীমায় আনিয়া ফেলে । কাহিনীর দিক্‌ দিয়া পূর্ববর্তী 
কাব্যগুলি হইতে ইহা সম্পূর্ণ নুতন ॥ ঘটনাবিন্তাসও নিজ বৈশিষ্ট্যে মণ্ডিত । 
সম্পূর্ণ কাব্যটিই ইংরাজী সাহিত্যের প্রভাবপু্ট। 
কাব্যের প্রথমে সংসার-সম্বন্ধে বর্ণনা করিতে গিয়! কবি লিখিয়াছেন_ 
কোন স্থানে দধীস্ুখী বসি শাখীপরে, 
করিছে সংগীত কিব স্থমনুর গ্রে । 


© 


৩০২ বাংলা আখ্যায়িকা-কাব্য 
সে মুরলী ধ্বনি শুনি মন পুলকিত, 
বেনু বীণ! লঙ্কা পায় শুনি সে সংগীত । 
এমন সময় এক শিকারিয়! পাখী, 
দেখিল সে দধীমুখী হতে এক শাখী । 
কালান্তক কাল সম করি পরাক্রম, 
করিল কবলস্থিত তাহারে অধম । 
সমস্ত কাহিনীটির সারাংশ যেন এই চিত্রে পরিস্দুট হইয়াছে। মোহন ও 
মোহিনীর স্বন্দর সংসারে শিকারী পাখীর ন্যায় জীবন আসিয়া সব লণ্ডভণ্ড 
করিয়। দিয়া গেল । 
কাব্যটিতে প্রথম হইতেই একট! বিষাদের স্থর লক্ষ্য করা যায়। কবি 
গ্রন্থের আরস্তেই লিখিয়াছেন_ 
সংসার হুখ আগার যেই জন কয়, 
দয়াশৃহ্য তারি দেহ কি আছে সংশয় | 
oy যে পার্শ্বে ফিরাই আখি দেখি জীবকষ্ট, ১ 
হুখ স্বধু শব্দ জ্ঞান হয় স্পষ্ট। 
কাব্যে মানব-জীবনের যে-সব জটিলতার সমস্যা, দ্বন্ব ও দুখের চিত্র কবি 
অঙ্কিত করিয়াছেন-_এই স্থরের মধ্যে যেন তাহারই পূর্বাভাস পাওয়া! যায়। 
কাব্যের নায়ক মোহন আদর্শ চরিত্রের ব্যক্তি । কবি তাহার পরিচয় 
দিয়াছেন_ 
বয়ঃ পঞ্চবিংশপ্রায় কান্তি মানোহর, 
স্কচিক্ধণ কালো কেশ দেখিতে হুন্দর । 
ললাট বিশাল হেরি মনে জ্ঞান হয়, 
খীশক্তি বদতি করি চির তখি রয়। (৭ পৃঃ ) 
মোহন উচ্চশিক্ষিত এবং সমাজ-সংস্কারে আত্মনিয়োগ করিয়াছিল। কিন্ত 
সমাজ-সংস্কার করিতে গেলে যে খৈর্য্য-ত্যাগ-সহিষ্ণুতার প্রয়োজন তাহার 
তাহা ছিল না। কেহ কেহ তাহার নামে দুর্নাম রটাইলে সে অত্যন্ত চিন্তিত 
ও বিযাদগ্রন্ত হয়। 
সে সংসার ত্যাগ করিবার সন্ধল্প করিল কিন্তু প্রাণসমা পত্নীর নিকট সে 
“ কথ ব্যক্ত করিতে দুঃখ ও বিধা বোধ করিতে লাগিল। স্বীর নিকট 


© 


বাংল! আখ্যায়িকা-কাব্য ৩০৩ 


মনোবাসন! প্রকাশ করিয়াও সে স্বস্তি পায় নাই_ প্রাক্গ সমস্ত রাত্রি জাগিয়া 
পত্নীর নিত্রিত সৌন্দর্য্য দেখিয়া! কাটাইয়াছে। তারপর ভোরবেলা এক 
ভৃত্যকে সঙ্গে লইয়। গৃহত্যাগ করিয়াছে। নায়ক-চরিত্রের মধ্যে সর্বত্র যেন 
সামঞ্জস্য রক্ষিত হয় নাই । উচ্চশিক্ষিত, দৃঢ়চেতা, আদরশস্থানীয় মোহন মিথ্যা 
ছুনামের নিমিত্ত মাতাপিতা, স্ত্রী, সকলকে ছাড়িয়। চলিয়। গেল। তাহাদের 
প্রতি সে নিজে ঘে অন্যায় আচরণ করিল তাহা অনুভব করিল না-_ইহা! 
যেন বিসদূশ বলিয়। বোধ হয়। তারপর কত স্থানে ভ্রমণ করিল, কত দৃশ্য 
দেখিল, কোথাও আত্মীয়-স্বজনের কথা তাহার মনে পড়ে নাই। ভ্রমণ 
করিতে করিতে তাহার মনে কেবল দার্শনিক তত্বই জাগরিত হুইয়াছে। 
তাহার মনে হইয়াছে বৃক্ষগণ যেন তাহাকে কহিতেছে__ 

দেখ হে স্থহৃদ নর সৌভাগ্য গৌরবে, 

চাহে না মোদের পানে ব্যাপৃত বিভবে | 

যে তুচ্ছ বিষয় মধ্যে হৃখ অন্বেষণ, 


“ করয়ে তাহারা তাহে বিষ সংমিশ্রণ । (২৫ পৃঃ) কং” 


প্রায় বংসরকাল নানাস্থানে ভ্রমণ করিতে করিতে রাজমহলে একটি 
তীরবিন্ধ হরিণী তাহার দিকে কাতর-নয়নে চাহিলে মবৃগনয়ন! শরীর কথা 
তাহার স্মরণ হইল । সে তখনই গৃহাভিনুখে যাত্রা করিল। পথিমধ্যে 
জীবনের উদ্যানে প্রবেশ করিলে জীবনের স্ত্রী ইন্দুমতী তাহাকে দেখিয়! মুগ্ধ 
হয় ও কুপ্রস্তাব করে। অতি কৌশলে সে তাহার কবল হইতে মুক্ত হইয়া 
চলিয়! আসে। তারপর নিজ গ্রামের ষ্টেশনে অবতরণ করিয়| একটি দোকানে 
বিশ্রাম লইবার কালে রমণীকণ্ঠের কাতরধ্বনি শুনিয়া নিকটে গিয়া নিজ 
পত্বীকে দেখিয়! আশ্চথ্যান্থিত ও দুঃখিত হয়। 

কবি মোহনের চরিত্রকে আদর্শরূপে অন্কিত করিতে গিক্সা একেবারে 
প্রাণহীন করিয়া ফেলিয়াছেন। তাহার গুণাবলীর পরিচয় কবির বর্ণনার 
মধ্যে আমরা পাই,_ কোন কাধ্যকলাপের ভিতর তাহ! পরিস্ফুট হয় নাই । 
গৃহে ফিরিয়! পিতার মৃত্যু ও পত্নীর দুর্দ্দশার কথা শুনিয়া সে কেবল দুঃখ 
অন্থভব করিয়াছে_ প্রতিকার করিবার বা প্রতিশোধ লইবার কোন স্পৃহা 
তাহার ভিতর জাগে নাই। অথচ কাব্যের প্রথমেই দেখিতে পাই সে 
সমাজ-সংস্কারের চেষ্টা করিয়া নিন্দাভাজন হইয়া দেশত্যাগ করে। সমাজ- * 


© 


170 বাংলা আখ্যাক্ষিকা-কাব্য 


সংস্কার করিবার মত বৃত্তি যাহার ভিতর থাকে সে নিজ পরিবারের প্রতি 
অপরের অন্যায় আচরণের বিরুদ্ধে একটি প্রতিবাদ করিবে না ইহ! যেন 
অচিন্তনীয়। কবি এই চরিত্র-স্থষ্টিতে একেবারে ব্যর্থ হইয়াছেন । 

নায়িকা মোহিনী অত্যন্ত হুন্দবী। সে পতিপনাক্সণা। স্বামীর বিষ 
মুখ দেখিলে সে স্বস্তি পায় 'না। স্বামীর বিদেশে যাইবার বাসনা শুনিয়া! 
সে কহিতেছে__ 


এ জীবন এইক্ষণে পারি ত্যজিবারে, bd 

তৰু হে বিদায় আমি দিব না তোমারে ।- _€ ১৪ পৃঃ), 
প্রভাতে নিত্রাভঙ্গে স্বামীকে না দেখিয়া 

মোহিনী হৃদয়ে যেন বজ্র হেন বাজে। _-(৫২ পৃঃ) 
সখী মনোরমার সহিত উদ্ভানে.ভ্রমষণ করিতে গিয়। সে নিজের বিষাদের ছায়া 
সৰ্ব্বত্ৰ দেখিতেছে_ 

আহ| মরি মরি সই নাখের বিহনে 

শোভাত্রষ্ট এ উদ্যান দেখ লো লোচনে ৷ _-€৫৯ পৃ$) 


সেখানে ভ্রমণ করিতে করিতে বিবাহিত-জীবনের নানান্ধপ স্তি মনে 
উদ্দিত হুইয়৷ তাহাকে অধিকৃতর বিচলিত করিল । নায়ক যখন দেশভরমণে 
বাহির হইয়া! বিচিত্র শোভা-সৌন্দধ্য উপভোগ করিতেছে এবং দিনাত্তে একবার 
গৃহ-সংসার বাএপাস্থীর কথা ভাবিতেছে না পত্নী তখন কখনও কী'দিতেছে, 
কখনও সুচ্ছিত হইতেছে, কখনও পূর্ববস্থতি-মবলঙ্ধনে অভিভূত হইয়া 
আছে। উভয়ের মনের এই দ্বিবিধভাবকে কবি যুক্তি দ্বারা বুঝাইবার 
চেষ্ট। করিয়াছেন। পুরুষেরা সব সময় স্বীপুত্রপরিজনের চিন্তা করে না, 
১০১7, 9 
কভু অধ্যয়ন করি কতু বা শ্রবণ, 
কভু প্রিয়বন্ধু সনে করি আলাপন, 
কু নানা দেশ করি'সহর্যে ভ্রমণ, i 
অপূর্ব প্রক্কতে শোভা করি সন্দর্শন, (৬৯ পৃঃ) 
তাহারা ভুলিয়। থাকে । আর রমণীগণ,_ 
পীরিতি পথ ব্যতীত রমণীর মন, 
অন্য পথে কতু সেই করে না ভ্রমণ । --_(৬স পৃঃ) 


© 


বাংলা আখ্যায়িক!-কাব্য ৩০৫ 


কবির সহিত এক্ষেত্রে আমরা একমত হইতে পারি না। প্রেম-ভালবাসা 
নর-নারী উভয়ের জীবনে জাগরিত না হইলে সংসার হুখের বা আনন্দের হইতে 
পারে না। প্রেমিক পুরুষ শত কাধ্যের ভিতর থাকিয়াও শত ক্রোশ দুরে 
থাকিয়াও পত্নীর" কথা চিন্তা করিয়া বিষাদগ্রন্ত হইতেছে এবং বিরহ অনুভব 
করিতেছে সাহিত্যে ইহার দৃষ্টান্ত বিরল নয়। এই কাব্যের নায়কের ভিতর 
আমরা তাহার ব্যতিক্রম দেখি। সেইজন্য পত্বীর প্রতি তাহার প্রেম বা নিষ্ঠা 
কিছুরই পরিচয় পাই না॥ একমাত্র গ্রন্থারস্তে দেখা যায় সে পত্নীর নিকটে 
বিদায় লইবার উপ্লায় চিন্ত! করিয়! ব্যাকুল । এক্ষেত্রে নায়ককে স্থার্থপরায়ণ 
ছাড়! আর কিছুই বল! চলে না। নায়কের তুলনায় নায়িকা অনেক জীবন্ত। 
সে প্রেমে ত্যাগ নিষ্ঠায় উচ্ছল |. 
মোহিনী লেখাপড়া জানে। একদিন সে যখন রামায়ণ পাঠ করিতেছিল 
সেই সময় জীবনের নিয়োজিত নাপিতানী আসিয় কুপ্রস্তাব জানাইলে সে ক্রুদ্ধ 
হইয়! তাহাকে তিরস্কার করিয়াছিল। 
সী মনোরমার চাতুরীতে সে জীবনের কবলে পড়িল । মোহিনী তাহার 
কুপ্রস্তাব শুনিয়া প্রথমে অশ্রনয় ছার! তাহাকে নিবৃত্ত করিতে চেষ্টা! করিল | 
এ দীনার সতীত্বের পরীক্ষার তবে । 
বুঝি এ নিষ্ঠুর ভাব ধরেছ অন্তরে । 
নতুবা সম্ভব নয় এ বাক্য তোমার, + 
বারি ধরে বিষধার! বিশ্বাস কাহার? _( ১৬৫ পৃঃ) 
এই বাক্যে নায়িকার তীক্ষ বুদ্ধির পরিচয় পাওয়! যায়। সে স্ততি করিয়া 
নিজ'সতীত্ব সম্বন্ধেও জীবনকে সজাগ করিয়াছে। তারপর জীবনকে তাঁহার 
তখপ্রনার মধ্যে তাহার চরিত্রের দৃঢ়তা প্রকাশ পাইয়াছে। জীবনকে নিবৃত্ত 
করিতে না পারিয়া সে বলিতেছে_ 
প্রাণের অধিক ভাবি সতীত্ব-রতন, 
4 রাখিব কি এই প্রাণ বিয়োগে সে ধন? (১৬৯ পৃঃ) 
মোহনের বন্ধু মাধব জীবনের হাত হইতে তাহাকে উদ্ধার করিল বটে, 
কিন্ত তাহার জীবনে ছুঃখের শেষ রহিল ন! । দে যেখানে রহিয়াছে, দুষ্টগ্রহের 
মত জীবন সেখানকার স্থখ-শান্তি সব নষ্ট করিয়াছে। জীবন মোহিনীকে 
পাইবার আশায় তাহাদের গৃহে ডাকাতি করাইয়! মোহনের পিতার মস্তক 
২. 


রর বাংলা আখ্যাক্লিকা-কাব্য 


ছিন্ন করাইয়াছে। মোহিনী পিতৃগৃহে গেলে মিথ্য! মামলায় তাহার পিতাকেও 
সর্বন্বাস্ত করিয়াছে। সতীত্ব রক্ষার জন্য মোহিনী সমস্ত দুঃখকষ্ট সহ 
কনিয়াছে। অবশেষে মোহনের গ্রামে ফিরিবার কালে পণ্যশালার পার্শ্বে 
মুমূর্ধ, অবস্থায় স্বামীকে ভাকিয়। বিলাপ করিতেছিল। তারপর স্বামী নিকটে 
আসিলে আনন্দে জ্ঞান হারাইল। চেতনা ফিরিয়া আসিলে তাহার গণ্ড 
বাহিয়া অশ্রু ঝরিতে লাগিল । কিন্ত স্বামীর প্রতি সে কোনরূপ ক্রোধ বা 
অভিমান প্রকাশ করে নাই । 
নাস্সিকা-চরিক্রে অনেক গুণাবলীই বর্তমান । তাহার সতীত্ব ও স্বামিভক্তি 
কবি অতি সুন্দরভাবে আকিয়া। শত ছুঃখকষ্টের ভিতরে তাহাকে বিজয়িনী 
কৰিয়াছেন। নারীর সতীত্ব নারীকে কিভাবে ছূর্ব.ত্রের হাত হইতে রক্ষা 
করে, কি করিয়া সতীত্বের অজেয় শক্তিতে পাখিব হ্খ-উশ্বধ্য, আরাম-বিরাম 
হোরাইয়াও নারী শ্রেষ্ঠত্ব অঞ্জন করিতে পারে মোহিনীর চরিত্রে কৰি তাহাই 
প্রকাশ করিয়াছেন এবং অনেকাংশে কৃতকাৰ্য্য হুইয়াছেন। ৮ 
7+ কাব্যে ধনী লম্পট জীবনের চিত্রও মন্দ হয় নাই । তাহার আক্ৃতি-_ 
বয়স হইবে ত্রিংশ মোহন মুরতি, ke 
নিরখিলে বোধ হয় বহু ধনপতি । (৪ পৃঃ) 
চিন্তাপুর গ্রামে বাস করিবার কালে ভ্রমণ করিতে করিতে সে মোহিনীকে 
দেখিয়া মুগ্ধ হইল এবং গৃহে ফিরিয়া! নিজ্রাহীন রাত্রি যাপন করিল। 
বসন্তের সহিত কথোপকথনের মধ্যে কবি তাহার শঠতা ও দুশ্বৃত্তির 
পরিচয় দিয়াছেন। মোহিনীর পতিপরায়ণতার কথা উল্লেখ করিয়া পাপপথ 
হইতে তাহাকে নিবৃত্ত করিবার জন্য বসন্ত যখন চেষ্টা! করিতেছিল লে তখন 
ক্ডুহ্ধ হইয়া কহিল__ 
যে যবতী নিজ পতি ভালবাসে বড়, * 
তাহার হৃদয় জেনে! শঠতায় দড় । _ (১০৯ পৃঃ) 
জীবনের ধারণা, _অর্থ দ্বারা পৃথিবীতে সকল অসম্ভব কাধ্যই সম্পাদিত 
হয়। তাই বসন্তকে কহিল _ f 
অসতী কি সতী সে যে সুস্পষ্ট সকল" 
বাহির হইবে পরে, জানহ নিশ্চয়, 
অর্থের অসাধ্য কার্ধ্য কিবা সন্ধদন্স। _ (১:৯ পৃঃ) 


© 


বাংলা আখ্যাগ্সিকা-কাব্য 0 


বসন্ত যখন কুহিল, সতীর সতীত্ব হরণ করা অধর্ট্ের কর্শ্ম তখন ধর্মের 
মুখোসধারী জীবন নিজের কপট মনোভাব ব্যক্ত করিল-__ 
বোকা! ভুলাবার ফাদ ঈশ্বরে পূজন । 
ঈশ্বরে যদি না পুজি যত মূর্খদল, 
মোর অপযশ ঘুষি পৃরিবে ভুতল। -€ ১১৪ পৃঃ) 
মনোরমা-গৃহে মোহিনীকে একা পাইয়া! জীবন কুপ্রস্তাব করিলে মোহিনীর 
অনুনয়-বিনয় ও ভৎপনায় তাহার হৃদয়ে সহাভ্ভূতি ব। শ্রদ্ধার উদ্রেক না 
+ হুইয়া ক্রোধের সঞ্চার হইল এবং সে ছুষ্পবৃত্তি-চরিতার্থতার নিমিত্ত পশুর 
পন্থ। অবলম্বন করিবার চেষ্টা করিল। 
কিন্ত পাপক্শ্মের ব্যর্থতা তাহাকে অধিকতর পাপকর্শ্মে লিপ্ত করিল। সে 
একদল ডাকাত দ্বারা মোহিনীর শ্বশুরালয়ের সর্ধান্থ হরণ করাইয়া শ্বশুরের 
শিরশ্ছেদ ক্রাইল। এই নিষ্ঠুরতা তাহার স্বভাবসিদ্ধ তাই ইহার জন্য 


তাহার মনে কোনরূপ দুঃখ বা অস্থশোচন! জাগে নাই। তারপর সে মোহিনী . . 


পিতাকে সর্বস্বান্ত করিয়া মোহিনীকে পথের ভিখার্রিণীর পধ্যায়ে আনিয়া 
ফেলিল। কিন্তু পাপকর্শ্মের প্রায়শ্চিত্ত মাহধকে ইহজনস্মেই করিতে হয়। 
অপরের গৃহের শাস্তি সে যেমন হরণ করিত, সেইরূপ নিজের গৃহেও তাহার 
শাস্তি ছিল না। তাহার পত্নী মোহনের নিকট প্রণয়-নিবেদন করিয়া 
কহিতেছে_ 
পতি মম পর নারী নিয়া সদা রত, 
আমোদে কাটান কাল, আমি সবো কত? --(২২* পৃঃ) 
তারপর মাধবের দ্বার! প্ররোচিত হইয়| তাহার স্্রীই নিত্রিত অবস্থায় 
তাহাকে হত্যা করিল_ 
জীবনের দুই কর মাধব ধরিল, 
মধুমতী গ্রীবাদেশে ছুরি বসাইল । (২৪৫ পৃঃ) 
কাব্যে তৃতীয় পুরুষ-চর্িত্র মাধব। সে মোহনের বন্ধু। জীবন যখন 
মনোরমার গৃহে মোহিনীর উপর বলপ্রয়োগ করিবার উদ্চোগ করিতেছিল 
তখন দেবপ্রেরিত উদ্ধারকর্তার বূপে অকস্মাৎ সে সেখানে আবিভূ্ত হইল_ 
দীর্ঘকায় নর এক ভাঙ্গিয়া কবাট, 
প্রবেশিল বাটী মধ্যে মারি মালসাট । __(১৭* পৃঃ) 


৮ বাংলা আখ্যায়িকা-কাব্য 


মাধব দামিনীর গৃহে থাকিয়া বসন্তের সহিত দামিনীর গুপ্ত পরামর্শ 

শুনিয়াছিল। বসন্তের আগমন এবং দামিনীকে পাপকাধ্যে প্রলোভিত করিবার 
সময় দামিনীর গৃহে কেহ ছিল ইহার ইঙ্গিত কবি পূর্বেই দিয়াছিলেন। 
কিন্তু রহস্য উদ্ঘাটন করেন নাই । মোহিনীকে উদ্ধার করিবার পর কবি 
তাহার পরিচয় দিয়াছেন, 

দামিনীর গুপ্তপতি জেনো! এইজন ॥ 

বসন্ত যখন গেল নাপিতিনী বাসে, 

নাপিতিনী ছিল! মগ্ন হাস্য উপহাসে 

এই পুরুষের সনে; - । (১৭ পৃঃ) 
সে বি্যাবিমুখ ও মছ্যপায়ী। শিশুকাজে- মোহনের সহপাঠী ছিল। সেই 
বন্ধুত্ব সে চিরকাল রাখিয়াছিল এবং প্রয়োজনের সময় বিপদে আপদে বন্ধুর 
মঙ্গল সাধন করিতে পশ্চাংপদ হয় নাই। 

মোহন গৃহে ফিরিলে দ্বিতীয়বার মাধবের সহিত আমাদের সাক্ষাৎ হয়। 

মোহনের নিকটে জীবনের স্ত্রীর কাহিনী শুনিয়া জীবনের প্রতি প্রতিহিংসা 
তাহার মনে জাগিয়া উঠে _ b 

উঠিল মাধব হৃদে জিঘাংস! ভয়াল, 

সে বৃত্তি করিতে তৃপ্ত উপস্থিত কাল। -__( ২৪১ পৃঃ) 
তারপর অমাবস্যার রাত্রে জীবনের গৃহে গিয়! পত্বীকে দিয়! সে স্বামীকে 
হত্যা করাইয়াছে। কিন্তু সে দৃশ্য সহ করিবার মত হ্ৃদয়হীন সে নয়। 
তাই,_ 





মাধব সে দৃশ্য দেখি ছুটি পলাইল । 

মাধব-চরিত্রের স্থটি কবির ইংরাজী শিক্ষার ফল । যাহার! মন্যপাঁয়ী, 
ছুশ্চরিত্র, ও লেখাপড়ায় উৎসাহহীন সমাজ চিরকাল তাহাদের স্বণ্য ও 
অবজ্ঞেয় করিয়া রাখিয়াছে। তাহাদের ভিতর যে কোন সদ্গুণ থাকিতে 
পারে বা তাহাদের ছার! সমাজ-সংসারের কোন উপকার সাধিত হইতে পারে 
__ আমাদের দেশে সে যুগে এ ধারণা প্রায় ছিল না । কিন্ত প্রথম এই কাব্যে 
তাঁহার ব্যতিক্রম লক্ষ্য করি। অনেক দোষক্রটি থাক! সত্বেও মাধবের বন্ধু 
প্রীতি ও মোহিনীকে উদ্ধার করা সত্যই প্রশৎসাযোগ্য ॥ শ্রী ছারা স্বামীকে 
হত্যা করান যদ্দিও সমর্থনযোগ্য নয কিন্ত মাধবের মত লোকের ছারা এরূপ 


© 
বাংলা আখ্যায়িকা-কাব্য 1০) 


কাৰ্য্য সাধিত করান বিসদৃশ হয় নাই । কারণ কবি তাহার চরিত্রের অসত 
গুণাবলীর পর্রিচয় দিয়াছেন । মাধব আদর্শ চরিত্রের লোক নয় কিন্ত তাহার 
ভিতর মানুষের চরিত্র অস্কিত হইয়াছে__দোষগুণ-সমস্থিত সে পৃথিবীর মানুষ । 
তাহার অনেক দোষ আছে, কিন্ত তাহ! দ্বারা সে কাহারও অনিষ্ট সাধন করে 
নাই। যেখানে অন্যায় দেখিয়াছে, সেখানে মাথা তুলিয়া দাড়াইবার সাহস 
এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিশোধ লইবার মত শক্তি তাহার আছে। স্বল্প 
পরিচয়ের মধ্যে সে উজ্জল । 
নারী চরিত্রের মধ্যে মনৌরমাকে আমর! মোহিনীর সখীরূপে দেখি। সে 
মোহিনীর বিরহ-ব্যথায় দুঃখী ও সহাম্থন্ভৃতিশীল এবং 
দিবানিশি মনোরম! মোহিনী সদন, 
চু রহিত দুঃখে মগনা প্রবোধ কারণ । __( ৫৮ পৃঃ) 
একদিন মোহিনী তাহার সহিত উদ্যানে ভ্রমণকালে নিজ হৃদয়ের স্থখ- 
দুঃখের স্মৃতি বিজড়িত স্বামীর স্মেহ ও কৌতুকের অনেক কাহিনী কহিল। 
ইহা হইতে মনে হয় উভয়ের সখীত্ব প্রগাঢ় ছিল। কিন্ত জীবনের ষড় স্তরে সে 
কেন যোগ দিল এবং বিরহবিধুর সখীকে নিজ গৃহে আনিয়! ও একাকী রাখিয়া 
কেন জীবনের ছুষ্ধাধ্যের সহায়তা করিল তাহার সঠিক কারণ কিছু বোঝা যায় 
না। কবি লিখিয়াছেন, 
মনোরম! বাপে দিয়! টাকা ছুই শত, 
করিল তাহারে স্থধি এ কাধ্যে সন্মত । (১৯১ পৃঃ) 
মনে হয়, পিতার আদেশে কন্যাকে এরূপ কুকাধ্যে লিপ্ত হইতে হইয়াছিল। 
এই ঘটনার পর মনোরমার সহিত আমাদের আর সাক্ষাৎ হয় নাই। 
অপর রমণী চরিত্র মধুমতী। সে জীবনের স্ত্রী। তাহার আবির্তাবও 
যেরূপ রোমান্টিক তাহার ব্ূপও সেরূপ অলৌকিক । রাত্রে মোহন একাকী 
জীবনের উদ্যানে ভ্রমণ করিতেছিল এবং পত্নীর কথা ভাবিতেছিল। এমন সময় 
কোন রমণীর আগমন-শব্দ শুনা গেল। 
তাহার রূপ বর্ণনার পূর্বের কবি বীণাপাণির ক্পাডিক্ষা করিয়াছেন। 
মধুমতীর রূপ বর্ণনা কৰি পাশ্চাত্য মহিলার রূপের অহ্ৃকরণে করিয়াছেন 
আয়ত লোচন দুটা সৌন্দধ্য সাগর, 
তারা ছুটা মগ্রগিরি তদ্‌ অভ্যন্তর । 


১৪ বাংল! আখ্যাগ্নিকা-কাব্য 


ইউরোপী চিত্রকর ছবির মতন । (২১৪-১৫ পৃঃ) 
মধুমতী রূসিক! এবং বাকৃপটু । স্বী-ভাবে বিভোর মোহন তুল করিয়া 
মোহিনী মনে করিয়া তাহাকে নিকটে ডাকিলে সে কহিল, 
ওহে চিত্তচোর তব ভাধ্যা। আমি নই, 
হবে| তব প্রাণজায়। হেন পুণ্য কই । __(২১৮ পৃঃ) 

. মোহন তাহাকে নানারূপে সতীত্বের উপদেশ দিয়! পাঁপপথ হইতে নিবৃত্ত 
করিবার চেষ্টা! করিলে সে জীবনের নষ্ট চরিত্রের কথা উল্লেখ করিয়া, কহিল, 
সতী নারী ুপ্লিবারে ইচ্ছ! থাকে যার, 

আগে প্রয়োজন করে শুদ্ধ হয়া তার । _-0২২৮ পৃঃ ) 
তাহার চরিত্রভ্রষ্ট হইবার পশ্চাতের যুক্তি তাহার স্বামীর নষ্টচরিজ্ ও তাহার 
প্রতি নিষ্ঠাহীনত৷ । তাই নানাবিধ উপায়ে মোহনকে নিজের প্রতি আকৃষ্ট 
করিতে ব্যর্থ হইস্সাও সে জোর করিয়া তাহাকে দিয়া প্রতিজ্ঞ! করাইল_ 
বল মোরে ফাল্গুনের অম! নিশীঘিনী 
আসি দিবে দরশন রবে আকাক্িনী । 
উদ্ভান দক্ষিণে আছে গবাক্ষের দ্বার, 
খোলা রবে সেই নিশি আদেশে আমার । _-(২২২ পৃঃ) 
এইভাবে প্রতিজ্ঞা করাইবার জন্য সে লচ্জা বা সক্ষোচও অহুভব করে 
নাই। স্বামী যখন পাপপ্রহথ নাসিতেছে সেই বা নামিবে না কেন। রমণীস্থলভ 
লঙ্জা-দ্বিধা-সক্ষোচ তাহার হৃদয়কে বিচলিত করে না । 
নিদ্দিষ্ট দিনে মোহনের পরিবর্ত্ধে মাধব আসিয়া সক্ষেতে নিজ আগমন 


© 


বাংল! আখ্যাগ়িকা-কাব্য 52 


মিষ্ট মিষ্ট কথা কহি আপন স্বামীরে, 
! তুলাইল তার মন কতই ফিকিরে। _(২৪২ পৃঃ) 
স্বামী নিত্রিত হইলে সে মাধবের নিকট আসিল । কিন্ত স্বামীকে হত্যা 
করিবার প্রস্তাবে সে শিহরিয়া উঠিল _ 
কেমনে বধিব আমি স্বামীরে আপন, 
নারী হয়ে পুরুষেরে বধিব কেমন । -_( ২৪৪ পৃঃ) 
কিন্ত শ্বেচ্ছাচারিণী রমণীর নিকট প্রশগ্ীকে লাভ করিবার জন্য কোন 
কৰ্ম্মই অসাধ্য থাকে না। তাই সে স্বামীকে হত্যা করিল। কিন্তু তারপর 
মাধবকে আর দেখিতে না পাইয়া__ 
মধুমতী একেবারে ঘোর উন্মাদিনী । __ (২৪৫ পৃঃ) 
তাহার জীবনে পাপের প্রায়শ্চিত্ত আরস্ত হইল। 
এই চরিত্রের উপর ইংরাজী সাহিত্যের প্রভাব অতি স্থম্পষ্ট। ইহার 
পূর্বের এদেশে যত সাহিত্য রচিত হইয়াছে তাহার ভিতর নষ্টচরিত্র 
দ্বীলোকের সাক্ষাৎ আমর! পাইয়াছি__তাহার! গোপনে প্রণয় করিয়াছে 
প্রণয়ীর আগমনে উৎফুল্ল হইয্নাছে এবং বিরহে কাতর হুইয্নাছে-_স্বামীর 
প্রতি ছলন! করিয়! প্রেম-নিবেদনও করিয়াছে__কিন্ত প্রণযনীকে লাভ করিবার 
জন্য স্বামীকে হত্য| করা, নারী-চরিত্রে এই মনোবৃত্তি বিদেশাগত । মধুমতীর 
রূপে কবি যেমন বিদেশের রূপ-মাধুর্য্য ফুটাইয়াছেন তাহার কাধ্যকলাপের 
মধ্যেও সেরূপ বিদেশীয় মনোভাব ব্যক্ত করিয়াছেন। এরূপ নারী-চরিত্র 
বাংলা-সাহিত্যে একেবারে নৃতন । 
এই কাব্যে আর একটি রমণীর সাক্ষাৎ আমরা পাই । সে দামিনী। 
জাতিতে নাপিতানী। বসস্তের আহ্বানে সে যখন গৃহের বাহিরে আসিল 
তখন আমর| তাহাকে দেখিলাম, 
বাহিরিল নারী এক বয়স আন্দাজ 
তিরিশের ন্যুন নহে অঙ্গে নানা সাজ । 
যৌবন প্রস্থন তার হয়ে বিকশিত, 
নবরাগ ধনে সে গো যদিও বঞ্চিত 
তথাপিও মাধুষ্যের কিছু আছে গুড়া, 


১৬ বাংলা আখ্যায়িকা-কাব্য 


মাজা মাজা বর্ণ টুকু উজ্জল শ্যামল, 
সে সৌন্দর্য্য কাছে কোথা গোউর উচ্ছল ? (১১৬ ১৭ পৃঃ) 
এস্থানে ভারতচন্দ্রের স্বল্প প্রভাব অস্ভূত হয়। প্রথমে বসন্তের প্রস্তাৰ 
শুনিয়া মোহিনীর পতিপরায়ণতার কথা চিন্তা করিয়া বসন্তকে সাহায্য করিতে 
নিজের অক্ষমতার কথাই সে জানায় । কিন্ত অর্থের মূল্য সে বোঝে । বসন্ত 
তাহার হাতে টাকা দিলে_ 
হেরি রোপ্যচন্দ্র মুখ নাপিতিনী মন, 
হলে! দ্রবীভূত ননী তপনে যেমন । 
সে মোহিনীর বাড়ীর উদ্দেশ্যে চলিল_ 
ঘোমটা টানিয়া আধ ধরিয়া! দশনে, 
দর্শকে কটাক্ষবাণ হানিয়া সঘনে ; 
ধষ্টতার পরাকাষ্ঠা করিয়া প্রকাশ, 
চলিল দামিনী ত্বরা মোহন আবাস । (১২৩ পৃঃ) 
এই বর্ণনায় তাহার চরিত্রের অপর একটি দিক্‌ প্রকাশিত হয়। মোহিনীর 
নিকট তাহার প্রস্তাব ব্যর্থ হওয়াতে যদি বসন্ত অর্থ ফিস! চায় এই আশঙ্কায় 
সে মিথ্যার আশ্রয় লইয়! কাদিতে লাগিল, 
পরের ইষ্ট সাধিতে স্থমিষ্ট প্রহার, 
হলো ভাল দেখ বাৰু পৃষ্ঠেতে আমার । (১২৭ পৃঃ) 
নানাবিধ নিসর্গ-বর্ণনার দ্বারা কাব্যে বৈচিত্র্য আনিবার চেষ্টা দেখ! যায়। 
স্থানে স্থানে বর্ণনাগুলি স্বন্দর ও পুরাতন ভাব হইতে মুক্ত। কবির নিজস্ব 
দৃষ্টিভঙ্গি কোন কোন স্থলে লক্ষণীয় । 
সমূত্র-দর্শনে ইন্জিয়ের ভিতর দিয়া যে 'অতীন্দিয়ের স্পর্শ মোহন লাভ 
করিয়াছিল তাহা! সুন্দরভাবে ব্যক্ত হইয়াছে_ 
সম্মুখে বিস্তৃত সিন্ধু সলিল নীলিমা 
সন্দর্শনে সে স্থযমা লঙ্বি হৃদি সীমা 
হৃদয় সাগর বেগে হলে! উচ্ছলিত, 
সমস্ত শরীরে সুধা হলো সঞ্চারিত । (৪৭ পৃঃ) 
গঙ্গার উপর তরীতে বসিয়া মোহন প্রকৃতির স্পর্শ অহৃভব করিল_ 


© 


বাংলা আখ্যাগনিকা-কাব্য ৩১৩ 


অন্তর বীণার তারে যেন রে তাহার, 
॥. প্রকুতি হন্দরী কর করিল প্রহার । 
স্থানে স্থানে প্রক্কতির উপর মানব-যনোভাবের ছায়াপাভ বর্ণনাকে উপ- 
ভোগ্য করিয়াছে। বসন্ত মোহিনীর সতীত্ব হরণের নিমিত্ত বড় বস্তরে লিপ্ত 
হইবার জন্য পথে বাহির হইলে,_ 
বসন্ত হৃদয়াকাশে দেখি পাপ রাহ, 
দিনমণি সক্কোচিয়া! শত রশ্মি বাহু 
কাদিতে কাদিতে দিলা রত্বাকরে কাপ, 
ধরিয়! রক্তিম! বর্ণ পেস্সে মনস্তাপ । 
দিবস বিরস সুখে করিল প্রস্থান, 
বাম্চর পলাইল নিজ নিজ স্থান । 
গগন তারকান্ধপ মেলিল লোচন, 
নিরখিতে বসন্তের পাপারূঢ় মন । (৯২৯ পৃঃ) 
লেডি ম্যাকবেথের রাজাকে হত্যা করিতে যাইবার পূর্বে প্ররুতির বর্ণনার 
প্রভাব ইহার উপর রহিয়াছে বলিয়! মনে হয়। _ 
বিভিন্ন জাতির পরস্পরের প্রতি বিদ্বেষের কথা কৰি লিখিয়াছেন__ 
গোউর বরণ জাতি শ্ামবর্ণ নরে, 
মানব বলিয়া তায় জ্ঞান নাহি করে। 
শ্যামবৰ্ণ নর পুনঃ গৌরবর্শ নরে, 
স্পশিলে অশুচি হয় ভাবয়ে অস্ত্রে । _ (১৩৮ পৃঃ) 
স্বদেশবাসীর ছুদ্দশায় ও অজ্ঞতায় কবি-হৃদয় বিচলিত। তিনি বঙ্গবাসীকে 
সম্বোধন করিয়া! বলিতেছেন, 
আলস্য ক্রোড়েতে নিদ্রা যাবে কত কাল, 
অজ্ঞতা কৃপেতে ডুবে বঙ্জণা ভয়াল 
সহিবে হে কতদিন নব্য বঙ্গজন, 
(তোমরা বঙ্গের আশা, ভরসা, ভূষণ । 
কিন্ত বঙ্গ সতী দেখি তব ব্যবহার, 
অনৌছুখে স্লিয়মাণ বদন তাহার । (১৪৭ পৃঃ), 


15১৪ বাংল! আখ্যায়িকা-কার্য 


0 তলা সবল যাহাক কিড আস্যাছিল 
ইহা তাহারই অভিব্যক্তি । 
০০ অগোচরে 
থাকিয়া নিজকাধ্য সাধন করিতেছেন কবি তাহার প্রতি দৃষ্টি আকর্ষণ করিয়া 
কলির বর্ণন। দিয়াছেন, 
সাত হাত দীর্ঘ দেহ বর্ণ আবলুস, 
সকলে জানে পণ্ডিত কৰি জানে তুষ। 
শিরোদেশে ক্ষুত্র কেশ শিরোরোগ চিহ্ন 
কে তারে চিনিতে পারে কবি জন ভিন্ন । 
আস্তখানা ছুষা! পড়! যেন তোলো হাড়ী 
সরু গোঁফ তাও ছাট! আখি লয় কাড়ি । 
ড্যাবোর ড্যাবোর চোক দেখি হুয় ভয় 
বাদ বুনো কেঁদে! বাগ, চাহি যেন রয়। (২২৫ পৃঃ) 
এইরূপ নানাবিধ বর্ণনা ও ততব্যাখ্যা কাব্যটির ভিতর স্বান পাইয়াছে, 
কিন্ত সর্বত্র তাহা সার্থক হুইয়া উঠে নাই । কাব্যটিতে দার্শনিক, সামাজিক 
ও রাজনৈতিক তত্ব এত বেশী স্থান পাইয়াছে খে আখ্যান-অংশ সব সময় 
খুজিয়া পাওয়। যায় না, এক অংশের সহিত অপর অংশের সামঞ্রস্ত হারাইয়া 
যায় । পুরাতনের নাগপাশ হইতে মুক্ত হইয়া! অনেক নৃতন রীতি ও ভাবধারা 
কাব্যে স্থান পাইয়াছে । তত্বালোচনার ক্ষেত্র সঙ্ধীর্ণ করিলে স্থখ-ছুঃখের উত্থান- 
পতনের স্পন্দনে কাব্যটি অধিকতর মধুর হইতে পারিত। চর্রিত্র-স্থাষ্টির 
ক্ষেত্রেও এ একই কথ! বল| চলে-_স্ক্দত্ৰ সামনরস্ত রক্ষিত হয় নাই । যাহাকে 
আদ্শর্ূপে অক্ষিত করিতে গিয়াছেন তাহাকে প্রাণহীন করিয়াছেন নায়কের 
চরিত্র এইরূপে ব্যর্থ হইয্সা সমস্ত কাব্যকেই যেন অনেকখানি প্রাণহীন বর্ণনায় 
পরিণত করিয়াছে। খটনা-সঙ্লিবেশের ক্ষেত্রে, নাস্বকের ভ্রমণ-কাহিনী একটি 
বিস্তৃততর স্থান অধিকার করিয়! থাকায় বৈচিত্রোর পরিবর্তে একট! একঘেয়ে 
ভাব আসিয়! কাব্যরসকে অনেকখানি ব্যাহত করিয়াছে। 
সে যুগের ভাবধারার অস্থকরণ করিয়া কৰি প্রতি সর্গের প্রথমে ইংরাজী 
কাব্য হইতে ছুই বা চারি পঙ.ক্তি করিয়। উদ্ধৃত করিয়! দিয়াছেন । 
সমস্ত কাব্যটি পক্সার ছন্দে রচিত হইলেও স্থানে স্থানে বিশেষত্ব লক্ষিত হয় । 


© 


ৰাংলা আখ্যায়িকা-কাব্য ৩১৫ 


পূর্ব কাব্যগুলিতে পদ্মার ছন্দে রচিত পঙ ক্রিগুলির একটিতে একটি ভাব স্থান 
পাইয়াছে__কিন্ত (এই কাব্যের মাঝে মাঝে একটি ভাব পর প্র মধ্যস্থল 
পথ্যস্ত ব্যাপ্ত হইয়াছে দেখা যায়। যেমন, _ 
অল্পদিনে ক্ুতবিদ্ হইল মোহন, 
বুদ্ধিজীবী বলি সমাদর স্থধীজন - 
করিত তাহার অতি, অল্প বয়ঃক্রমে, 
বিভা দিয়। পিতা তার রাখিল সম্রমে। _(? পৃঃ) 
উপমা! ও রূপকের মধ্যেও নৃতনত্ব দেখ! যায় 
দিন দিন তনু ক্ষীণ ভাবি ভাবি ধনী, 
পূণিমাতে শশধর ক্রমশঃ ষেমনি । 
কিন্বা। মোমবাতী যথ! রবি তীক্ষ করে 
ক্রমে ক্রমে যায় গলি খর কর ভরে । (৫৭-৫৮ পৃঃ) 
ঝড়ের পূর্বের প্রকৃতি বর্ণনায়,_ 
পবন রহে যেমন শিকারী শ্বাপদ, 
তুফীন্তৃত নিরবিয়! মগ প্রীতিপ্রদ। 
শ্রকুতি-হন্দরী-সুখ করি নিরীক্ষণ, 
জ্ঞান হয় আছে ধনী উদ্বেগে মগন । __( ৮৪ পৃঃ) 
কাব্যটি-সম্বন্ধে এই কথাই প্রধানভাবে বল! চলে ঘে পুরাতন কাব্যধারার 
মধ্যে ইহা! ভাবে ভাষায় ছন্দে নৃতনের 'আবির্ভাবকে স্থচিত করিয়াছে । 
কম্পন! কামিনী__“কলপনা কামিনী" কাব্যটি গোবিন্দ চৌধুরী কর্তৃক রচিত 
হইস্। ১৮৭৭ খ্রীষ্টাব্দে প্রকাশিত হয়। গ্রস্থারভ্ডে দেব-বন্দন! নাই। কাব্যটির 
নামে একটি নৃতন রীতি লক্ষণীয়। ইহার পূর্ববর্তী কাব্যগুলির নামকরণ 
নায়ক ও নাগ্নিকার নাম যুক্ত করিয়া হইয়াছে । এই কাব্যে তাহার ব্যত্যয় দৃষ্ট 
হয়। নায়ক কল্পনায় যে কামিনীকে দেখিয়াছিল তাহার সম্পর্কীয় কাহিনী 
বুঝাইবার জন্যই বোধ হয় এইরূপ নামকরণ করা হইয়াছে । কাব্যের নামের 
ভিতরও বেশ একটি কবিত্বপূর্ণ ব্যপ্রনা রহিয়াছে । 
এই কাব্যে স্বপ্রদর্শনের ভিতর দিয়া নাস্ক ও নায়িকার মনে প্রেমের 
উন্মেষ হয় এবং তাহারই আবেগে উভয়েই রাজপ্রাসাদের স্খ-এশ্বধ্য, আরাম- 
বিরাম ত্যাগ করিয়া দুঃখকষ্ট বিপদ্‌-আপদের মধ্যে বাহির হয়। 


৩১৬ বাংলা আখ্যায়িকা-কাব্য 


একটি বিহঙ্গের সঙ্গীতের মাধ্যমে তাহাদের প্রথম দর্শনও বেশ মনোরম । 
স্থমেধুর সঙ্গীতের স্যায়ই তাহাদের সেই মিলন জীবনকে মধুরতাঁর ভরিয়| তুলিল । 
প্রথম সাক্ষাতে উভয়ের অবস্থা 
ঈষদ হাসির ভাব বদনে উদস্ব। 

* গোলাপের কলি যথা প্রভাত সময়॥ (১৪ পৃঃ) 
উপমাটিও স্থান ও কালের উপযোগী । প্রেমালোকের প্রথম স্পর্শে উভয়েই 
অভিভূত, তাই তাহার অভিব্যক্তির ভিতর আড়ম্বর নাই কিন্তু উজ্জল্য 
আছে, চাঞ্চল্য নাই কিন্ত আনন্দ আছে। ঈষৎ হাসির রেখা তাই ব্যঞ্ষনাময় 
হুইয়। উঠিয়াছে। 

এই স্থানে রাজকন্যার কূপ বর্ণনায়ও কবির লিপি-কুশলতার পরিচয় পাওয়া 
যায়। পাখীর সঙ্গীতে আকুষ্ট হইয়| রাজপুত্র গিয়া দেখিল__ 
তথায় এক রমণী, নব প্রেম তাপসিনী, 
বাহু গ্রাসে আচ্ছাদিত বিমান মোহিনী । 
অথবা! তুহিনে মাখ! সরসী কামিনী ॥ (১১ পৃঃ) 
যেন তপন্থিনী গৌরী মহাদেবের তপস্যা করিয়া এক অপাখিব দীপ্তি লইয়া 
প্রকাশিত হইলেন। এই বর্ণনায় ভাবের ভিতর যেমন গান্ভীর্ঘয-ছ্যতি 
রহিয়াছে ভাষার ভিতরেও সেরূপ নৃতনের আভাস রহিয়াছে । 
কিন্ত সুখের দিন চিরস্থায়ী হইল না। রাজপুত্রের অবর্তমানে একদিন 
একদল ব্যাধ আসিয়া! রাজকন্যাকে হরণ করিবার চেষ্টা করিতে লাগিল। 
কন্যার দৃষ্ট দুঃন্বপ্র যেন মুক্তি পরিগ্রহ করিয়া! তাহার চারিদিকে ভীতির সঞ্চার 
করিতে লাগিল। এই ঘটনাটি যেন মূল অংশের সহিত স্থরসাম্য রাখিতে 
পারে পাই । জীবনকে বিদ্রসস্কূল করিবার জন্যই যেন এই ঘটনার অবতারণা । . 
অবশেষে দুঃখ একদিন সত্যই আসিল । বিচ্ছেদের বেদনায় উভয়ে উভয়কে 
খুজিয়! বেড়াইতে লাগিল। কিন্ত এই বিচ্ছেদের পশ্চাতে কবি যে কারণ 
প্রদর্শন করিয়াছেন তাহ! যেন পরিণতির অঙ্ূপাতে যথেষ্ট নয়। একদিন 
রাজকন্যা! পুষ্পচয়ন করিতে করিতে দূরে চলিয়া গেলে রাজপুত্র গৃহে আসিয়া 
তাহাকে দেখিতে পাইল না। সে আশে-পাশে অস্বেষণ করিতে গেল। 
এমন সময় কক্ক ফিরিয়া রাজপুত্র আসে নাই দেখিয়া অন্বেষণে বাহির হইল। 


© 


বাংলা আখ্যায়িকা-কাব্য ৩১৭ 


এইভাবে পরস্পরকে খুজিতে খুজিতে তাহার! অনেক দুরে চলিয়া গেল । 
দিনের পর দিন করাটিতে লাগিল। কন্যার মনে চিন্তা ও ছুঃখ__ 


কামিনী হৃদয়ে, চিন্তা স্রোত বয়, 
গরল সম প্রবাহ । 

কমল শিরিষ, অনল জালায়, 
দহিছে হয়ে দুঃসহ ॥ _(৫* পৃঃ) 

আর যুবরাজের অবস্থা, 

ভ্রমে আন মনে, কতু বৈসে তুলে, 
সমুদ্র সমান মন । 

নিরাশ! উন্মিতে, তরঙ্গনিচয়, 
উঠিতেছে অগণন॥ (১ পৃঃ), 


সে অনলে প্রাণত্যাগের উদ্যোগ করিলে বন্ুগণের আকস্মিক উপস্থিতিতে 
তাহাতে রুতকার্ধ হইতে পারিল না । পূর্বের পাখীর সঙ্গীতের স্বরে পুনরায় 
উভয়ের মিলন হইল। সঙ্গীত শ্রবণে রাজকন্যা পাগলিনীর ন্যায় আসিয়া 
রাজপুত্রকে দেখিয়া মুচ্ছিত হইয়! পড়িল। রাজপুত্র বলিল,__ 
যেই কেন নাহি হও কর না ছলনা । 
মায়াবিনী উপছায়া অথব! কল্পনা! ॥ 
যখন এসেছ মম প্ৰেয়সী আকারে । 
তুষিব বাধিব হৃদে প্রণয়ে আদরে ॥ __( ৭৩ পৃঃ) 
এ স্থলে উদাসিনী কাব্যের প্রভাব লক্ষ্য করা যায়। 
নায়কের চরিত্রে কয়েকটি গুণের সমাবেশ দেখা যায়, প্রেমের নিষ্ঠায় তাহা 
প্রশংসনীয় । '্বপ্র দেখিয়া সে মানসীর অহ্সন্ধানে বাহির হইয়াছে এবং প্রথম 
সাক্ষাতেই রাঁজকন্যাকে চিনিতে পরিয়াছে। আবার গৃহে প্রত্যাবর্তন করিয়া 
যেদিন রাজ্জকন্যাকে দেখিতে পায় নাই নান! দুশ্চিন্তায় সেদিনও তাহার 
অন্বেষণে বাহির হইয়াছে এবং অবশেষে অগ্রিতে প্রাণ-বিসঙ্জনেব জন্যেও প্রত্তত 
হুইয়াছে। 
স্বগম্ার প্রতিও তাহার আসক্তি ছিল । সারাদিন সে স্বগস্সা্থ কাটাইত। 
দুঃন্বপ্ দেখিয়া রাজকন্যা একদিন স্মগয়ায় যাইতে নিষেধ করিলে সে কন্যাকে 
নানারূপ আশ্বীসবাক্য দ্বার! শান্ত করিস ষুগস্ায় গিয়াছিল। স্বগয়া যেন 


৩১৮ বাংল! আখ্যায়িকা-কাব্য 


তাহার নিকট নেশার পর্য্যায়ে উঠিয়াছিল। অবশ্য কালে রাজা ও 
রাজপুত্রদিগের এরূপ নেশা অনেক কাব্যে ও কাহিনীতে স্থান পাইয়াছে। 

রাজপুত্র যুদ্ধবিগ্ঠায়ও পারদর্শী ছিল। নিবাদপতি সদলে রাজকল্যাকে 
হুরণ করিতে আসিলে সে একা সকলের সহিত যুদ্ধ করিয়া পরাজিত 
করিয়াছিল। 

নায়িকা প্রমোদকামিনী চারুদ্বীপের রাজকন্যা | কূপে অতুলনীয়! শিশুকালে 
মাতাকে হারাইয়া বিমাতার দেহে মাহুষ হয়। স্বপ্নে একদিন রাজকুমার 
শচীন্দ্রকে দেখিয়া পতিত্বে বরণ করে। পিতা তাহার বিবাহের ব্যবস্থা 
করিতেছেন দেখিয়া একটি পাখী সঙ্গে লইয়া! একাকী গৃহত্যাগ করে এবং 
অপরিচিত পথে নান! ছুঃখকষ্টের মধ্যে তাপস রমধীগণের নিকট আশ্রয় পায়। 
কিন্ত রাজকন্যা-সন্বন্ধে তাহাদের কৌতুহল দেখিয়! সকলের অলক্ষ্যে একদিন 
তাহাদেরও সে ত্যাগ করিয়|। আসে এবং এক অরণ্যের মধ্যে কুটারে বাস 
করিতে থাকে । সে একদিকে যেমন প্রেমবিধুরা অপরদিকে সেরূপ সাহসী । 
কিন্ত একদিন রাত্রে ছুমস্বপ্র দেখিয়া বিচলিত হইল । 

রাজপুত্র যখন মুগন্সায় গমন করে সে তখন তাহার অন্য মাল! গাখে, গান 
করে এবং রাজপুত্র ফিরিলে আনন্দে বিহ্বল হয়। কিন্তু রাজপুত্রের অদর্শনে 
তাহার চিন্তার শেষ থাকে না গৃহে সে স্থির থাকিতে পারে ন! _অমঙ্গল- 
আশঙ্কায় অন্বেষণে বাহির হয়। নাগ্নিকার চরিত্রে প্রেমনিষ্ঠাই মুখ্যভাবে 
চিত্রিত হইয়াছে । 

এই কাব্যে কীহিনী-অংশের মধ্যে নৃতনত কিছু নাই__অনেক স্থলে দোষ- 
ক্রটিও লক্ষণীয় । তবে কাব্যধারায় এবং বর্ণনানৈপুণ্যের ভিতর অনেকখানি 
নবীনতা আছে। ক্ষপ-বৰ্ণনায় ব! প্রাক্কতিক শোভা বর্ণনায় পূর্ববর্তী লেখক- 
গণের ন্যাক্স জড়তা বা আড়ট্টতা নাই__নৃতন ভাবের সমাবেশে তাহা 


সমুজ্জল | 
সন্ধ্যার বর্ণনা, 
ববির আরক্র কর গোধূলি পাইয়ে । 
বিবিধ বিচিত্র ছবি রেখেছে আকিয়ে ॥ 
কচি কচি মেঘগুলি আকাশের গায় । 


অপুর্ব মোহন রূপে কল্পনা দেখায় ॥ (৭ পৃঃ) 


© 


বাংলা আখ্যারিকা-কাব্য ৩১৯ 


নায়ক-নায়িকার প্রথম সাক্ষাতে মনের অবস্থা 
সর দরপণে দেখে আস্ত ছুলমনে, 
সর সোহাগিনী যবে রূবি কর পায়, 
সরমে রঞ্জিত কিন্ত বহে সে সময় । 
যখন নাথের দেখা প্রথমে উযায় ॥ _(:৪ পৃঃ) 
মিলন-আনন্দে নায়ক-নায়িকা যখন বিভোর তাহাদের আনন্দচ্ছট! যেন 
প্রক্কতিতেও ছড়াইয়! পড়িয়াছে_ 
হাসিছে কানন মরি, ক্ষুলময় সাজ পরি, 
চিকণ শ্যামল পত্রে হুইয়ে সন্দিত। (২৭ পৃঃ) 
চোখ গেল পাখীর নিকট কন্যার উক্তিও উপভোগ্য__ 
নিদয় হৃদয় যারে, কি কাষ প্রণয়ে ॥ 
রে চোখ গেল পাখি । 
কুস্থমেশু সন্মোহন, বানাঘাতে দুনয়ন, 
দহিছে যাতনা বিষে বুঝি তব হিয়ে ॥ 
দেখে অনঙ্গ ন! চেয়ে । 
নিজে পোড়া যেই জন জানিবে কেমনে ॥ 
রে চোক্‌ গেল পাখি? (৪৬ পৃঃ) 
স্থানে স্থানে বাক্যের অর্থ দুরূহ হইয়া উঠিয়াছে, ষেমন__ 
শৃগাল আপন গর্জে থাকে যতক্ষণ । 
নিজ তুলনায় ধর! করে তুচ্ছজ্ঞান । 
শশাঙ্ক জোনাকি কতু সমান ॥-(৪* পৃঃ) 
শেষ পঙ্ক্তিটিতে কবির মনোগত অর্থ প্রকাশ পায় নাই। তিনি নিশ্চয়ই 
লিখিতে চাহিয়াছিলেন যে শশাঙ্ক এবং জোনাকি সমান নয়। প্রশ্নস্থচক 


ইঙ্গিত থাকা উচিত ছিল। 
অন্তাত্_ 
বৃথায় সময় খায়, 
মিছে বাক্‌ বিতগ্ডায়, 
অধৈর্ধ্য হইয়ে যুবা আরস্ভিতে রণ ॥ (৪১ পৃঃ) 


“হইয়ে’ স্থানে ‘হইল’ থাকিলে যেন অর্থ বোধগম্য হয়। 


© 
ত বাংল। আখ্যায়িকা-কাব্য 
কাব্যে পয়ার, ত্রিপদী, চৌপদী প্রভৃতি ছন্দ ব্যবহৃত হইয়াছে। 


মহাকাব্যের অস্করণে ইহা হ্বাদশটি সর্গে সমাপ্ত । ভাষা, ছন্দ}ও ভাবের ভিতর 
আধুনিকতার অনেকখানি প্রভাব গক্্য করা যায়। 


পতিত-পার্র্বতী- চন্্রকান্ত শিকদার রচিত 'পতিত-পার্ধতী' কাব্যটি 
১৮৬" খ্রীষ্টাব্দে প্রকাশিত হয়। উপক্রমণিকায় কৰি গ্রস্থরচনার ইতিহাস ও 
উদ্দেশ্য গদ্ে লিপিবদ্ধ করিয়াছেন । স্বপ্নে কবি একদিন এক ব্রাহ্মণের আহ্বানে 
হুড়ঙের ভিতর প্রবেশ করিয়! কালিকার স্বর্গনিশ্মিত মন্দির দর্শন করেন এবং 
ব্রাহ্মণের নিকট 'পতিত-পার্ধতীর' ইতিহাস শ্রবণ করেন। নিত্রাভঙ্গে 
বন্ধুদের নিকট স্বপ্রবৃত্তান্ত কহিলে তাহার! কবিকে এ বিষয় লইয়া কাব্য 
লিখিতে অনুরোধ করেন। বন্ধুবর্গের অহ্ছরোধ-ক্রমেই কবি এই কাব্য রচনা 
করিয়াছেন । 
গ্রন্থারস্ভে মঙ্গলাচরণে বিশেষ কোন দেবতার স্তি নাই। কবি নিত্য 
নিরঞ্জনকে প্রণতি জানাইয়াছেন_ 
জয় জয় জগদীশ নিত্য নিরঞ্জন । 
পরাৎ্পর সারাৎসার, সত্য সনাতন ॥ 
নিরাকার নিরাধার, নিৰ্বিকার হও । 
সর্কেশ্বর সর্বব্যাপী সর্বস্থানে রও ॥ 


এই কাব্যে কালিকাদেবী একটি প্রধান স্থান অধিকার করিয়া আছেন। 
হয়তো ইহ! কবির স্বপ্রদর্শনের ফল। সে যুগের কাব্যে কালিকাদেবীর 
স্তব-স্ততি স্থান পাইত, কিন্ত তাহার প্রভাব বেশী দৃষ্ট হয় না। মঙ্গল- 
কাব্যগুলিতে দেব-দেবীর চিত্রে যে কল্পনার বিন্যাস ও অহতৃতির প্রকাশ মূর্ত 
হইয়াছে ইহাতে সেই বর্ণবিন্তাস বা অহ্ভূতির আবেগ নাই। তাই দেবীও, = 
একাব্যে প্রাণবতী হইতে পারেন নাই এবং তাহার সবার প্রভাবান্বিত হইয়া 
মানবগণও জীবস্ত হয় নাই । কালিকাদেবী সর্দত্রই স্বপ্রে আদেশ জানাইয়াছেন। 
তাহার এই ক্রপালাভ করিবার জন্য কাহারও ভিতর কোন সাধন! বা 
চেষ্টাও প্রকাশ পায় নাই । বঙ্্চালিতের মত নায়ক দেবীর আদেশ পালন 
করিয়া! গিয়াছে । 


iy 


ভি 


বাংলা আখ্যায়িকা-কাব্য ৩২১ 


যুবরাজ পত্তিত রাজা হইবার পর একদিন কালিকার নিকট হইতে 
স্বপ্রাদেশে শুনিল' যে সে যদি জলদে গিয়া! কালিকার অর্চনা করে তবে 
পার্বতীকে বিবাহ করিতে পারিবে এবং তাহাতে স্থখী হইবে । 
ইহা ছারা প্রথমেই জানা যায় নায়ক পার্দভীর নিমিত্ত জলদরাজ্যে যাইবে 
এবং তপস্ত। করিবে । ইহাতে কাহিনী কৌতুহল-বজ্দিত হইয়া! পড়িয়াছে। 
কৰিও পথেঘাটে কোথাও নায়ককে কোন বিপদের সন্মুখীন করান নাই বা 
দেরী করান নাই, সরাসরি জলদরাজ্যে লইয়া গিয়াছেন। সেখানেও সে 
দেবীর আদেশে মন্ত্রীর নিকট গেল॥ তারপর গোপীর নিকট রাজকন্যা! 
পার্ধতীর রূপ বর্ণন। শুনিয়! অধৈধ্য হইয়া! পড়িল এবং কহিল_ 
শুনিয়া সে ক্ূপনিধি অন্তরে দ্বিগুণ । 
প্রবল হইয়। দহে বিরহ আগুন ॥ 
সচঞ্চল প্রাণপাখী ধৈধ্য নাহি ধরে। 
মদন সন্ধান করে থাকিয়া অন্তরে ॥ _(৪৫ পৃঃ) 
এই উক্তির ভিতর আতিশয্য ও সম্ভাব্যতা থাকা সত্বেও নায়কের 
হৃদয়ের একটু আভাস পাইয়া আমর! যেন আশ্বস্ত হই। কাব্যের অন্য সব 
স্থানে নায়ক দেবীর হাতের ক্রীড়নকের মত চালিত হইস্সাছে-_-এই স্থানে যেন 
তাহার অস্থভূতি, বাসনা, কামন। স্বল্প প্রকাশের ভিতরেও তাহাকে মাহষের 
কূপ দান করিয়াছে। 
গোপীর দৌত্যে ও বর্ণনাগুণে পার্বতীর মনেও প্রেম-বীজ অন্ধুরিত হইল 
এবং উভয়ের সাক্ষাৎ হইলে পার্বতী সখীকে বলিল_ 
কিবা কূপ হেরিলাম আ মরি আ মরি। _( €২ পৃঃ) 
পতিতপাবনের অবস্থাও সেইরূপ । 
প্রভাতে চলিয়া! আসিবার সময় পতিতপাবনের মনে দুঃখের ক্ষীণ অস্ুভূতি 
_ দেখা যায় । তারপর আবার সে কালিকাদেবীর পরিচালিত যন্ত্রে পরিণত হয়া 
দেবীর আদেশে রাজার সিপাহী-কার্ধ্যে মনোনিবেশ করিয়াছে। সে পার্বতীর 
সহিত আর সাক্ষাৎ করিল না, বা তাহার সংবাদও লইল না। পার্ধতী 
এদিকে বিরহে আকুল-_-কখনও কাদিতেছে, কখনও চেতনা হারাইতেছে__ 
স্বভাবের নেহারিয়া বহুবিধ ভাব। 
অন্তরে উদয় হৈল পতিতের ভাব ॥ 


২১ ৬ 


© চা এ 


৩২২ বাংলা আখ্যায়িকা-কাব্য 
দীর্ঘশ্বাস ছাড়ি তবে অমনি সে ধনী। 
কান্দিয়া উঠিল করি কান্ত কান্ত ধ্বনি ॥ *( ৭২ পৃঃ) 

পার্কতীর এইরূপ অবস্থার কথা শুনিয়াও পতিতপাবন নিব্বিবাদে দিন 
কাটাইতে লাগিল। তাহার বিরহের জালার কোন প্রকাশ কোথাও নাই। 
যাহার রূপের কথ। শুনিয়া সে অধীর হইয়াছিল এবং দর্শন না কর! পথ্যন্ত স্থির 
থাকিতে পারিতেছিল না ও দেখা হইলেও ছাড়িয়া আসিতে পারিতেছিল না 
সেই পার্কতীর প্রতি তাহার হৃদয়ে যে কোনরূপ আকধণ আছে ইহা অস্থমান 
করিবার মত কোন অভিব্যক্তি কাব্যে নাই। কেবল রাজকন্যাই বিরহে 
অস্থির হইয়! দুঃখে দিন কাটাইতে লাগিল। অচৈতন্য অবস্থায় রাজকন্যা 
একদিন কালিকার আদেশ পাইল যে দেবীর পূজা করিলে তাহার মনস্কামনা 
পূর্ণ হুইবে । এইরূপে প্রেমও এ-কাব্যে গতিহীন, বৈচিত্র হীন ঘটনামাত্রে 
পথ্যবপিত হইয়াছে। 

তারপর মহিষের আবির্তাব। ইহাতেও আমর! আতঙ্কিত হই ন|। কারণ 
পূর্ব হইতেই পতিত কালিকার নিকট হইতে ইহাকে বধ করিস! পার্বতীকে 
বিবাহ করিবার নিদ্দেশ পাইম্সাছে। তাই এই মহিষের আগমনেও কোন 
আকস্মিকত| ব৷ ভীতি-বিহবলতার স্থান নাই । 

প্রেমের শেষ পরিণতি বিবাহের পর দেখা যায় নায়িক! মান করিয়া সমস্ত 
অলঙ্কার খুলিয়া নীরবে বসিয়া! আছে। নায়ক মান ভাঙ্গাইবার চেষ্টা করি- 
তেছে কিন্ত তাহার ভিতরেও প্রাণের অহ্ভূতি নাই । 

কাব্যটির মধ্যে একমাত্র জীবন্ত চরিত্র পার্বতী । সে হাসিতেছে, কীদিতেছে, 
মুগ্ধ হইতেছে, প্রেমে অভিভূত হুইতেছে, বিরহে চেতনা হারাইতেছে এবং 
শ্রি্মতমকে পাইবার নিমিত্ত দেবীর আরাধনাও করিতেছে। সে হুখে স্বামীর 
খবরও করিতেছে এবং প্রয্োজন-অহসারে স্বর্গারোহণেও ঘাইতেছে। 

কিন্তু একটিমাত্র জীবন্ত চরিত্র লইয়! কোন কাব্য কোন দিক্‌ হইতেই 
সার্থক হইতে পারে ন!। নায়ক যেখানে দেবীর হাতের হস্রমাত্র, নিজন্ব কোন 
কর্মপ্রচেষ্টার ভিতর দিয়া যাহার ব্যক্তি-মানসের কোন স্ফুরণ নাই, কোন 
প্রতিকূল ঘটনার সংঘাতে যাহার জীবনে বৈচিত্রের উন্মাদনা! নাই__এমন কি 
প্রেমও যাহার হৃদয়কে বিচলিত করে নাই তাহাকে নায়করূপে লইয়া কোন 
কাব্য-রচনা চলিতে পারেনা । দৈব অসুগ্ৰহ লাভ করাই যদ্দি নায়ক হইবার 


পরি... 


ভি 


বাংলা আখ্যায়িকা-কাব্য ০ 
প্রধান গুণ ব্ূপে বিচার কর! যায় তবে সে ক্ষেত্রেও পতিতপাঁবনের চরিত্র 
ব্যর্থ। কারণ*দেবীর অন্থগ্রহ লাভ করিবার জন্যও সে কোন কষ্ট স্বীকার করে 
নাই বা অসাধ্যসাধন করে নাই। প্রথম হইতেই সে দেবীর প্রিয়পাত্র এবং 
দেবীর নির্দেশে তাহার ইচ্ছাই সংসাধিত করিয়াছে । দেবী জীবস্ত হইয়া 
উঠেন নাই_-তিনি কেবল স্বপ্রে আদেশ জানাইয়াছেন_তাহার আবির্ভাব 
বা তিরোভাব যাহা পাঠক-হ্ৃদয়ে আলোড়ন স্থষ্টি করিতে পারিত এ-কাব্যে 
তাহারও অবকাশ নাই । 

কাব্যে নানাবিধ খ্তুর বর্ণনা দিয়া রসবৈচিত্র্য আনিবার চেষ্টা কর! 
হুইয়াছে। কিন্ত নিসর্গ-বর্ণনার ক্ষেত্রেও তাহা! সফল হয় নাই। কারণ 
তাহার ভিতর প্রাকৃতিক শোভা! প্রকাশ পায় নাই, কেবল জীবকুলের উপর 
তাহাদের প্রভাব বাণত হইয়াছে। যেমন শরৎকালের বর্ণনা 

শরদের সৈন্য যত, বরষা করিল হত, 


তাহা হেরি প্রজাগণ শরদস্থগত রে। -_(৩২ পৃঃ) 
অথবা হেমন্তের বর্ণনায়__ 

দিনকর ক্ষীণকর হইতে লাগিল । 

আফুক্ষয় বায়ুচয় প্রদানে অনিল॥ (৩৫ পৃঃ) 


কাব্যের শেষাংশ গদ্যে রচিত । ইহাতে অলঙ্কার-বাহুল্য ও সংস্কতপ্রীতির 
নিদর্শন পাওয়া যায়। তবে ছেদ, কমা প্রভৃতি স্থানে স্থানে উপযুক্তভাবে 
ব্যবহৃত হইয়াছে। কিন্ত এই অংশও পদ্য ছন্দে রচিত হইলে ভাল হইত ৷ 
একটা প্রাণবৈচিত্যহীন কাব্য আস্তোপাস্ত পাঠ করিয়াই পাঠকের মন ক্লান্ত 
হইয়া পড়ে, তারপর এরূপ গদ্য পাঠ করিতে কাহারও ধৈর্য্য থাকে না। 
সর্ধশেষে কবি এক অলৌকিক ঘটনার অবতারণা করিয়| কাব্যের সমাপ্তি 
করিয়াছেন। পূর্ব্বরাত্রে স্বপ্র দেখিয়া পতিত ও পার্বতী কুমারকে রাজ্যে 
অভিষিক্ত করিয়া সকলের নিকট বিদায় লইয়া বাহিরে উপবেশন করিলে 
, একটি স্ব্ণময় রখ নামিয়া আসিল। পতিত ও পার্বতী উহাতে আরোহণ 
করিলে 
শসারখি অনুমতি শ্রুতিমাত্র স্বন্দন শৃন্তপথে অতিশয় বেগে চালাইতে 
লাগিল। এবং তদুপরি তপনের তাপ স্পর্শে অন্থমান হইল যেন কোন 
বৃহৎ বিহগ বহ্ছিতে বেষ্টিত হইয়া প্রচ্ছলিত হইতে ২ উত্বিত হইতেছে। 


সই 


৯ 


© 


৩২৪ বাংলা আখ্যায়িকা-কাব্য 


এই মত শৃন্ধমার্গে কিয়ংকাল গমনাস্তরে পতিত পার্বতী প্রন্ুধ্যে পার্কতীর 
পুরী পৌছিলেন, এবং স্বর্গের স্থখে সুখী হইয়া কাল খাপন করিতে 
লাগিলেন।" (পৃঃ ১২৫) 
গগ্ধের ভিতরেও স্থানে স্থানে অস্থপ্রীসের বাহুল্য দেখ! যায়_ 
“বিভাবরী বিভাত হইল, বিভাসে বিহায়লে বিধু বিগত বিক্ষোভ প্রাঞ্ধ 
হইয়। অপ্রকাশ পাইলেন ।” __( পৃঃ ১২১) 
কবি সহজ ভাষায় গদ্য রচন! করিতে পারিতেন। তাহার প্রমাণ তাহার 
উপক্রমণিকীয় পাওয়া যায়। কিন্ত সে যুগের ধারণ! ছিল সাহিত্যের ভাষায় 
সংস্কৃত শব্দের বাহুল্য ও অলঙ্কারের আতিশয্য থাকিবে । এই কাব্যের গগ্ 
রচনায় সেই ধার! অহুস্ষত হওয়ায় কাব্যের রসহানি ঘটিয়াছে। 
পদ্যাংশে পয়ার, ত্রিপদী, চৌপদী, তোটক, একাবলী, মালবাপ প্রভৃতি 
ছন্দ ব্যবহৃত হইয়া রচনার ভিতর বৈচিত্র্য আনিয়াছে। 
স্থানে স্থানে একই শব্দ দুই অর্থে ব্যবহৃত হুইয়াছে_ 
মন্দ মন্দ বহিতেছে মলয়ার বাত। 
নাথ বিনে সে পবনে অঙ্গে ধরে বাত ॥ 
একে আমি হই সই কুলবালা নারী । 
কান্ত বিনে কামজ্ঞাল! সহিতে যে নারি ॥ ৫49 পৃঃ) 
কাব্যটি-সন্বন্ধে এই কথাই বল! চলে যে ইহা একেবারে ব্যর্থ রচন। | 
জীবনতার।__কবি রসিকচন্্ রায় “জীবনতারা” কাব্যটি রচনা করেন। 
ইহার প্রকাশকাল ১৮৬৯ খ্রষ্টাব্দ । কাব্যে কবি নিজ পরিচয় দিয়াছেন। 
প্রীরামপুরের পশ্চিমে বড়া নামক গ্রামের জমিদারের! চারি অংশে বিভক্ত । 
কবি জ্ঞো্ঠআাতা ভ্রীরামগোপালের দৌহিত্রের দ্বিতীয় পুত্র। কবির! পাচ 
ভাই। 
কাব্য-রচনার উদ্দেশ্য সম্বন্ধে তিনি গ্রন্থশেষে লিখিয়াছেন যে কাঁলিকার 
ক্পায় এবং ইচ্ছায় তিনি গ্রন্থ রচনা কৰিয়াছেন। কারণ জীবন ও তারাকে 
কালিকা দেবী কহিয়াছেন_ 
এই খেলা যাহা হৈতে হইবে প্রচার । 
বলি আমি এক্ষণেতে সেই সমাচার ॥ 


করা 


© 


বাংলা আখ্যাগ়িকা-কাব্য ৩২৫ 


তার পুত্র হইবে রসিকচন্্র রায় । 
* নে রচিবে এই গান আমার কুপাকস ॥ _(৯* পৃঃ) 
সরন্বতী-বন্দনার পর গ্রন্থ আরস্ত হইয়াছে । কৰি কেবল কালিকার নির্দেশ 
লাভ করিয়াই তুষ্ট হইতে পারেন নাই। তাহার কাব্যের নায়ক-নায়িকাকে 
কালিকাদেবীর প্রিয় সেবক-সেবিক1 রূপে অভিশাপগ্রন্ত হইয়া জন্মগ্রহণ করিতে 
দেখা যাম্ম। এই-সকল স্থানে বোঝ! যায় কাবাগুলি এ সময়েও অঙ্গলকাব্যের 
প্রভাব হইতে সম্পূর্ণ মুক্ত হইতে পারে নাই। কাব্যটিকে অধিকতর মধ্যাদা 
দিবার জন্য পুনরায় কবি কাহিনীটি নদীয়ায় রুষচন্দ্র রাজার সভায় ভারতচন্দ্র- 
কর্তৃক বিকৃত হইয়াছিল বলিয়। উল্লেখ করিয়াছেন। 
আনিরসাত্মক হইলেও কাব্যটিতে নৃতনত্ব রহিয়াছে । সন্যাসী স্বামী 
কালিকার অন্থগ্রহে শ্বশুরের রাজ্যে আসিলে পতি-পত্থীর ভিতর যে 
না-চেনার আবরণ ছিল কবি তাহাকেই নায়ক-নায়িকার প্রেমের পথে 
কাজে লাগাইক্সাছেন। এ কাব্যে স্বকীয়া প্রেমই পরকীয়ারূপে প্রকাশিত 
হইয়| কাব্যে আদিরসের ভিতর বেশ একটু চাতুধ্যপূর্ণ বুদ্ধির দীপ্তি দান 
করিয়াছে । 
সংসারকে মায়া ভাবিয়! রাজপুত্র জীবন বিবাহের পর সন্যাস গ্রহণ করে। 
রাজকন্যা, তারা তাহার বিরহে অত্যন্ত কাতর হইয়া পড়িলে অর! মহাদেবকে 
লইয়| শুক ও শাৰী সাজিয়| জীবনের মনে তারার স্মৃতি জাগরিত করিলেন । 
বনের তখন অবস্থা 
তারার রুপায় ভার! মনে পড়ে যায়। 
তার! নামে বহে জল নয়ন তারায় ॥ _-(৬পুঃ) 
কিন্তু পত্ঠীর সতীত্ব পরীক্ষা করিবার বাসনায় সে লন্স্যাসিবেশেই পঞ্চহাটার 
কালীমন্দিরে আশ্রয় লইল । রাজগৃহের রমণীকুল মন্দিরে সন্াসীকে দেখিতে 
পাইল। 
সহজেই রমণীকুল সন্যাসীর প্রতি আকৃষ্ট হইল এবং নিজেদের ভাগ্য গণনা 
ও আপদের শাস্তির উপায় জিজ্ঞাসা করিতে লাগিল। জীবন এই গণনার 
ছলনায় তারাকে দেখিল-__ 
নয়ন হিল্লোলে হরে চন্দ্রের হিললোল । 


© 


৩২৬ বাংলা আখ্যায়িকা-কাব্য 

কটাক্ষ বালেতে বধে পুরুষ কুরঙ্গ । 

ঝ্রযিরে ছুলাতে পারে ঘটাতে কুরঙ্গ ॥ _ কে পৃ) 
জীবন ভাবিল_ 

ধিক্‌ মোরে কি করেছি এ ধনে ত্যজিয়ে। _(২* পৃঃ) 


তারপর তাহার দুষ্টগ্রহের শাস্তির নিমিত্ত একটি শিকড় বীধিয়া। দিয়া পতির 
শী আসিবার সংবাদ দিয়! আশীর্বাদ করিল, 
শীস্র আসি পুত্র হকু করিঙ্ কল্যাণ । (২১ পৃঃ) 
মহারাণী জামাতার সংবাদ জানিতে চাহিলে সে কহিল_ 
কান্দ তোমরা সে বিনে । কান্দ তোমরা! সে বিনে। 
সে পায়েছে এত দিনে যোগিনী নবীনে ॥ __(২৭ পৃঃ) 
এই সংবাদে তার| দুঃখিত হইয়। কালিকার পৃজা। করিল এবং জীবনের 
প্ররুত পরিচয় জানিয়! যে কৌশল অবলম্বন করিল তাহা! একদিকে নায়িকা- 
চরিত্রকে যেমন বুদ্ধিতে দীপ্ত করিয়াছে অপরদিকে কাব্যরসকেও তেমনি সরস 
করিয়াছে । সন্গ্যাসিনী সাঙ্ছিয়! দাসীকে সে জীবনের নিকট তাহার সগ্যাস- 
জীবন সদ্বদ্ধে সব অলৌকিক ঘটনার পরিচয় দিতে নির্দেশ দিল । 
জীবন আসিলে তারা তাহার পূর্ব জীবনের বৃত্তান্ত তাহাকে বলিয়! চমৎকৃত 
করিল। জীবন বলিল__ 
ভ্রীপদের যোগ্য নয়, আমার কি ভাগ্যোদয়, 
পাইলাম চরণ দর্শন ॥ (৪৪ পৃঃ) 
তারপর দাসখত স্চ্ধ লিখি দিল_ 
4.০ ইহার অন্ত মত করিয়া দণ্ডী হইলে শত শত বার নাকে খত দিবে 
এই করারে আপন খুসিতে দাস খত লিবিয়া দিলাম ইতি। - ৮ __' ৭ পৃঃ) 
তারপর সন্ল্যাসিনীর আদেশ অঙ্গসারে সে পত্নীর সহিত সাক্ষাৎ করিতে 
শিল্প হাস্য-পরিহাসের ভিতর দিয়! দশ দিন অতিবাহিত করিলে সন্যাপিনীর 
নিকট প্রত্যাবর্তন করিবার বাসনায় যখন বিদায় চাহিল তখন শ্যালিকার দ্বারা 
সব তথ্য ফীস হইল। কবি ধীরে ধীরে সমস্ত ঘটনার আবরণ মুক্ত করিয়া 
কাব্যটিকে রহস্তঘন করিয়! তুলিয়াছেন। 
কাব্যটি এই স্থলে সমাপ্ত হইলে ভাল হইত । তাহা ন! করিয়া জীবনের 


< 


© 


বাংলা আখ্যায্িকা-কাব্য ৩২৭ 


পত্নীসহ স্বদেশ-গমন__ পুত্রের জন্ম_জীবনের মাতাপিতার কাশীবাস ও মৃত্যু 
এবং জীবনের অগ্ার দুই পুত্রের জন্ম পর্য্যন্ত বিবৃত করিয়াও কবি কাব্য শেষ 
করেন নাই । কৰি কালীমাহাস্ম্য প্ৰদৰ্শন করিবার মানসে কাব্যের কলেবর 
অযথ! বদ্ধিত করিয়। কাব্যরস ক্ষু্ করিয়াছেন। কাব্যের দিক্‌ হইতে বিচার 
করিলে শেষাংশের কোন মূল্য নাই__পূর্ব্বাংশের সহিত তাহা ন! পারিয়াছে 
তাল রাখিতে, না হইয়াছে উভয়ের ভিতর একট! সহজ যোগস্থত্রের যোজন । 
জীবনের রাজ্য হারাইয়া বন-গমন ও মৃত্যু_দুই পুত্রের স্বৃত্যু, ব্যাধ-কর্তৃক 
তারাকে দর্শন ও রাজাকে সংবাদ-জ্ঞাপন, কোটালগণ-কর্তৃক তারার প্রতি 
কটুক্কি__বিজয়ের কালিকান্তব ও আদেশপ্রাপ্তি__কালিকার খড়গ লইয়া এ 
রাজাকে সবংশে নিধন কর1-__বাজ্ঞাপ্রাপ্তি__জীবন প্রভৃতির পুনজ্শীবনলাভ-_ 
স্বরাজ্য উদ্ধার এবং একদিন কালিকার আদেশে প্যান্সিকে রাজ্যে অভিষিক্ত 
করিয়া স্বর্গারোহণ প্রভৃতি ঘটনাগুলির কালিকার মাহাত্ম্য জ্ঞাপন কর! ব্যতীত 
অন্য কোনরূপ সার্থকতা দেখা যায় না। 

শেষাংশ বাদ দিলে কাব্যটিকে স্থখপাঠা বলা চলে। কাব্যের মধ্যে 
কালিকা-মাহাত্ব্য প্রকাশ করিবার উদ্দেশ্য থাকিলেও কবি নায়ক এবং 
নায়িকাকে 'পতিত-পার্কতী' কাবোর স্কায় একেবারে দেবীর হাতের ক্রীড়নক 
করেন নাই। জীবন স্বেচ্ছায় সন্যাস গ্রহণ করিয়াছিল এবং শুকশারীরূপ 
কালিক! ও শিবের কথোপকথনের বারা তারার প্রতি আকৃষ্ট হইলেও সে নিজে 
বুদ্ধির দ্বারা পরিচালিত হইয়াছিল । সে সগ্যাসীর বেশেই পত্নীর দেশে 
প্রত্যাবর্তন করিয়াছিল এবং সেখানে তাহার কাধ্যকলাপ কালিকার আদেশে 
নিয়ন্ত্রিত হয় নাই । কাব্যের ভিতর নায়কের ব্যক্তিরূপ দেবীর ছায়া! ছারা! 
কোথাও আচ্ছন্ন হয় নাই॥। তাহার নিজ সত্তায় সে জীবস্ত। তাহার 
রসিকতা, তাহার বুদ্ধির পরিচালনা, তাহার ছলনা ও কৌশল সকলই তাহার 
নিজন্ব চরিত্রগত জিনিষ । অপরদিকে নায়িকা! তারামশির ভিতরেও আমরা 
এই ব্যক্কি-চরিত্রের রণ দেখিতে পাই । সন্্াসীর নিকট উধধ-প্রাপ্ধির পর 
কালিকা-পুজা করিয়া সে সন্যাসীর চাতুরী জানিতে পারিয়াছিল সত্য কিন্ত 
তাহার পরে সে যে পন্থা অবলম্বন করিয়াছিল তাহা তাহার নিজস্ব পরিকল্পনার 
ফল। তারপর যে চাতুরীজাল বিস্তার করিয়া তারা স্বামীকে পাইল সে 
চাতুরীর পশ্চাতে তাহার যে নিঠা, আন্তরিকতা, প্রেম, বুদ্ধি, রসিকতা ও 


৩২৮ বাংলা আখ্যায়িকা-কাব্য 
কর্শ্মকুশলতার পরিচয় পাওয়া যায় তাহাতে তাহাকে প্রশংসার্হ করিয়া তুলে। 
ইহাতে অন্যান্ত কাব্যের স্যায় অবৈধ প্রণয় কোথাও নাই । * কেবল বিবাহিত 
নায়ক-নায়িকার অনেকদিন পর দেখা-সাক্ষাতের সময় উভয় পক্ষের চাতুষ্যের 
ক্রীড়া কাব্যটিকে নৃতন রস দান করিয়াছে। 
এই কাব্যে কৰি দাসী বা সখীগণের সাহায্য ন! লইয়া শ্যালিকা, শ্যালক- 

পন্থী ও দিদিশাশুড়ী চরিত্রের অবতারণা! করিয়া! কাব্যের ভিতর হাস্রসকে 
মধুর ও উপভোগ্য করিয়াছেন। সন্ত্যাসীর নিকট শ্যালিকা চন্দ্রাননী ওুষধ 
চাহিলে রসিকতা করিয়া সে কহিতেছে_ 

এমন স্থন্দরী তুমি তুল্য নাহি যার । 

কেন সে বাসে না ভাল মণ্ম বল তার ॥ 

অহমানি তুমি তারে পার না দেখিতে । 

নতুবা বিবাদ কেন চাদ চকোরেতে ॥ (২৩ পৃঃ) 
বাজার খুড়ী আসিয়া! নাত-জামাই-এর সহিত রূসকিতা৷ করিয়া কহিলেন__ 

আমাদের তারামণি অপূর্ব নলিনী । 

সপেছিহ্ছ তোমারে রসিক ভূঙ্গ জানি ॥ 

তুমি হে গুবুরে পোকা বুঝেছি কারণ । 

শুকাইল পদ্মমধু পল্মেতে এখন ॥ 

বানরের গলদেশে মুক্তার হার । 

পেস্থীকে হীরের কণ্ঠা কি বুঝিবে তার ॥ (৫২ পৃঃ) 
জীবনও ছাঁড়িবার পাত্র নয়। সে কহিল 

কখন গুবুরে পোকা গোবরে বেড়াই । 

কখন ভ্রমর হয়্যা পদ্মেরে তুলাই ॥ 

আমি গুঞরিলে শুক কাষ্ঠে রস হয়। 

তারা ত নবীন পদ্ম মধুর সময় ॥ 

পাবড়ি ভাঙা! পুরাতন পদ্ম যদি পাই । 

গুণ গুণ মধুর স্বরে মধুতে ভরাই ॥ (২ পৃঃ) 

এই-সকল বর্ণনার মধ্যে রাজাস্ত:পুরেও একটা প্রীতির সম্বন্ধ ও একটা 

প্রাণের স্পন্দন অহতৃত হয়। অন্ান্য কাবো সখীগণ রাজকন্যার আদেশ 
মান্য করিয়াছে এবং রাজপুত্রের সহিত রহস্যালাপ করিয়াছে । কিন্ত সে-সকল 


© 


বাংলা আখ্যায়িকা কাব্য 2 


কাব্যে রহস্তাল্াপ জমে নাই। কারণ প্রভুকন্তার স্বামীর সহিত রসিকতা 
করিতে গিয়াও তাহারা নিজেদের সীমারেখা তুলিতে পারে নাই। এই 
কাব্যে শ্যালিকা, শ্যালক-পত্নী ও দিদিশাশুড়ী প্রভৃতি সম্পর্কের ভিতর দিয়া 
ষে হান্যকৌতুকের স্থষ্টি হইয়াছে তাহ! বেশ উপভোগ্য । বাঙালী পরিবারে 
জামাতাকে বেষ্টন করিয়া যে রসিকতা করিবার রীতি আছে ইহার ভিতর 
সেই চিত্রই যেন অঙ্কিত হইম্মাছে। 
কাব্যে অন্তান্ত বর্ণনা দ্বারাও বিভিন্ন রসের স্থইি করিবার চেষ্টা দেখা 
যায়। সন্াসি-বেশী জীবনের উক্তিতে কাশীর মাহাত্ম্য বর্ণনায় ইহার প্রমাণ 
পাওয়। যায়। 
তার! জীবনের নিকট নিজের বারমাসের বিরহ-ছুঃখের বর্ণনা, করিতেছে_- 
বৈশাখে প্রথর রবি, শুনিলে অনথখে রবি, 
যে দুঃখ লো সে কহিব কারে। 
একে ত বিরহ তাপ, ভাস্করের যে উত্তাপ, 
বিরহিনী বাচি কি প্রকারে ॥ ন 
শ্রাবণেতে আছে ধরা, বর্ধায় ভাসায় ধরা, 
চাতকী মেঘের জল পিয়ে । 
বিনে কান্ত নবঘন, আমি কান্তি ঘন ঘন, 
সে জলদে জল দে বলিয়ে ॥ _(৩* পৃঃ) 
বর্ণনাটি ফুল্পরার বারমাস্যার কথ! স্মরণ করাইয়া দেয়। 
কালিকার অন্রগ্রহ ব্যতীত অলৌকিক কিছু এ গ্রন্থে বণিত হয় নাই । 
বিজয়কে বলি দিবার জন্য লইয়া যাইবার কালে সে যখন স্তব করিতে 
লাগিল _ 
বিজয়ের বিপদ জানিয়ে মহেশ্বরী । 
শূন্য পথে অসি নৃত্য করেন শঙ্ষরী ॥ 
অভয়! অভয় দিয়ে তারার তনয়ে । 
দৈত্যকুল নাশ! খড়গ দিলেন বিজয়ে ॥ (৮৫ পৃঃ) 
কালিকার ক্বপায় জীবন প্রভৃতির পুনষ্দীবন লাভ করাও কম অলৌকিক 
নহে। 


© 


৩৬ বাংলা আখ্যায়িকা-কাব্য 


কাব্যটি ত্রিপদী, পয়ার, লঘু ত্রিপদী, বিপরীত পত্রী প্রভৃতি, ছন্দে রচিত। 

প্রতি পরিচ্ছেদের পূর্বের স্বর ও তাল নির্দেশ করিয়| ধুয়ার কয়েকটি 
পডক্তি উদ্ধত হুইয়াছে। ইহা! কাব্যকে শুধু বৈচিত্রা দান করে নাই, 
মাধুর্য্যও দান করিয়াছে। এগুলির ভাষ! ও গতি অত্যন্ত সহজ ও স্বচ্ছন্দ । 
যেমন-_ 

( রাগিনী হাস্বির তাল একতাল! । ) 

চলে রায় রঙ্গে । 

ভাসিতে সে প্রেমমন়ী ধনীর প্রেমতরঙ্গে ॥ 

নানা কুলের গন্ধ ছুটে, সৌরভে রস উতলে উঠে । 

ও সময়ে সময়ের অঙ্গ ঘেরে অনন্গে ॥ __(৪৭ পৃঃ) 


রচনায় অঙ্গপ্রাসের আতিশয্য লক্ষণীয় । তবে বর্ণনায় ছন্দ-ভাব ও 
ভঙ্গি অন্দর । 

জীবন-তারার অনেক সংস্করণ বাহির হইম্সাছিল। অগ্লীলতার জন্য 
সরকার ইহার প্রকাশ বন্ধ করিয়া দিলে নৃতন সংস্করণে কতকট! ভদ্র রূপ 
দেওয়া হয়। এই কাহিনী লইয়া দুই-একখানি নাটক ও গীতাভিনয়ও 
লখিত হইয়াছিল । 


প্রেম-লাটক-_“প্রেম-নাটক" পঞ্চানন বন্দ্যোপাধ্যায় কর্তৃক রচিত হয়। 
ইহার প্রকাশের সময় ১৮৬৫ খ্রীষ্টাব্দ । নামে নাটক শব্দের যৌগ থাকিলেও 
এটিকে কোনক্রমেই নাট্য-রচন! বলা যায় ন!। সমাজের কদাচারের প্রতি 
দৃষ্টি আকধ্ণ করিবার জন্য ইহ! নর-নারীর অবৈধ প্রেম লইয়া গছো-পস্যে 
রচিত হইয়াছে । এই কাব্যের উপর তবানীচরণের নববাঝুবিলাস ও নববিবি- 
বিলাসের প্রভাব পড়িয়াছে। 
গ্রন্থারস্ডে গণেশ-বন্দনা। ও সরস্থতী-বন্দনা দৃষ্ট হয়। ভণিতায়_ 
কহে পঞ্চানন করি যোড়পাঁশি ॥ 
মম জিহ্বা যন্ত্রে হও মা যাস্ত্িনী॥ _(২ পৃঃ) 
কাব্যটি উপদেশ-মুলক । অবৈধ প্রণয়ে আসক্ত হইলে পুরুষ মাহুষের 
ভাগ্যে খেদ ছাড়া আর কিছুই লাভ হয় না__ইহাই যেন এই কাব্যের 


ভি 


বাংলা! আখ্যাগ্নিকা-কাব্য ৩০৯ 


প্রতিপাদ্য বিষয়।, ভাই ইহাতে গল্লাংশ অতি সামান্য কিন্ত নায়কের 
চতুব্বিংশতি দিবসের খেদ বিস্তৃতভাবে বণিত হইয়াছে এবং সর্বশেষে সকলকে 
সাবধান করিয়া! দেওয়া হইয়াছে । 
কাব্যটির নায়ক-নায়িকা রাজপুত্র বা রাজকন্যা নয় । সওদাগর-পন্নিবারেরও 
কেহ ইহাতে স্থান পায় নাই । তাহারা সাধারণ বাঙালী গৃহস্থ ঘরের নর- 
নারী, ভ্রান্তিবশত: পাপকশ্দে লিপ্ত হইয়াছে, অবশেষে অন্তাপে জর্জরিত 
হইয়াছে। Y 
কাব্যের নায়ক দুই জন। প্রথম ব্যক্তি নায়িকার প্রতি আসক্ত হইয়া 
কয়েক দিবস আনন্দ ভোগ করে। পরে রমণী একদিন তাহাকে কুলের 
বাহিরে লইয়। যাইবার জন্য অনুরোধ জানাইলে ও ব্যক্তি তাহার নিকট 
কিছু অর্থ প্রার্থনা করে। রমনী অর্থ দিবার প্রতিশ্রুতি দেয় কিন্ত তাহা 
রক্ষা করে ন|। ব্যক্তিটি তাই ক্রুদ্ধ হইয়া তাহার সংসর্গ ত্যাগ করিয়া 
চলিয়া যায় । 
দ্বিতীয় নায়ক একজন ত্রাহ্মণপুত্র । কিছুদিন পর ত্রাক্মণপুত্র অত্যন্ত 
সুন্দরী বলিয়। রমণীর মাসতুতে। ভগ্নীকে দর্শন করিবার বাসন! প্রকাশ করিলে 
নায়িকা ক্রুদ্ধ হইয়া! তাহার সহিত সকল সম্পর্ক ছেদ করে। তখন রমণীর 
বিরহে জজ্জরিত হইয়| ত্রাহ্মণপুত্রটি খেদ করিতে থাকে। নায়কের প্রথম 
দিবসের খেদ_ 
দেখিলে যাহার মুখ পরাণ জুড়ায়। 
কোন প্রাণে মন্দ কথ! কহিলাম তায় ॥ 
এখন না দেখে তারে প্রাণ মোর যায়। 
হায় রে দুঃখের কথা কব আর কায় ॥ 
এমন রমণী যারে হইল বিমুখ । 
ধনে বা কি ফল তার জীবনে কি সখ ॥ -_(৯পৃঃ) 
চতুব্বিংশ দিবসের খেদ _ 
কে জানে এমন বাম! বিশ্বাসঘাতিনী । 
পিরীতি করিয়ে শেষে বধয়ে পরানী ॥ 
তাহার কারণে আমি হোয়েছি পাগল । 
কাণ্ডজ্জান কিছু নাই যেমন পাগল ॥ _ ১৬ পৃঃ) 


© 


৩৩২ বাংলা আখ্যায়িকা-কাব্য 
তারপর নায়ক সকলকে উপদেশ দিয়াছে _ ্ 
তাই করঘোড়ে সকলেরে করি মানা । + 
নারীর সহিত প্রেম করো না করো না ॥ 
যদ্যপি নারীর সঙ্গে করহ পিরীতি । 
আমার সমান তবে পাইবে ছুর্গতি ॥ __( ১৬ পৃঃ), 
এই কাব্যের কোন নায়ককেই আমরা দৃঢ়চেতা, সৎ বা আদশস্থানীয় 
বলিতে পারি না। ইহাদের কাহারও চরিত্রে ব্যক্তিসত্তার স্ফুরণ হয় নাই। 
রমণীর প্ররোচনায় তাহারা আসক্ত হইয়াছে এবং ক্ষুত্র ক্ষুত্র ঘটনার মাধ্যমে 
তাহার সহিত সম্পর্ক ছিন্র করিয়াছে । উদ্দেশ্যের দিকে কবির দৃষ্টি থাকাতে 
কাহিনীও কোথাও দান! বাধে নাই, কোনও চরিত্র স্বষ্ট হয় নাই, কেবল 
ঘটনার বিবৃতি রহিয়াছে। 
নায়িকার প্রতিও পাঠকের মন আকৃষ্ট হয় না, বরং একট! বিরূপ ভাবই 
জাগরিত হয়। সে বালবিধবা। গোপন প্রণয়ের প্রতি তাহার আকর্ষণ। সে 
যাহাকে দেখিতেছে তাহার প্রতিই আসক্ত হইতেছে। তারপর প্রথম নায়কের 
সহিত সে প্রতারণ! করিয়াছে । দ্বিতীয় নায়কের উপরেও সামান্য কারণে 
ক্রুদ্ধ হইয়া তাহাকে ত্যাগ করিয়াছে। এই-সকল ঘটনা নাগ্সিকার 
চরিত্রকে মসীলিপ্ত করিয়াছে । ইহাতে কবির উদ্দেশ্য সিদ্ধ হইয়াছে কিন্ত 
কাব্যরস একেবারে নষ্ট হইয়া গিয়াছে। 
নায়কের চতুব্বিংশতি দিবসের খেদের ভিতর তাহার প্রাণের স্পন্দন 
প্রকাশের স্থযোগ ছিল । কিন্ত যে কারণে নায়কের 'অতথানি বিলাপের অব- 
তারণা হইল সেই প্রেম কোথাও নিবিড় ও গভীররূপে আত্মপ্রকাশ করে নাই। 
সেইজন্য এই খেদ পড়িয়া কেবলই মনে হয়, ইহা অতিরিক্তরূপে আরোপ 
করা হইস্সাছে__ইহার কোন প্রয্োজনও নাই, কোনও সার্থকতাও নাই। 
তাহা ছাড়া, চতুৰ্বিংশতি দিবসের খেদ পৃথক্‌ পৃথক্‌ ক্ষপে বণিত হইলেও 
তাহাদের ভাব ও ভাষ! প্রাক্স একইব্ূপ। সেইজন্ত অত দীর্ঘদিনের খেদ 
পৃথক্‌ ক্ষপে প্রকাশ করার ভিতরেও কোন তাৎপধ্য খুঁজি পাওয়া যায় 
ন! বরং এই খেদ শুনিয়া নায়কের বন্ধুবর্গের সহিত আমাদেরও তাহাকে 
পাগল বলিতেই ইচ্ছা হয়। নায়কের প্রতি আমাদেরও সহামভূতি উত্রিকত 
হয় না। 


ভি 


বাংলা আখ্যাস্সিকা-কাব্য ওক 


কাব্যে" তৃপক,,ভুজজ্প্রয়াত, ত্রিপদী, পয়ার, চতুষ্পদী, মালিনী, মালঝাপ, 
তোটক, একাবলী প্রিভূতি ছন্দের ব্যবহার হইয়াছে । 

গদ্যাংশে সংস্কত-সাহিত্যের প্রভাব দৃষ্ট হয়। এক-একটি বাক্য অতি 
দীর্ঘ স্থান অধিকার করিয়াছে। ছেদ প্রভৃতির যথাযোগ্য ব্যবহার নাই ৷ 
অলঙ্কার-বাহুল্যও লক্ষণীয় । গন্যের একটু নমুনা, 

“কোন নগরস্থ এক গৃহস্থ বশিষ্ঠ কুলোদ্ভবা কামিনী ভামিনী অনঙ্গমোহিনী 
গজেন্দ্রগামিনী ভ্রকুটিভঙ্গিনী পূর্ণেন্দু বদনা কামধনুগঞ্জন! গৃধিনী শ্ববণ| তড়িত 
বরণ! সগরাজ কটি তুলনা স্থির যৌবন মৃদৃহাস! চপলা প্রকাশা স্থন্দর নাভি 
সরোবর অতি মনোহর------প্রত্যহ উযাকালে একজন ভৃত্য সমভিব্যাহারে 
প্রচ্ছলান্তরে স্ুরনিমগ্রানীরে স্বান করিত।” _-(২ পৃঃ) 

কাব্যটি-সন্বদ্ধে বল! চলে, ইহা একেবারেই বার্থ রচনা । 

বারজয়-উপাখ্যান__আশুতোব বিশ্বাস ‘বীরজয়-উপাখ্যান'-নামক কাব্যটি 
রচনা করেন। ১৮১৯ খ্রীষ্টাব্দে ইহা প্রকাশিত হয় । গ্রস্থারন্তে দেব-বন্দন! নাই । 

কাব্যটিকে উদ্দেশ্বমূলক বল! চলে, তাপস জীবনের প্রতি কবির লক্ষ্য এবং 
তাহাকেই শ্রেষ্ঠত্ব দিবার জন্য তিনি একটি প্রেম-কাহিনীর অবতরণ! 
করিয়াছেন। তাই কাব্যের এক অংশের সহিত অপর অংশের বাহাতঃ যোগ 
রহিলেও অস্তরে যোগাযোগ নাই-_একটি ঘটনার সহিত অপর ঘটনার বিচ্ছিন্ন 
ভাবটাই চোখে পড়ে। কোথাও গতির স্বাচ্ছন্দ্য নাই এবং সেইজন্য কাব্যটি 
কোন দিক্‌ দিয়াই সার্থক হইয়া! উঠিতে পারে নাই। 

গাদ্জারদেশের রাজপুত্র বীরজয় ভ্রমণে বাহির হইয়া প্রথমেই এক তপোবন 
দেখিয়। মুগ্ধ হইল। সেখানে এক তাপসের সহিত তাহার বন্ধুও হইল। 
তারপর পুনরায় ভ্রমণ করিতে করিতে এক শঠ বণিকের সহিত সাক্ষাৎ 
হইল। “উক্ত বণিক অতি ধূর্ত এবং চৌধ্য ব্যবসায় বিলক্ষণ পরিপক্ক 
ছিল।”_(৪ পৃঃ) 

বাণিজ্য করিবার জন্ উভয়ে একটি জাহাজে করিয়া যাইতেছিল। বণিক্টি 
রাজপুত্রের ধনদৌলত আত্মসাৎ করিবার নিমিত্ত রাজপুহকে নদীতে নিক্ষেপ 
করে। রাজপুত্র বীরজয়কে স্রোতে ভাসিতে দেখিয়া এক মালিনী উদ্ধার করে 
এবং তাহার গৃহে বীরজয় অবস্থান করিতে থাকে । 

উদ্চানে ভ্রমণ করিতে করিতে একদিন সেই দেশের রাজকন্যা কামিনীকে 


© 


৩৩৪ বাংল! আখ্যাস্সিকা-কাব্য 


দেখিয়া সে মুগ্ধ হইল কিন্তু উন্মত্ত হইল না। 3797 
পূজা করিল । 
রাজকন্যা কামিনীও দূর হইতে বীরজয়কে দেখিয়া এ এবং 
বিরহে কাতর হইল ৷ কাহারও নিকট মনের কথ! ব্যক্ত করিতে সে লজ্জাবোধ 
করে। অবশেষে সধীগণের অনেক অনুরোধের পর নিজ মনোভাব ব্যক্ত 
করিল—_ 
হইয়! লক্দিতা, তাহে ব্যাকুলিতা, রাজার দুহিতা, 
বলে দাসীগণে । 
কৈতে সে কথন, কুকবিদরণহতেছে এখন, 
বলিব কেমনে ॥ 
আছে এক বর, গঠন হুন্দর, কূপ মনোহর, 
মালিনী সদনে ৷ 
যত্ব সহকারে, আনাইতে তারে, বল গো পিতারে 
আপন ভবনে ॥ - (১০-১১ পৃঃ) 
রাজার কর্ণে এ সংবাদ গেলে তিনি যখন চিস্তাম্থিত তখন একদিন 
স্বপ্নে কালিকাদেবী তাহাকে বীরজয়ের সহিত কন্যার বিবাহ দিতে আদেশ 
দিলেন। 
রাজ! স্থবাহু মালিনীকে ডাকিয়া সমস্ত সংবাদ লইলেন। মন্ত্রী বীরজয়ের 
নিকট প্রস্তাব লইয়া গেলেন । বীরজয় কিন্ত নিজ মনোভাব গোপন করিয়া 
কন্যা-সন্বদ্ধে মন্ত্রীর নিকট হইতে নানাবিধ তথ্য জানিয়া লইল। অবশেষে 
রাজসভাম্স গিয়া! রাজার নিকট হইতে বিবাহের প্রস্তাব শুনিয়।_-“রাজপুত্র 
কোন উত্তর না করিস আনন্দ চিত্তে মৌনভাবে রহিলেন ।” 
বিবাহের দিন খুব সমারোহ হইল । 
কালিকার আদেশে স্থবাহু নিজ রাজ্যে বীরজয়কে অভিষিক্ত করিলেন । 
তাহাদের এক পুত্র জন্সিল। কিন্ত তথাপি বীরজন্ সুখ অস্বেষণের নিমিত্ত 
ভ্রমণে বাহির হইয়া দেখিল যে ধনে মানুষের স্থখ হয় না। কারণ, 
কিন্ত তাহাদের সদা অন্তরে গরল | 
পরের অহিত বাছ্ছ! করয়ে সকল ॥ 


{ৰ 


ভি 


বাংলা আখ্যাস্সিকা-কাব্য ৩৩৫ 


* পরস্পর অর্থে তারা করে টানাটানি | 
॥ তুলে কনু নাহি দুখে বলে সত্যবাশী॥ (২৯ পৃঃ) 
অপর একটি স্থানে গিয়া দেখিল__ 
সেই নগরেতে যত দীন বাস করে । 
সবে করে হাহাকার উদরান্ তরে ॥ __€৩১ পৃঃ) 
এই-সকল বর্ণনার ভিতর দিয়! কবির বাস্তব সমস্যার প্রতি দৃষ্টিপাত 
লক্ণীয়। পূর্ববর্তী কাব্যগুলি হইতে এইস্থানে ইহার বিশেষত্ব দেখা 
যায়। 
তারপর সংসারের অনিত্যতু! সম্বন্ধে; ডাহার জ্ঞানোদয় হইল । 
সেই সময়েই কিন্ত মাতীপিতার কথা তাহার মনে পড়িল। যে সময় 
বৈরাগ্য আসিবার কথা সে সময় সে গৃহে ফিরিল এবং পত্নীর মৃত্যু সংবাদ 
পাইয়া দুঃখিত হইল ।__ 
না হেরে তোমার, মুখশশী আর, 
বিদরিছে মম প্রাণ। 
কেমনে এ প্রাণ, ধরিব হে প্রাণ, চু 
বিহীনে তোমার প্রাণ ॥ _-(৩৬ পৃঃ) 
জীবিতকালে যাহাকে ছাড়িয়া যাইতে সে বিন্দুমাত্র দুঃখ অশ্তভব করে 
নাই তাহার মৃত্যুতে সে কাদিয়া আকুল হইল এবং পুত্রকে রাজ্য দিয়া বৈরাগ্য 
গ্রহণ করিল। 
ইহার পরে পীচটি সঙ্গীত আছে-_সবগুলিই ধশ্মতত্মূলক-_. 
ভাবরে ভাবরে মন সেই নিত্য নিরঞ্জন । 
সংসার বাসনা করে একবারে নিরঞ্জন ॥ 
মিনি আদি নিরাকার, সর্বব্যাপী নির্বিকার, 
অখিল সংসার যার, পাতে হল স্থজন ॥ _ (৪৯ পৃঃ) 
কাঁব্যটিতে কবি মানব-জীবনে প্রেমের পরে বৈরাগ্যের পথ নির্দেশ করিতে 
চে করিয়াছেন। কিন্ত সে উদ্দেশ্য তো তাহার সফল হয়ই নাই উপরস্ত 
প্রেমও রূপে রসে রঙে কাব্যকে সরস করিতে পারে নাই। ইহার ভিতর 
কোন চরিত্রই স্থষ্ট হয় নাই। একমাত্র রাজপুত্র বীরজয়কে নানা ঘটনার 
ভিতর বর্তমান দেখিতে পাই-_কিন্ত কোনরূপ অবস্থাতেই সে নিজেকে 


< 


© 


সিরিজ বাংলা আখ্যায়িকা-কাব্য 


প্রতিষ্ঠিত করিবার জন্য চেষ্টা করে নাই । তাহার মধ্যে কোন সময়েই প্রাণ 
জাগে নাই। প্রেমও এই কাব্যে বার্থ হইয়াছে বৈরাগ্য9 মনোজ্ঞ হইয়া 
উঠে নাই। 
কাব্যটিতে গদ্য ও পদ্য ব্যবহার করিয়া নৃতনত্ব আনিবার চেষ্টা দেখা যায়। 
কিন্তু পশ্ঠাংশ কোথাও রস কৃষ্টি করিতে পারে নাই আর গগ্যাংশও বিবৃতিমাত্র। 
পদ্যাংশ ত্রিপদী, পয়ার -ও চৌপদী ছন্দে লেখা। ভাষা সহজ সরল । গগ্যাংশ 
পুরাতন পদ্ধতি অনুসরণ করে নাই। সংস্কৃত শব্দের বাহুল্য নাই__বর্ণনার 
আড়ম্বর নাই-__অস্থপ্রাসের ভার হইতে, মুক্ত, সহজ সরল স্বচ্ছন্দ এবং ছেদ 
প্রভৃতির যথাস্থানে প্রয়োগ হইয়াছে। গগ্যাংশু ভাষার দিক্‌ হইতে অনেক 
উদ্নত__কিন্তু কাব্যৱস স্ি করিতে সমর্থ হয় নাই । 
রজনীচন্্র-উপাথ্যান--নগেন্দনাথ দত্ত “রজনীচন্দ্র উপাখ্যান’ নামক 
কাব্যটি রচনা করেন। ১৮৭২ খ্রীষ্টাব্দে ইহ! প্রকাশিত হুয়। গ্রস্থারস্ভডে 
কবির লিখিত বিজ্ঞাপন পড়িয়া বোঝা যায়, গুরুজনদিগের অসন্তোষের 
আশঙ্কায় তিনি গ্রন্থূদ্রণের সময় পর্য্যন্ত কাহাকেও এই গ্রন্থ রচনার সংবাদ 
জ্ঞাত করান নাই। পাঠক-সমাজের নিকটেও কাব্যটি সমাদর পাইবে কি না 
সে-সম্বদ্ধে তাহার মনে যথেষ্ট সন্দেহ ছিল। এ 
কাব্যটি গন্ধে ও পদ্যে লিখিত। উল্লেখযোগ্য বিশেষত্ব কিছু নাই। 
কাহিনী মামুলী ধরণের_বরাজ্জপুত্র ও রাজরুন্তার প্রেম-কাহিনী। তাহার 
মধ্যেও প্রশংসনীয় বর্ণসমাবেশ বা বিচিত্রগতির ল্টিলতা কিংবা মানব-মনের 
সুন্দর অভিব্যক্তি নাই। রাজপুত্র চহ্দসেন নগরভ্রমণ-কালে নবাজকন্া। রজনীকে 
প্রাসাদের উপরে দেখিল ও মুগ্ধ হইল। রাজকন্যাও তাহাকে দেখিয়া! মুগ্ধ 
হইল। তখন উভয়েই * 
মনে মনে, স্নমাল! বদল করিয়া । , 
চলি গেল নৃপন্থত চিন্তিত হইয়া ॥, _(? পৃঃ) 
উভয়ের মনে বিরহ জাগিল । রজনী সথীর হস্তে পত্র পাঠাইল_ 
“গুণনিধান ! আপনি যে অবধি চিত্ত হরণ করিয়াছেন, সেই অবধি 
এ অধিনী আপনার বিরহানলে একান্ত টি LE আমি লঙ্জা-ভয়, 
জলাগুলি দিয়া আপনার শরণাগত হইলাম।-- -* _(>» পৃঃ) 
নাত ম্যে আরুনিক রীতির প্রকাশ লী ॥ ন্‌ 
a 
x 


০ ভু 
বাংলা আখ্যায়িকা-কাব্য ৩৩৭ 
পত্র পড়িয়া কুমার হতজ্ঞান হইল এবং উত্তরে লিখিল_ 

অমৃত সমান তব লিপির লিখনে । 

। অমর হুইঙ্র অজি অমৃত ভক্ষণে ॥ _(২১ পৃঃ) 
কিন্ত রাজকন্যার বিরহ অসহ হইলে সে চিত্ররেখাকে চন্দরসেনের নিকট 
পাঠাইল | সখীর রাজপুত্রকে ভৎসনা কিন্তু রসহানিকর॥ কারণ এই 
ভহ্স্নার প্রয়োজন বা অর্থ খুঁজিয়! পাওয়া! যায় না__যেন কতকগুলি কথার 
পর কথ! সাজাইয়! রচনাটির কলেবর বদ্ধিত কর! হইয়াছে । যে নিজে বিরহী 
এবং রাজকন্যার নিকট যাইবার জন্য সর্বদা উন্মুখ, কেবল - রাজপ্রাসাদে 
প্রবেশের উপায় পাইতেছে না--তাহাকে না যাইবার নিমিত্ত তৎপনা 
করিবার পশ্চাতে কোন যুক্তি খুঁজিয়া পাওয়া যায় না। 
রাজপুত্র রাজকন্যার নিকট যাইবার পর তাহাদের ভিতর যে আলাপ- 
আলোচনা হয় তাহাতেও হাস্যরস বা বুদ্ধির দীপ্তি প্রকাশিত হয় নাই। সবই 
যেন মাসুলী ধরণের । সবীগণ রাঙ্দপুত্রকে চোর কহিলে সে উত্তর দিল__ 
না বুঝিয়া চোর বল এ কি বিপরীত । 

এ কি ভয়ানক কথা এ দেশের নীত॥ _(২৮ পৃঃ) , 
তাহাদের গান্ধর্দ বিবাহ হইল এবং স্থখে দিন কাটিতে লাগিল। কিন্ত 
মিলনের পথে জটিলতার স্থষ্টির জন্য কবি সীতাপুরের রাজপুত্র জিতকেতুর 
সহিত রজনীর বিবাহের প্রস্তাব রজ্জনীর পিতা কর্তৃক উত্থাপিত করাইলেন । 
ঘটনাটি মূল অংশের সহিত ,যোগস্থত্ররহিত_যেন জোর করিয়া ইহার 
অবতারণা করা হইয়াছে। 

চন্দ্রসেনের ধৃত হওয়া এবং কারাগারে বন্দীন্ষপে অবস্থান করিবার 
ব্যাপারাটিও গতাস্থগতিকভাবে বণিত হইয়াছে ৷ “বিদ্যাহুন্দর-কাঁব্যে সুন্দরের 
বন্দী হইবার অংশটির প্রভাব এই অংশে, কান্তি করিয়া থাকিবে। তারপর 
চক্রসেনের প্রকৃত পরিচয় জ্ঞাত হইয়া রাজা উভয়ের বিকাহ দিয়াছেন । 

প্রদর্শন তখনকার সাহিত্যের একটা প্রধান অংশ ছিল। এই কাব্যে 
কিছুদিন স্থখে অতিবাহিত করিয়া একদিন রাজপুত্র স্বপ্রে_ 

দেখিলেন শত্ৰুগণ নিজরাজ্যে আসি । 

* পিতাকে বন্ধন করি লোটে ধনরাশি ॥ রিল 
সে রজনীকে লইয়া পিতৃরান্যে ফিরিল ॥ 


২২ 


১ বাংল। আখ্যায়িকা-কাব্য 


কাব্যটিতে রাজপুত্র বা রাজকন্যার চরিত্রে কোন বৈশিষ্ট্য ফুটিয়া উঠে নাই। 
নায়ক চঙ্ছসেনের রূপ আছে। রজনী সথীগণের নিকট তাঁহার রূপের বর্ণনা 
কৰিয়াছে__ 1 


বহি খেদে হয় পলায়িত ॥ __€ ১৬ পৃঃ) 
সে মাঝে মাঝে স্বগয়ায় যাইত। পিতামাতার প্রতি তাহার ভক্তি ছিল। 
দেশ-ভ্রমণে বাহির হইবার কালে সে তাহাদের অহ্মতি লইয়াছিল। 
বাঁজকন্তার প্রণয়ে আসক্ত হইয়া চন্দসেন নানারূপ দুর্ভোগ ও কষ্ট সহ 
করিয়াছে। প্রেমের পথে তাহার নিষ্ঠা লক্ষণীয় । 
নায়িকা রজনী চন্্রসেনকে প্রথম দেখিয়াই তাহার প্রতি আসক্ত হয় এবং 
সখী দ্বারা! মিলনের ব্যবস্থা করে। পিত! বিবাহ প্রস্তাব আনিলে সে এক 
বৎসর পুরুষ মান্ষের মুখদর্শন ন! করিবার ত্রত গ্রহণ করিবার সক্ষল্প জানা ইয়া 
“পিতাকে নিব্বত্ত করে। চন্দ্রসেন ধ্বৃত হইলে তাচার ছুঃখের ও দুশ্চিন্তার 
অস্ত রহিল ন!। নায়িকার চরিত্রে কেবল প্রণয়াসক্তি ও নায়কের প্রতি 
নিষ্ঠা প্রকাশ পাইয়াছে। তাহার অন্য কোনরূপ পরিচয় আমর! পাই না। 
কাবাটিতে কোন প্রারুতিক বর্ণনা বা বিশেষ সুস্্ ভাবের অভিব্যক্তি 
নাই। প্রাণহীন ঘটনার বিবৃতি ও বর্ণহীন রসের অবতারণ! কাব্যটিকে ব্যর্থ 
করিয়াছে। 
ভাষা সহঙ্গ ও সরল । পদ্যাংশ পয়ার ও ত্রিপদী ছন্দে লিখিত। স্থানে 
স্থানে গদ্যের ব্যবহার দৃষ্ট হয়। 
পদ্ধাংশের কোন কোন স্থলে নৃতুন শব্দের প্রয়োগ দেখা ঘাঁয়৮ 
কেবল জলিছে হৃদে অপুত্রভানল। _(৩পৃঃ ) 
অথবা, 
স্থকোমল শয়ণীয়ে করিয়! শয়ন । 
সদা অস্থখিত হতো যে রাণীর মন ॥ (৩ পৃঃ) 
প্রানের বাহুল্য নাই_ তবে স্থানে স্থানে ইহ! ব্যবহৃত হুইয়াছে,_ 
নুপবর নিরন্তর ভাবেন অন্তরে । _( ৫ পৃঃ) 


© 


বাংলা আখ্যায়িকা-কাব্য ৩৩৯ 
পূৰ্ণচন্দ্ৰ সম কূপ হেরি অপরূপ । (১৩ পৃঃ) 
* খণ্ডাও এ খর ক্ষোভ খলতাবিহীনে। 
স্থানে স্থানে (কই শব্দের একাধিকবার ব্যবহার দৃষ্ট হয়_ 
লাজ পেয়ে সে অনঙ্গ, ত্যঙ্গিয়াছে নিজ অঙ্গ, 
হেরিয়ে সে অঙ্গ ভাহ্র ॥ 
কহিব কি সে ক্থবরণ, স্বর্ণ জিনিক্স! বর্ণ 
সচঞ্চল চপল স্বন্দরি। _-( ১৬ পৃঃ) 





পরে রাজা কুমারীর কর করি করে। 

আনন্দেতে অপিলেন কুমারের করে । _ ৬* পৃঃ) 
কাব্যের মাঝে মাঝে রাগিশী-উল্লেখে ধুয়া আছে । যেমন 

(ব্বাগিনী বেহাগ-__তাঁল আড়াঠেকা। ) 

আর কি হেরিব আমি সে চন্দ্রবদন । 

একবার দেখি যারে সঁপিয়াছি মন ॥ (১৩ পৃঃ) 

সে যুগের অনেক কাব্যে পরিচ্ছেদের ভাব লইয়া! রচিত সঙ্গীতের 
খত্ডিতাংশকে ধুয়ারূপে রাগিণী ও তাল উল্লেখে পরিচ্ছেদের পূর্বে লিপিবদ্ধ 
করার একট! রীতি দেখা যায়। এই কাব্যেও সেই বীতি অহ্স্থত 
হইয়াছে। এ 

গগ্ভাংশে সংস্কত-সাহিত্যের প্রভাব দৃষ্ট হয়।_ 

“রাজা! বায়ু বিক্ষোভিত সমুদ্রনিভ ও দাবানল প্রজলিত হুতাসন সদৃশ 
প্রলয় কালোচিত বারিদতুল্য ক্রোধপরিপূর্ণ কলেবর হইয়া হ্থারপালকে আহ্বান 
করিলেন।” (৫০ পৃঃ) 

গগ্যেও অন্প্রীস ব্যবহৃত হইয়াছে; যেমন__ 

“হে জগজ্জীবন! তুমি অস্রগ্রহ প্রদর্শন করিয়া এ অকিঞ্চন মনের মনো 
ভিলায পুর্ণ কর ।”_-( ১১১ পৃঃ ) 

গগ্া'শের স্থানে স্থানে ভাষ! সহজ ও সরল ; যেমন__ 

"এইরূপে যুবরাজদস্পতী প্রণস্থালাপে ও বিবিধ কোৌতুকে কালাতিপাত 
করিতে লাগিলেন । ক্রমশঃ উভয়ের প্রতি উভয়ের অঙ্থরাগ এত প্রগাঢ় 
হুইয়। উঠিয়াছিল যে, পরস্পর পরস্পরের অদর্শনে সংসার তমোময়, 


৩৪০ বাংলা আধ্যাস্সিকাকা ব্য 
রাজ্যভার অরণ্যময়, দেহ ভারময় এবং জীবনধারণ বিড়দ্বনামাত্র বোধ 
করিতে লাগিলেন ।”_-(৩৫ পৃঃ 

এই স্থানের ভাব ও ভাষার উপর বন্ধিমচন্দের প্রভাব লঞ্ষুনীয় । 

সতি সন্ভম কাব্য__'সতি সত্তম কাব্যে'র লেখক বীরেশ্বর বন্দ্যোপাধ্যায় । 
ইহার মুদ্রণ সময় ১৮৭৬ খ্রীষ্টাব্দ । কাব্যটি-সম্বন্ধে কবির নিজের উচ্চ ধারণা 
ছিল। তিনি ভূমিকায় লিখিয়াছেন__“হ্রসিক পাঠকবর্গ ইহার ভাবার্থ প্রভৃতি 
পধ্যালোচনা করিয়| যতই পাঠ করিবেন, বোধ করি ততই ইহার সুমিষ্ট 
রসান্বীদন করিবেন ।” 

ঘেবতা-বন্দনার ভিতর ভাবের অভিনবত্থ লক্ষণীয় _ 


কে তুমি গোপনে রহ, মিত্রভাবে অহন্তহ, 
ছুঃসহ বিপদে কর ত্রাণ । 
কোথায় বসতি কর, কি নাম কি রূপ ধর, 


চরাচর না পায় সন্ধান ॥ 
বিশ্বজগতের অন্তর্লোকে খাকিয়া খিনি অলক্ষ্যে মানবকে কল্যাণের পথে 
চালিত করিতেছেন কবি তাহাকেই প্রণতি জানাইয়াছেন। তাহার কোন 
কূপ নাই, কোন নিদ্দিষ্ট স্থান নাই__তিনি অখণ্ড, অব্যয়, সত্য । 
কাহিনী-বিন্তাসের ভিতরে কবির নৃতন দৃষ্টিভঙ্গির পরিচয় পাওয়া যাঁয়। 
ছুই সযীর কথোপকথনের মধ্য দিয়া কাহিনী অগ্রসর হইমাছে। একজন যুবতী 
ও বিরহবিধুরা, অপরজন বয়স্ক, স্মেহশালিনী ও শুভাকাজিক্ণী । যুবতীর বিষণ 
বদন দেখিয়া বৃদ্ধা সমীকে কারণ জিজ্ঞাসা করিল । 
যুবতী পতির বিরহে অধীর|। সমীর সন্সেহ প্রশ্নের উত্তরে কহিল, 
বন যৌবন লয়ে সদ! মরি আসে । 
ঘিরেছে বিচ্ছেদ মেঘ বদন আকাশে ॥ _-(৮ পৃঃ) 
সখী স্থমতি তাহাকে সাস্বন দিবার চেষ্টা! করিল । 
কামিনী কুলের বাহির হইবার বাসনা প্রকাশ কৰিলে মতি তাহাকে 
সৎপথে থাকিবার জন্য অনেক উপদেশ দিয়! পতি-অন্বেষণে যাইতে পরামর্শ 
দিল। এই-সকল কথাবার্তার ভিতর দিয়! দুইটি রমণীহৃদয়ের কামনা-বেদনা, 
আশা-নিবাশার কথা ব্যক্ত হুইয়াছে। 
কামিনী স্বামীর অন্বেষণে বাহির হইল, % 


বাংলা! আখ্যায়িকা-কাব্য ৩৪১ 
মাল গামিনী, বিকল ভাবে। 
কোথায় তড়িত, চরণে জড়িত, 
কোখাগ্ন চকিত, চরণ দাবে॥ _( ৪৩ পৃঃ) 


অন্তঃপুরবাসিনী -বহির্জগতে পদার্পণ করিয়া নানারূপ দৃশ্যাদিও যেমন 
দেখিতে লাগিল নানাবিধ “অভিজ্ঞতাও সেরূপ সঞ্চয় করিল। প্রথমে সে 
বারাঙ্গনাগণের নিকট আশ্রশ্ন চাহিলে তাহার! কামিনীর পরিচয়, শুনিয়া 
কহিল, 
কিসের প্রয়াস, হেথা অভিলাষ, 
এই গৃহ বাস, পাপেতে পোর।॥ (৪৫ পৃঃ) 
যাহার! দেহ-বিক্রয় করিয়া! জীবিকা অঞ্জন করিতেছে কামিনী তাহার 
সরল বুদ্ধিতে তাহাদের প্রেমের কাণ্ডারী ভাবিয়া প্রেম-পথের তত্ব জিজ্ঞাস! 
করিলে বারাঙ্গনাগণ এ পথের _.ছ্ুঃখকষ্ঠের বর্ণনা করিয়া তাহাকে নিবৃত্ত 
করিল, 
অবল| সরলা! তুমি তরী তব স্কৃত্র । 
দেবের অগম্য প্রেম অকুল সমুদ্র ॥ 
গঞ্জন! লাঞ্ছনা ঝড় বহে নিরন্তর । 
কলঙ্ক তরঙ্গ তাহে মহ! ভয়ন্ধর॥ («৯ পৃঃ) 
ব্যাধ তাহার নিকট কুপ্রস্তাব করিলে সে কৌশলে তাহার মনোভাব 
পরিবত্তিত করিয়া দিল। সে কহিল, 
বল দেখি প্রেম কোথা, তুমি বক্ত। আমি শ্রোতা, 
কোথা পোত! পিরীতের বন । 
তাতে তুমি বনচর, তৃণ লতা! স্থগোচর, 
চরাচর কি আছে গোপন ॥ (৬৬ পৃঃ), 
সন্যাসী তাহার নিকট কুপ্রস্তাব করিলে সে তিরস্কার করিল_ 
অনুমান করি তুমি জেতে হবে বেদে । 
মর্তলোকে অর্থ হর জটা ভার বেধে ॥ __( 1৩ পৃঃ) 
কাব্যে নায়িক! কামিনীর চক্দিতই প্রাণময় | সে বন্ধবংসল! ও সাহসী । 
সখীর কথায় কুপথে যাইবার বাঁসনা। ত্যাগ করিয়া স্বামীর সন্ধানে নানা 


৩৪২ বাংল! আখ্যায়িকা-কাব্য » 

ছঃখকষ্টের পথে বাহির হইয়াছে। তাহার পাশ্ডিতা, তাহার বুদ্ধিমত্তা এবং সর্ব 
অবস্থার ভিতর দিয়! তাহার চাতুধ্যপূর্ণ কাধ্যাবলী প্রশৃবং! ॥ কামিনী 
ন্েহশীলাও বটে । নিজ স্বর্ণবাল! দিয়! ব্যাধেরকবল হইতে কপোতের' উদ্ধার 
করিবার ভিতর তাহার দরদী *ও.ন্েহকাতর মনের পরিচয় পাওয়া যাঁয়। 
স্বামীর প্রতি তাহার আন্তরিক নিষ্ঠার পরিচনও ,পাওয়! “যায় । এই নিষ্ঠার 
সতত সাও কনিয়ালে লাক 
হইয়াছে। ad 


কাব্যের নায়কের সাক্ষাৎ আমরা শেষাংশে পাই? প্রথমেই দেখি সে" 


ছলন! করিয়া সন্্যাসিবেশে কামিনীর নিকট কুপ্রস্তাব করিতেছে । তারপর 


কামিনীর চরিত্রের দৃঢ়তা দেখিয়া তাহার মনোবাসন! পূর্ণ হইবার ভবিষ্বাাণী . 


করিয়! গ্রামে পৌছাইয়! দিয়াছে। কামিনী গৃহে ফিরিয়! স্থমতির নিকট 
শুনিল তাহার স্বামী আসিয়া পুনরায় তাহার অন্বেষণে বাহির হইয়াছে। 
নায়ককে ঠিক হৃদয়হীন বা মূর্খ বল! চলে না কামিনীকে গৃহে দেখিতে না 
পাইয়া সে দুঃখে ক্রন্দন করিয়াছিল,_ 

বহিল সঘনে শ্বাস ঝরিল নয়ন। .. 

রোদন করিল ঢাকি বসনে বদন ॥ __€ ১৫ পৃঃ) 
সন্যাসিবেশে কামিনীর সহিত কথাবার্জার ভিতর দিয়! তাহার পাণ্ডিতোর 
পরিচয় পাওয়া যায়। কামিনী কাশী যাইবার বাসন! প্রকাশ করিলে সে 
কহিয়াছিল__ 

খধি বলে তুমি কাশি ক্ষপেতে রূপসী । 

তুমি লো৷ ভবের নিত্য তীর্থ বারাণদী ॥ 

দেবের নিশ্মিত দেহ পুণোর শরীর । 

নির্জীব সজীব কাম শিবের মন্দির ॥ _-(৮৩ পৃঃ) 
তবে নায়ক কেন যে বিবাহের পর দ্বাদশ বর্ষ পত্থীকে ছাড়িয়া দূরে ছিল ঠিক 
বোঝা যায় না। কৰিও এ বিযস্গে নীরব । পত্নীর কথা মনে পড়িতেই সে 
পত্নীর উদ্দেশ্যে আসিয়াছিল এবং কৌশলে তাহার সতীত্বের পরীক্ষা করিয়া 
আনন্দলাভ রুরিয়াছিল। 

পার্সবচরি্র-হিসাবে সখী স্থমতি দৃরি আকর্মণ করে। লে কামিনীর দুঃখে 

দুঃখিত হইগ্নাছে এবং সৎ পরামর্শ দিয়া পতনের হাত হইতে রক্ষা করিয়াছে। 


~ 


© 


বালা | আখ্যায়িকা-কাব্য ৩৪৩ 


সমীর স্বামী আপিলে প্রথমেই কামিনীর সংবাদ দেয় নাই। তাহার মনোভাব 
পরীক্ষা করিবার নিমিত্ত নীরবে রহিয়! তাহার দুশ্চিন্তা বাড়াইয়াছে। অবশেষে 
তাহাকে. কাদিতে দেখিয়! সতা তথ্য কহিয়াছে। কামিনী গৃহে প্রত্যাবর্তন 
করিলে সে-ই বেলী াননদিত হইয়াছে এবং সখীর যথোপযুক্ত সমাদর 
করিয়াছে'। « 

কাবো নানীবিধ স্থান ও দৃশ্বের বর্ণনা দ্বার! বৈচিত্র আনিবার চেষ্ট। দেখা 
যায়। কামিনী চলিতে চলিতে. ৯. 
” কখন নগর পায় কখন কানন । 


না মানে প্রচণ্ড তাপ র্ধাণড দাহন ॥ রর 
$ আবার কোথাও দেখিল রী 
+ কোথায় বা চক্ৰবাক, কোথা্স ডাকিছে ডাক, 
4 কাক ঝাক বাবুয়ের দল। 
চু শাখা শিরে শারী শুকে, মিলাইয়া মুখে মুখে, 
স্থখে গান গায় অনর্থল ॥ («2 পৃঃ) 


এই কাব্যের সর্কপ্রধান বিশেষত্ব হইল, ইহার নায়ক-নায়িকা রাজপুত বা 
রাজকন্যা নয় তাহারা" সাধারণ গৃহস্থ ঘরের নরনারী। কাবো পূর্বেই দেব- 
--দেৰীর প্রাধান্য মন্দ হইয়া আসিয়াছিল । এই কাব্যের ভিতর রাজপরিবারের 
বা সওদাগর-পরিবারের পুত্রকন্তাগণের আধিপত্য হ্রাসের স্থচনা দেখা যায়। 
দ্বিতীয় লক্ষণীয় বিষয় হইতেছে, কোথাও আদিরসের অবতারণা নাই । বিরহ- 
*, বেদনার মধ্য দিয়া মিলনকে মধুর করিবার একটা চেষ্টা দেখা যায় এবং অলক্ষ্যে 
কুলত্যাগিনীগণের প্রতি একটি দরদপূর্ণ উপদেশের ক্ষীণ আভাসও দৃষ্ট হয়। 
সবচেয়ে বেশী অভিনবন্ধ প্রকাশ পাইয়াছে কবি যেখানে কুলত্যাগিনীগণের মুখ 
দিয়া তাহাদের দুঃখের কথা, বেদনার কথা, কণ্টকাকীর্ণ পাপময় পথের কষ্টের 
কথা বলাইয়াছেন। সে যুগে যাহার! বিপথগামী হইত তাহাদের প্রতি লেখক- 
গণের সহান্থভূতি দেখা যাইত ন!। তাহাদের জীবন ও চরিত্র সব সময়ই 
মনীলিপ্ড করিয়া চিত্রিত কর! হইত এবং পাপচিন্া ছাড়া তাহারাও খে 
অপরের শুভাকাজ্্া করিতে পারে'এরূপ ধারণাও তাহারা করিতে পারিত 
না। কিন্ত, এই কাব্যে ঞকুলত্যাগিনীগণ নিজেদের লাপজ্ধরিত জীবনের 
কথা কহিয়াঁ কামিনীকে পাপপথ হইতে নিকৃত করিয়া নিজেদের ম্শ্মবেদনা 


৩৪৪ বাংলা আখ্যাক্সিকা-কাব্য 


যেমন প্রকাশ করিয়াছে অন্যদিকে অপরের কল্যাণকামনাল্ম মত সহৃদয়তাও 
তাহাদের যে ছিল তাহার প্রমাণ দিয়াছে। কবির কবি-হৃদয়ের 
ইহাদের প্রতি একটা! ব্যথাপূর্ণ দরদ আত্মপ্রকাশ করিয়াছে। কাব্যের ভিতর 
অনেক দোযক্রটি রহিয়াছে _কাব্যরস কোথাও ভাল কৰিয়। জমে নাই__ঘটনা- 
বিন্যাস মনোহারী নয়__নানাবিধ তন্বব্যাখ্যা দ্বারা কাব্যটি ভারাক্রান্ত । 
কিন্ত তথাপি কাব্যের নিজন্ব একটি বৈশিষ্ট্য সুন্দরভাবে পরিস্ফুট হইয়াছে। 
পুরাতনের নাগপাশ হইতে মুক্ত হইয়া ইহা যেন নব পথের স্থচন!| জানাইয়। 
দেয়। ইহার ভিতর অলৌকিক ঘটনার অবতারণাও নাই । উপমা, ক্ূপক 
প্রভৃতি অলঙ্কারগুলিও অনেকখানি পুরাতনের কবল হইতে মুক্ত । 
কাব্যের স্থানে স্থানে আঞ্য বাক্যের ব্যবহার দৃষ্ট হয়) যেমন_ 
“যে স্থানে প্রণয় আছে সে স্থানে বিচ্ছেদ ।” 
অথবা, _ 
জহনী জহর চিনে রতনে রতন । 
ভুজন্গের হাচি বেদে চিনে বিলক্ষণ ॥ __( ৬৪ পৃঃ) 
পয়ার, জ্রিপদী ও চৌপদী ছন্দে কাব্যটি রচিত। ইহাতে ছয়টি সর্গ 
আছে। ভাব ও ভাষা অতিরিক্ত তত্বব্যাখ্যায় কিছুটা ভারগ্রত্ত | 


নর 

গ্রেআোল্লাস-_১৮৫এগ্রী্টাব্দে “প্রেমোজাস' কাব্যটি কালিদাস সরকার 
কর্তৃক বিরচিত হয় । = 

এই কাব্যটিতে ব্ূপকথা-মিশ্রিত প্রণয়মূলক কাহিনী পাওয়! যায় । অনেক 
অলৌকিক ঘটনা, অনেক অবাস্তব পরিবেশ ইহার ভিতর সন্নিবেশিত হুইয়াছে। 
তাহার সহিত মিশিয়াছে মানবভাগ্যের বিচিত্র গতিধারা । দুই-এর সংমিশ্রণে 
কাব্যে মাহযকে খুজিয়। পাওয়া ছুক্ষর। কবি কল্পনারাজ্যের সৌভাগ্যবান্‌ 
রাজপুত্রের অলৌকিক কাধ্যাবলীর বর্ণ বৈচিত্রো ও স্থষ্মায় কাব্যকে 
রসসম্বদ্ধ করিতে চেষ্ট করিয়াছেন। অবস্তা স্থানে স্থানে মাহুযের চিত্তবৃতির 
_-স্ষ্রণ ও অভিব্যক্তি ইহাকে ক্লপকথার রাজ্য হইতে কাহিনীর রাজ্যে লইয়া 
-  'আসিযাছে। 


ভি 


বাংল। আখ্যাক্ষিকা-কাব্য ৩৪৫. 


“আপন ভাগ্যেতে আমি হতেছি পালন”__কনিষ্ রাজপুত্রের এই উক্তিই 
সমস্ত কাব্যটির। ভিতর রূপায়িত হইয়! রাঁজপুত্রকে কখন ভোগ-উশ্বধ্যের মাঝে 
প্রেমের পথে লইয়া গিয়াছে কখন রাত্রির নিবিড় অন্ধকারে গহন অরণ্যের 
পথে পরিচালিত করিয়াছে_ কাহারও নিকট হইতে পাইয়াছে ভত্সনা ও 
অবজ্ঞা, কাহারাও নিকটে লাভ করিয়াছে বরমাল্য ও এঙ্বধ্য। ভাগ্যের 
অমোঘ শক্তি মানুষের গতিপথকে কিভাবে নিয়ছিত করিয়! হাসি কারা, আনন্দ- 
বেদনার রঙে অস্থরঞ্চিত করে এই কাব্যে তাহারই প্রকাশ দেখা যায়। 

০ প্রথমেই দেখি উজ্জ্বল নগরের প্রতাপশালী রাজা কুশধ্বজ কনিষ্ঠ পুত্রের 
উত্তরে দ্ধ হইয়া পিপ্ররাবদ্ধ অবস্থাগ্স গভীর অরণ্যে তাহাকে বনবাস দেন । 
নিজের ভাগ্যে মান্য চলে এ কথা বাজার বিশ্বাস হয় নাই_তাই তিনি 
অরুতজ্ঞ পুত্রকে তাহার ভাগ্য পরীক্ষার নিমিত্ত বিপদের মধ্যে প্রেরণ 
করিলেন। পুত্র ভাগাধরের ভাগ্য কিন্তু সত্যই ভাল ছিল। তাই যেখানে 
“বন্যাজস্ধ মহারব করে নিরস্তর"_ সেখানে জন্তগণ তাহার প্রতি আকুষ্ট হইল 
না। খিনি আকুষ্ট হইলেন তিনি স্থখময়-নামক এক রাঁজ। কন্যার পাত্র 
হিসাবে ভাগ্যধরকে তাহার পছন্দ হইল। তিনি ভাবিলেন__ 

আমার যেমন কন্া নামে লীলাবতী | 
তেমতি এ পাত্র যদি দেন প্রজাপতি ॥ 
তিনি ভাগাধরের নিজ্রাভব্দের জন্য অপেক্ষ। করিতে লাগিলেন: এবং নিজ্র। 
ভাঙ্গিলে করযোড়ে তাহার পরিচয় জিজ্ঞাস করিলেন । যেখানে বাঘ সিংহ 
হস্তী গণ্ডার প্রভৃতি ছার! অভ্যঘিত হইবার সম্ভাবন! সেখানে শ্বশুর লাভ কর! 
ভাগ্যের কথ! বই কি। 
রাজ! স্থখময় রাজ্যে লইয়| গিয়! কন্যা লীলাবতীর জন্য তাহাকে মনোনীত 
করিলেন। পাণ্ডিত্যাভিমানিনী রাজকন্যা! ভাগ্যধরের পাণ্ডিত্য পরীক্ষার নিমিত্ত 
যখন শ্লোক লিখিয়া পাঠাইল তখনও 'ভাগ্যধরের অজ্ঞতার ভান করার পশ্চাতে 
ভাগ্যপনীক্ষার উদ্দেশ্য ছিল বলিয়াই মনে হয়। রাজকন্যা লীলাবতী মূর্থকে 
পছন্দ করে না। দাসীর মুখে ভাগ্যধরের অজ্ঞতার কথা শুনিয়া তাহার মনে 
রাজপুত্রের প্রতি অবজ্ঞ। আসিল সে সথীকে কহিল, 5 
মূর্খের সৌন্দধ্য রূপে নাহি কোন ফল। = Es 
মূর্খ পতি হৈলে তার সকলি নিক্ষল ॥ 


© 


৮ ut বাংলা আখ্যায়িকা-কাব্য 


গন্ধহীন পুস্প যেমন হয় অনাদর | + 
মূর্খজনের সেইক্বপ নাহি সমাদর ॥ _( ১-[পৃঃ) 
পণ্ডিতের পুত্র মদনকে বিদ্যোতসাহী এবং নিজের প্রতি অনুরাগী জানিয়া 
লীলাবতী তাহার সহিত পলাগ়নের ব্যবস্থা করিলে ভাগ্যধর তাহ! জানিয়া 
কৌশলে মদনের পরিবর্তে নিজে নৌকায় স্থান করিয়া লইল। ভাগ্যের কথা 
কে বলিতে পারে? মাহুষ ভাবে এক, চেষ্টা! করে এক, কিন্ত ঘটে অন্যরূপ । 
লীলাবতীর ভাগ্যেও তাহাই হইল। লীলাবতী আরোহণ করিলে তরী 
ছাড়িয়া দিল। সারারাত্রি অপেক্ষা করিয়া প্রত্যুষে লীলাবতী মদনকে 
ডাকিতে গেল, 
উঠ উঠ প্রাণসখা মুখে দেহ বারি। 
হেরে তব চচন্দ্রানন প্রাণ সিদ্ধ করি ॥ _( পৃঃ ২৬), 
ভাগ্যধর যখন বস্ের আক্ছাদন হইতে মুখ বাহির করিল তখন__ 
তারে দৃষ্টি কৰি কন্যা! আখি কৈল স্থির। 
তুষানলে দগ্ধ যেন হইল শরীর ॥ (২৭ পৃঃ) 
তারপর ভাগ্যধরকে ভত্সন। করিল__ 
শুন রে ছুর্তাগ্য তোর সুখ না হেরিব। 
হলাহল পান কিনব! জলে ঝাপ দিব ॥ __( ২৭ পৃঃ) 
ভাগ্যধর বুদ্ধিমান্। কথ! কহিলে বিপদের সম্ভাবনা বুঝিয়া "শবণে শ্রবণ 
নাহি দেয় ভাগাধর”। 
মনোহর রাজার রাজ্যে লীলাবতীর নিকট ভাগ্যধর ভূতোর ন্যায় থাকিতে 
লাগিল তবু আত্মপরিচয় দিল না। 
কিছুদিন গত হইলে নিজ্গ ভাগোর কথ! ভাবিয়া লীলাবতী ভাগ্যধরকেই 
পতিত্বে বরণ করিল কিন্ত বাহিরে কিছু প্রকাশ করিল না। 
এদিকে ভাগ্যধর মনোহর রাজার বিবাহিতা কন্তা পগ্মাবতীর নিকট গুপ্ত- 
ভাবে গেল। উভয়ে উভয়কে দেখিয়! মুগ্ধ হইল কিন্তু ভাগ্য তাহাকে এ স্থানে 
বেশীদিন যাতায়াত করিতে দিল না। ছুই রাত্রে পালক্ষের নীচে ও মাছরের 
ভিতর লুকায়িত থাকিয়! প্রপ্লাবতীর স্বামী চিত্রসেনের কবল হইতে মুক্তি 
পাইগ়| সে পন্মাবতীর নিকট খাওয়া ত্যাগ করিল । কিন্তু তাহার সেই নৈশ 
অভিসারের কথা দিবসে ইঙ্গিতে পাশ! খেলিবার কালে কহিয়! সে চিত্রসেনকে 


ভি 


বাংলা আখ্যায়িকা-কাব্য নর ৩৪৭ 
ক্রীড়ায় পরাজিত করিয়া প্রভূত অর্থ উপার্জন করিল। কিন্ত পল্মাবতী তাহার 
বিরহে কাতর! { ভাগ্যধর আসিতেছে না দেখিয়া সে আদরিনীর নিকট নিজ 
মনোবাসনা ব্যক্ত করিয়া কহিতেছে__ 

স্বর্ণ চাপা অন্থসারে, ছলনা করিব তারে, 


আমি পিতৃ আগ্রেতে চাহিব। 
আদেশ দিবেন তারে, যদি না আনিতে পারে, 
কারাগারে বান্ধিয়া রাখিব ॥ (৬২ পৃঃ) 


রাজাজ্ঞায় ভাগ্যধর স্বর্ণচাপার অনুসন্ধানে গেল । অরণ্যের ভিতর রাত্রি 
আধার হইল। বৃক্ষে বসিয়া থাকিতে থাকিতে সে হস্তিপৃষ্ঠে একটি রমণীকে« 
আসিতে দেখিল__ 
তাহার রূপ সন্দর্শনে, ভাগ্যধর করে মনে, 
দীপ্তমান আইসে হুতাশন ॥ (৬৬ পৃঃ) 
মুগ্ধ ভাগ্যধর না করিল তাহার অনুসরণ না জানাইল নিজের আগমন_ 
বিস্মিত-হৃদয়ে নিশ্চেষ্ট হইয়! রহিল । এই-সব স্থানে ভাগ্যের শক্তি দেখাইবার 
জন্ত কবি নায়ককে অনেকখানি প্রীণহীন করিয়াছেন। প্রণয়ের যে 
আকর্ষণে মাহুষ দুর্লজ্য্য পর্বত উত্বীর্ণ হয়, বিপৎসঙ্ছুল অরণ্যে বিচরণ করে 
এবং ক্ষুধা-তৃষ্ণাকে উপেক্ষা করিয়া, আরাম-বিরাম ছাড়িয়া পথে বাহির হয় 
সেইরূপ প্রণয় দ্বারা অভিভূত হইয়াও ভাগ্যধর নীরবে বসিয়া রহিল। 
মহাদেবের নিকট নির্দেশ পাইয্না চাপাবতী করিগণের সাহায্যে তাহাকে 
আনিয়! বরমাল্য দিলে উভয়ে অত্যন্ত আনন্দ লাভ করিল। গৃহে ফিরিবার 
কালে হস্বীর নিকট বিদায় চাহিলে হস্তী তাহাকে একটি অঙ্গুরী প্রদান 
করিল। 
নামক ভাগ্যগুণে অলৌকিকরূপে অলৌকিক শক্তিসম্পন্ন অঙ্গুরী লাভ 
করিল। 
রাঁজকন্কা। পদ্মাবতী কিন্তু স্বর্ণচাপা পাইয়। সস্তষ্ট হইল না_ 
স্বর্ণপাত্রে স্বর্ণ পুষ্প করি নিরীক্ষণ । 
কন্তা। শিরে বজীঘাত হইল যেমন ॥ 
বিমুখ হইয়া কন্যা সজল নয়নে । 
মনে মনে দগ্ধ হয় প্রেম হুতাশনে ॥ (৭9 পৃঃ) 


© 


বাংল! আখ্যায়িকা-কাব্য 


এস্থানে মানবীয় মনোভাবের স্বন্দর অভিব্যক্তি হুইয়াঁছে। যাহার 
ক্ষমতায় কারাগারে বন্দী করিয়া নিজের কাছে পাইবার চলন্ত মন কাতর 
তাহার সার্থকতায় স্বার্থসিদ্ধির পথে বাধা পড়ায় সে দু:খিতই হইল ॥ 
তারপর নাপিতানীর মুখে চাপাবতীর ব্ধপ ও তাহার সহিত ভাগ্যধরের 
বিবাহের সংবাদে তাহার হৃদয়ে ঈর্য্য। প্রজলিত হইল । একদিকে হাসিবার 
সময় চাপাবতীর সুখ দিয়! ব্বর্ণচাপ। ঝরিতেছে অপরদিকে পদ্মাবতীর মনে 
ঈধ্যানল জলিতেছে__ একদিকে অবাস্তবতার মধুর পরিবেশ অপরদিকে 
বাস্তবতার রূঢ় প্রকাশ কাব্যটির ভিতর একটি অভিনব স্থরের ঝঞ্কার 
তুলিয়াছে। 
ভাগ্যধর গৃহে ফিরিলে দেরী হইবার জন্য লীলাবতীর নিকট হইতে 
ভর্খপনা পাইল, 
কত পাপ করিয়াছি জন্ম জন্মান্তরে | 
সেই পাপে হারায়েছি ঠাকুর পুত্রেরে ॥ 
আমারে হইল তর অন্ধ যোগাইতে। 
বুঝিতে না পারি আর কি আছে ভাগ্যেতে ॥ 
অন্ত কোন গুণ তব না পাই দেখিতে । 
ৰহ গুণের মধ্যেতে পার উদর পূরিতে ॥ _-€ ৫৯ পৃঃ) 
রমণী-হ্ৃদয়ের এই ক্রোধ প্রকাশের ভিতর দিয়! কবি যেন চীপাবতীর 
অলৌকিক স্থখরাজ্য হইতে লীলাবতীর নির্মম পাথিব রাজ্যে নায়ককে আনিয়। 
ফেলিয়াছেন। লৌকিক ও 'অলৌকিকের দোলায় ছুলিতে ছুলিতে নায়ক 
জীবনপথে অগ্রসর হইতেছে। 
পদ্মাবতী স্বামী চিত্রসেনকে চাপাবতীর সংবাদ কহিলে তাহাকে দেখিবার 
জন্য চিত্রসেন একদিন রমণীর বেশে সজ্জিত হইল এবং তারপর চাপাবতীকে 
দেখিয়া মৃচ্ছিত হইয়া পড়িল। সে গৃহে প্রত্যাবন্তন করিয়। তাহাকে পাইবার 
উপায় চিন্তা করিতে লাগিল । 
আবার অরণ্যের পথে ভাগ্যধরের আহ্বান পড়িল । চিত্রসেনের অনুস্থত! 
দূর করিবার জন্থ স্বর্ণকেতকীর প্রয়োজন । ভাগ্যধর তাহারই সন্ধানে চলিয়াছে। 
কিন্ত এবার সে অন্বেষণে চলে নাই। চাপাবভীর নিকট হইতে তাহার 
ভগ্নী কেয়াবতীর স্থান ও পথঘাট জানিয় সে যাইতেছে। বটবৃক্ষ-মূলে 


৩৪৮ 


© 
বাংলা আখ্যায়িকা-কাব্য ৩৪৯, 


একটি প্রস্তর দেখিয়! চাপাবতীর নিৰ্দেশ অনুসারে সে স্তব করিলে এক 
নিশাচর আসিল। 5 
এঁকাণ্ড শরীর তার, দৃশ্ অতি ভয়ঙ্কর, 
মহা হিংসক হয় যেবা। 
কেমনে বিশ্বাস হয়, £ হেরে কম্পিত হৃদয়, 
তার সহ বাক্য কহে কেবা ॥ _-(৮৮ পৃঃ) 
নিশাচর কিন্তু তাহাকে হত্যা করিল না-_তাহার অভিলাষ পূর্ণ করিবার 
জন্য কেয়াবতীর নিকট লইয়া চলিল। এই ঘটনার ভিতর আবার বাস্তব 
ও অবাস্তবতার সমাবেশ দেখা যায়। চিত্রসেন সখ দুঃখ আশ! আকাজছায় 
গড়। মাহষ। ভাগ্যধরের নিধনের উন্দেশ্যে সে ভাগাধরকে অসম্ভব কশ্মের 
পথে অরণ্যে পাঠাইয়াছে, আর হিংন্র নিশাচর তাহাকে লইয়। চলিয়াছে 
সৌভাগ্যের পথে । মাহুষের জীবনে ভাগ্য এইভাবেই অপ্রত্যাশিত-রূপে 
অঙ্গ্রহ-করে। বাস্তবতার রঙ্ধে রঙ্গে অলৌকিকের স্পর্শ এইভাবেই মান্ষের 
জীবনকে নিয়ন্ত্রিত করিতেছে । কেয়াবতীর নিকট যাইবার কালে অপূর্ব 
আলোক দেখিয়! ভাগ্যধর নিশাচরকে এ সম্বন্ধে জিজ্ঞাস! করিয়া শুনিল_ 
কেয়াবতী যে ললনা, তার রূপ অতুলনা, 
জ্যোতিশ্ময় তাহার লাবণ্য । _-(৯* পৃঃ) 
কেয়াবতী ভাগ্যধরকে দেখিয়া মুগ্ধ হইল ও বিবাহ করিল। সে যখন 
হাস্য করে তখন ন্বর্ণকেতকী ঝরিয়| পড়ে । সে স্থানেও বিদায়কালে নিশাচরের 
নিকট হইতে ভাগ্যধর একটি অঙ্গুরী পাইল যাহা বিপদের সময় তাহাকে 
সাহায্য করিবে। 
অধিকতর বিস্ময় ভাগ্যধরের জন্য অপেক্ষা করিতেছিল। লীলাবতী 
নাপিতানীর মুখে চাপাবতী ও কেয়াবতীর সংবাদ শুনিল এবং ভাগাধরের 
নানাবিধ গুণাবলীর খবর পাইল । তাহার মন হইতে সমস্ত বিরূপভাব 
তিরোহিত হইল। সে একদিন ভাগ্যধরের নিকট আত্মসমর্পণ করিয়া 
চাপাবতী ও কেয়াবতীর নিকট গিয়া একত্রে বাস করিতে লাগিল। বাস্তব 
ক্ষেত্রে ভাগ্যধরের ভাগ্যাকাশে যে মেঘের আবির্ভাব হইয়াছিল তাহ! মরিয়া 
গিয্। তাহার জীবনকে স্থখময় করিয়া তুলিল। রর 
চিত্রসেন কিন্ত ভাগ্যধরকে বধের উপায় খুজিতে লাগিল ॥ অবশেষে 


© 
৩৫০ বাংল! আব্যাক্সিকা-কাব্য 


একদিন সে ভাগ্যধরকে বিষমিশ্রিভ অন্ন খাইতে দিল ও গৃহে বন্দী করিল। 
কিন্ত ভাগ্য যাহাকে সৌভাগ্যের শীর্ষে স্থাপন করিতে চায়" কেহই তাহার 
অনিষ্ট করিতে পারে না। ভাগ্যধর কালিকা-ম্তব করিয়া অন্কুরীগুলি ভূমিতে 
নিক্ষেপ করিবার নির্দেশ লাভ করিল। সেইরূপ কাঁধ্য করিয়া সে হস্ডতিগণের 
ও নিশাচরগণের সাহায্য লাভ করিল। 

অবশেষে স্ত্রীগণের সহিত পরামর্শ করিয়া ভাগ্যধর সপরিবারে এ স্থান 
পরিত্যাগ করিল এবং পিতৃরাজ্য উজ্জ্বল নগরে একটি গৃহে অবস্থান করিতে 
লাগিল। ভাগাক্রমে এক বন্ধুর সহিত সাক্ষাৎ হইলে পিতামাতার অন্ধত্বের 
[ংবাদ এবং পিতৃনাজা অপর-কর্তৃক বিজিত হইয়াছে শুনিয়! ভাগ্যধর পুনরায় 
নিশাচর ও হন্তিগণের সাহায্যে মাতাপিতার চক্ষু ফিরাইয়৷ আনিল এবং 
বাজাও পুনরুদ্ধার করিল। 

কাব্যের নায়ক ভাগাধর নিজস্ব কোন চেষ্টা বা প্রেরণার বশে চলে নাই। 
ভাগ্যের উপর সে সমস্ত ছাড়িয়। দিয়াছে । সেই ভাগই তাহাকে লীলাবতীর 
নিকট লইয়া! গিয়াছে__তিরস্কার ও ভংপনা! লাভ করাইস্সাছে _পগ্মাবতীর 
নিকট হইতে দূরে রাখিয়াছে এবং তাহারই ইচ্ছাঙ্গসারে অরণ্যে পাঠাইয়া 
াপাবতীর সহিত মিলন আনিয়াছে, আবার ডিত্রপেন-কর্তৃক তাহাকে নিধনের 
ষড়যন্ত্রের ভিতর দিয়া কেয়াবতীকে লাভ করাইয়া! তাহার জীবন সার্থকতায় 
মপ্ডিত করাইয়াছে। ভাগ্যের স্রোতে ভাসিতে ভাপিতে কখনও সে অলৌ- 
'কিকের সাক্ষাৎ পাইয়া জীবনে অপ্রত্যাশিতকে লাভ করিতেছে আবার কখনও 
বাপ্তব সত্যের মুখোমুখি দাড়াইয়া নিশ্দম নিষ্ততা ও বড় যন্ত্রের কবলে পড়িতেছে। 
কিন্তু সর্বত্রই সে সমস্ত বিপদ্‌-আপদ্‌ হইতে রক্ষা পাইস্সা সৌভাগোর চরম শীর্ষে 
স্থানলাভে সার্থক হুইয়াছে। তাহার চরিত্রে মানবোচিত গুণাবলী বা! স্থখ- 
দুঃখের অনুভূতির কোন "অভিব্যক্তি নাই । সে সখের দিনেও ভাগ্যের দানকে 
যেষনভাবে গ্রহণ করিয়াছে দুঃখের দিনেও সেরূপ নিব্বিকীর-চিত্তে আপন 
কর্তব্য করিয়| গিয়াছে । তাই চরিত্রটি একটু অস্বাভাবিক বলি্া মনে হয় । 

কাব্যের প্রথম নায়িকা লীলাবতী- হন্দরী ও স্শিক্ষিতা। মূর্খের প্রতি 
তাহার অত্যন্ত স্বণা। কিন্ত ভাগ্যক্রমে মূর্খ বলিয়! যাহাকে সে স্পা করিয়াছে 
তাহার সহিতই তাহাকে বাস করিতে হইয়াছে। সে ভাগ্যধরকে এজন্য 
শান্তি দেয় নাই কোনদিন__তিরঙ্কার ও ভৎ্পনারুপে তাহার স্পা! সর্বদা 


© 


বাংলা আখ্যাস্সিকা-কাব্য 13 


আত্মপ্রকাশ করিয়াছে । সে অনন্তোপায় হইয়া ভাগ্যধরের সহিত একত্রে 
রহিয়াছে কিন্তু ধিক্কারে তাহার জীবন পূর্ণ হুইয়াছে। কিন্ত তাহার 
মনেও পরিবর্তন আপিতে আরম্ভ করিল_-সে ভাগ্যধরকে মনে মনে গ্রহণ 
করিল কিন্তু বাহিরে প্রকাশ করিল না। অবশেষে এক নাপিতানীর মাধ্যমে 
তাহার দৃষ্টির স'্থুখ হইতে ভ্রান্তির ঘবনিকা অপসারিত হইলে লীলাবতী 
ভাগ্যধরের নিকট আত্মসমর্পণ করিয়া সার্থক হইল। 

পদ্মাবতী দুশ্চরিত্রা। স্বামীকে সে কোনদিন ভালবাসে নাই। আদরিণীর 
নিকট তাহার চরিত্রের সংবাদ পাইয়া ভাগ্যধর দুই রাত্রি তাহার নিকট 
গিয়াছিল। প্রথম দর্শনে তাহাকে দেখিয়! মুগ্ধও হইয়াছিল কিন্ত কোন 
আসক্তি বা আকর্ষণ ভাগ্যধরের ভিতর আমরা দেখিতে পাই না। পদ্মাবতী 
কিন্ত তাহার জন্য ব্যাকুল। তাহার বিরহ সে সহ করিতে পারিত না। 
তাহাকে নিকটে পাইবার্‌ জন্য অনেক চেষ্টা! করিয়াও সে ব্যর্থমনোরথ 
হুইয়াছে। চাপাবতীর সহিত ভাগাধরের বিবাহের সংবাদে সে দঈর্ধ্যা 
অহ্ুভব করিয়াছে কিন্তু নিজ অভিপ্রায় সিদ্ধ করিবার কোন উপায় খু'জিয়। 
পায় নাই। 

এই দুইটি চরিত্র, লীলাবতী ও পদ্মাবতী, অনেকখানি মানবোচিত 
অস্থভূতিসম্প্ন। ইহাদের কাধ্যকলাপ এবং ক্রোধ-ছেব-হিংস1-আসক্তি, স্ুখ- 
ছুঃখের সংঘাতে নায়কের চরিত্রে মানবোচিত স্পর্শ লাগিয়া তাহাকে কিছুটা 
পৃথিবীর মাহ্ধর্ূপে ভাবিতে সাহায্য করিয়াছে। অন্যদিকে কাহিনীকেও, 
বূপকথা হইতে পৃথক্‌ করিয়াছে। 

চাপাবতী ও কেয়াবতী যেমন অবাস্তব তাহাদের আগমনও সেরূপ 
অপ্রত্যাশিত ও আকম্মিক। ভাগ্যের অনুগ্রহরূপেই ভাগাধর তাহাদের লাভ, 

, করিয়াছে এবং তাহাদের চরিত্রেও মানবোচিত গুণাবলী ও অনুভূতির প্রকাশ 

কবি দেখান নাই। কৰি তাহাদের কল্পনারাজ্যের রহস্যে আচ্ছন্ন রাখিয়া 
কাব্যের ভিতর এক অলৌকিকের স্পর্শ আনিবার চেষ্টা করিয়াছেন ॥ 

স্থানে স্থানে কবির বাস্তব দৃষ্টিও প্রশংসনীয় । যেমন, ভাগ্যধরকে লেখাপড়া 
শিখাইবার জন্য রাজবাটী হইতে পণ্ডিতের আহ্বান আসিলে দারিজ্র্যপীড়িত 
সংসারের যে চিত্রটি কবি আকিয়াছেন তাহা অত্যন্ত হুন্দর ও হৃদয়গ্রাহী 
হইয়াছে । প্রথমেই এ সংবাদ পাইয়া ত্রাহ্ষণী কহিল_ 


৩৫২ বাংলা আখ্যায্িকা কাব্য 


প্রতি মাসে তথা যত পাইবে বেতন । 
5 Ut BLS 
[ 
রা তিন 
আর কিছু ন! থাকিবে সব থাকিবে তোলা ॥ __১৩ পৃঃ) 
সব আয়ব্যয়ের হিসাব হুইয়া গেল। ত্রাক্গণ পণ্ডিত পস্থীকে ও 
সংবাদ অপরের নিকট হইতে গোপন রাখিতে পরামর্শ দিল। কিন্ত রমণী- 
হৃদয়ের আনন্দ-উচ্ছাস কতক্ষণ চাপা থাকে! তাহার সমস্ত হাবভাব, চাল 
চলনের ভিতর সেই উচ্ছ্বাসের অভিব্যক্তি হইল । 
ঘাটে যাইবার কালে _ 
উন্মত্তার ন্যায় পথে চলিল ত্রাঙ্মণী। 
চরণের ভারে যেন কম্পিতা ধরণী ॥ 
আাক্ষণীরে হেরে লোকে করে কাণাকাশি। 
অস্থির গমন কেন কি হৈল না জানি ॥ (১৩ পৃঃ), 
একজন প্রতিবাপিনী তাহাকে আনন্দের কারণ জিজ্ঞাসা করিলে সে যেন 
বাচিল এবং খুসীমনে_ 
হাসিয়ে কহিছে তখন ব্রাহ্মণের নারী । 
প্রকাশ করহ পাছে এ শঙ্কা করি ॥ 
সে রাম! কহিছে আমি সেই মেয়ে লই । 
একের গোপন কথা অস্তেরে না কই ॥ 
তদস্তরে ত্রাঙ্মণী কহিল সমুদয় । - 
শপথ তোমারে যেন প্রকাশ না হয়॥ -€১৩পৃঃ) 
দুইটি রমণীর কথোপকথনের ভিতর দিয়া তাহাদের সরল মনের 
সুন্দর প্রকাশ হইয়াছে। ইহারা আমাদের আশেপাশের রমণী অত্যন্ত 
পরিচিত। নয়নতারা! নামক পর এক রমণী এ সংবাদ শুনিয়! ত্রাহ্মণীর 
নিকট আলিয়া অধাচিতভাবে উপদেশ দিয়া নিজের শুভেচ্ছার পরিচয় 
দিল 
যে তুষ্ট হয়েছি আমি কি কহিব আর । 
ত্বরায্ ডাকিয়ে আন ভাল স্বর্ণকার ॥ k j 


© 


বাংলা আখ্যায়িকা-কাব্য ne: 


* ঢাকা! হৈতে কারিগর এসেছে দুজন । 
অল্পেতে নিশ্িত করে অতি স্থগঠন ॥ 
* ২ আগ্রেতে নিৰ্শ্মল মল দেহ দুটি পায়। 
ছাল্লাদার চুটকি দিলে অতি শোভা পায় ॥ _€১৪ পৃঃ) 
এই-সকল হুসময়ের বন্ধুদেরও আমন! চিনি। স্থানে স্থানে এরূপ বাস্ত- 
বতার চিত্র কাব্যটিকে অনেকখানি উপভোগ্য ও মধুর করিয়াছে। 
বাস্তব ও বাস্তবের সংমিশ্রণে কাব্যটি নিজ বৈশিষ্ট্যে উচ্ছল । সর্বত্র 
ইহা সার্থক হয় নাই, অঙ্থভূতির স্পর্শও নাই, প্রাণের আবেগও রূপ পায় 
নাই-_তথাপি কাব্যধারার একটি বিশেষ দিক্‌ ইহাতে হুন্দরভাবে আত্মপ্রকাশ 
করিয়াছে। 
পয়ার, ত্রিপদী, তোটক প্রভৃতি ছন্দে কাব্যটি রচিত । উপমা, ক্ূপক 
প্রভৃতি অলঙ্কারের ব্যবহার গতাম্গতিকভাবেই হুইয়াছে। 
স্থানে স্থানে হিন্দী ভাষার প্রয়োগ দেখা যায় ৮ 
দ্বারী কহে জলওয়ালি রাতকে। কাহা যাও । 
সঙ্গমে তের! দোসরা কোন হাম্‌কো বাতাও ॥ (৪৩৬ পৃঃ) 
যোজল-গন্ধ|_-"যোজন্-গ্ধা' কাব্যটি বনগ্মারীলাল রায় কর্তৃক রচিত। 
ইহার প্রকাশ-সময় ১৮৫৫ খ্রীষ্টাব্দ । কবির নিবাস হুগলী জেলায় হরিপাল গ্রামে । 
কবির পিতা প্রেমচাদ রায় বর্ধমানের রাজা মহাতাপচাদের কণ্মচারী 
অথবা অন্থগৃহীত ব্যক্তি ছিলেন । কবির জন্মের পর রাজার মৃত্যু হয়। কৰিও 
রাজার কর্ণ্মচারী ছিলেন বলিয়! মনে হয়। কবি দুঃখ করিয়া বলিয়াছেন 


অতি মোর মন্দ ভাল, অকালে তাহারে কাল, 
হুরিল কি কব হায় হায় ॥ 

বন্ধমীনে তদবধি, খাকি আমি নিরবধি, 
ভূপতির রুপা বৃক্ষতলে । 

বাসনা করিয়ে মনে, কতিপয় বন্ধুগণে, 
রচিতে এ কাব্য মোরে বলে ॥ _(৮* পৃঃ) 

তশিতায় পাওয়া যায়_ 
তূবনেতে স্থপ্রকাশ, হরিপাল গ্রামে বাস, 


৩৫৪ বাংলা আখ্যায়িকা-কাব্য 


বনয়ারিলাল এই গায় ॥ __(১৯ পুঃ ) 

মঙ্গলাচরণে দেব-বন্দনা দিয়া কাব্যের আরম্ভ । এই স্ততিষ্র ভিতর ন্দানা- 
কূপ তত্বব্যাখ্যাও স্থান পাইয়াছে। 

এই কাব্যে নানারূপ অলৌকিক ঘটনার মধ্য দিয়! প্রেমের গতিপথ চিত্রিত 
হইয়াছে । রূপকথা ও আখ্যায়িকার সংমিশ্রণে ইহার ভিতর একটি রোমাট্টিক 
পরিবেশের স্থষ্টি হইয়াছে । ইহার আরস্তেও যেমন পরীগণের কৌতূহল কাজ 
করিয়াছে পরিণতিতেও সেরূপ কালিকার স্বানজল সকল সমস্যার সমাধান 
করিতে সাহাধ্য করিয়াছে । 

পরীগণ-কর্তৃক পরিত্যক্ত হইয়া রাজপুত্র যখন নিদ্রায় অভিভূত তখন 
মাতুলালয় হইতে প্রত্যাবর্তনের পথে বিশ্বামরতা রাজকন্যা গন্ধ1! তাহাকে 
দেখিয়! মুগ্ধ হয় এবং মাল! বদল করে । 

নায়িকার এই কার্ম্য আমাদের সাধারণ ধারণার ব্যতিক্রম । লোকে বলে, 
প্রেম নায়ক-নায়িকার হৃদয়ে সমানভাবে সঞ্চারিত হইলেও নায়িকারা তাহা 
প্রকাশ করিতে লক্জ্াবোধ করে এবং নায়কেরাই প্রথমে নিজেদের হৃদয়ভাব ব্যক্ত 
করিয়! নায়িকাদের মনোভাব জানিয়া লয় । গন্ধার কার্্যাবলীতে কিন্তু বিপরীত 
রীতিই দৃষ্ট হইল । তাহার খাহাকে পছন্দ হইল সকলের অলক্ষ্যে তাহারই কণ্ঠে 
মাল্যদান করিয়! সে নিঙ্গ মনোবাসন! পূর্ণ করিল । কোন ভাবনা-চিন্তা, দ্বিধা- 
দ্বন্ব তাহার মনে ছায়াপাত করে নাই | নায়কের অলক্ষ্যে নায়িকার হৃদয়ে এই 
প্রেমের স্ফুরণ্‌ কাব্যকে স্হস্তময় করিয়া তুলিয়াছে। নায়িক! পরিজনদের সহিত 
চলিয়া গেল। নামক কিছু জানিতেও পারিল ন1। শুধু স্বপ্রে দেখিল 


টব যেন এক নারী, কূপ বলিহারি, 
নবীনা যৌবন! ধনী । 

বূপ মনোহর, নিন্দি শশধর, 

ইফদ হাস্য বদনী ॥ (২২ পৃঃ) 


নিদ্রাভঙ্গে রমণীকে ন! দেখিয়া তাহার বিরহ ও অন্বেষণ আরম্ভ হইল । 
প্রেমের পথ সুগম হইলে তাহার ভিতর রসস্কৃহ্ঠির অবকাশ থাকে না। 

তাই কবিগণ প্রথম দর্শন বা প্রথম মিলনের পর ঘটনা-পরম্পরায় বিচ্ছেদ 

সংঘটিত করিয়া! বিরহের ভিতর দিয়! নায্বক-নায়িকা-হৃদয়ের বিচিত্র লীলা 


© 


বাংল! আখ্যায়িকা-কাব্য ৩৫৫ 


প্রকাশ করেন। *এই কাব্যে কবি নায়ক-নায়িকার পরিচয় উভয়ের নিকটে 
অজ্ঞাত রাখিয়া একদিকে ছজ্জেপ্রতার মায়াজাল স্বষ্টি করিয়াছেন অপরদিকে 
প্রেমের পথকে জটিলতর করিয়াছেন । 

কালিকার প্রসাদে রাজকন্যার পরিচয় লাভ করিবার ব্যাপারেও এক 
অলৌকিক ঘটনার সমাবেশ দেখ! যাঁয়। রাজপুত্র রাত্রে শুকপক্ষিসহ বৃক্ষে 
অবস্থান-কালে দেখিল যে সরোবরটি শু হইল এবং 

তাহা হতে এক জন বিকট বিশাল । 
বাহির হইয়ে গেল লইয়ে মশাল ॥ __(৩৩ পৃঃ) 

এই স্থানে খেন বত্রিশ সিংহাসনের প্রভাব পড়িয়াছে বলিয়া মনে হয়। 
তারপর রাজপুত্র শুকপক্ষিলহ বক্ষ হইতে অবতরণ করিয়! একটি উত্তম পথ 
দেখিয়া তাহা দ্বার! অগ্রসর হইল এবং পুরীমধ্যে দেখিল চারিদিকে নানারূপ , 
মণি জলিতেছে। এন্থলে বেশ একটি রোমান্টিক পরিবেশের স্থষ্টি হুইয়াছে। 
অপ্রত্যাশিত কিছু দেখিবার আশায় পাঠক-হৃদয়েও একটা শঙ্কামিশ্রিত 
কৌতুহল জাগিয়া উঠে। কিন্ত কাহারও সহিত সাক্ষাৎ হইল না। কেবল 
অন্দির-মাঝে শ্যামা-মৃ্ি দৃষ্ট হইল । 

উনবিংশ শতাব্দীর সকল কাব্যেই কালিকাদেবী একটি বিশেষ স্থান 
অধিকার করিয়া আছেন। তিনি ভক্তবৎসল| এবং আপদে-বিপদে অনুগ্রহ 
প্রদর্শন করিম! ভক্তগণকে উদ্ধার করিয়াছেন। এই কাবোও রাজপুত্র কালিকা- 
পুজা করিলে তিনি তুষ্ট হইয়া! অজ্ঞাত রাজকন্যার সংবাদ জানাইলেন। মন 
যাহা জানিবার জন্য আক্ুলি-বিকুলি করিতেছিল তাহা জানিবার পক্ষে এই 
রহস্যময় পরিবেশ অতান্ত উপযোগী হইয়াছে। রহস্তজালে যাহ! বেষ্টিত 
রহস্তের ভিতর দিয়া তাহার প্রকাশ অনন্তের দিক্‌ দিয়! এবং কাব্যের দিক্‌ 
দিয়া অনেকখানি রস স্থষ্টি করিতে সমর্থ হইয়াছে। রাজপুত্র যোজন সর্ণাট 
নগরে গেলেও তাহার পথ স্থগম হইল না। রাজ-অস্তঃপুত্রর দুল জন্য 
আবেষ্টনীর ভিতর যাহার বাস তাহার নাগাল পাওয়া সহজসাধ্য নয়। রাজ- 
প্রাসাদ প্রহরিগণ দ্বারা দুর্তেন্য দুর্গের ন্যায় সংরক্ষিত । রাজপুত্র তাই শুক- 
পক্ষীর পরামশক্রমে অনেকগুলি চিত্র আাকিয়! পটুয়ানীর বেশ ধারণ করিল এবং 
হান্তে-লান্তে দ্বারিগণকে হুলাইয়া অন্দরে প্রবেশ করিল। রাণীর সঙ্গিনী 
সুবদনী তাহার বূপ দেখিয়া মুস্ক হইয়া বলিল, 


© 


1757 বাংলা আখ্যায়িকা-কাব্য 


তোমার স্বরূপ ক্ূপ না হেরি নয়নে । 
দেবলোক তুলা ব্ূপ এই লয় মনে ॥ __(৪৫ পৃঃ) 
যোজন এইবূপে নান! ছলাকলার সাহায্যে গন্ধার সীঞ্চা পাইল এবং 
প্রত্যহ তাহার নিকট যাইবার অনুমতি লাভ করিল। গন্ধার মনোভাব 
জানিতেও তাহার দেরী হইল না॥ প্রথমে যোজনের চিত্র দেখিয়াই তাহার 
মনে ভাবাস্তর উপস্থিত হইল-__ 
দেখিয়ে সে চিত্রপট চিত্ত হারাইল। 
চিত্রের পুত্তলী প্রায় চাহিয়! রহিল ॥ (৫১ পৃঃ ) 
তারপর সহৃদগ় পটুগ্নানীর নিকটে রাজকন্যা নিজ-হৃদয়-দ্বার অকপটে উগ্র 
করিয়া! কহিল,_ 
এই তে! আমার স্বামী, ইহার অধিনী আমি, 
এর পদে বিকায়েছি কায় ॥ (৫৩ পৃঃ) 
প্রতাহ চিত্রকর-রমণীবেশে যোজনের আনাগোনা চলিতে গ্ীগিল । একদিন 
সে গন্ধাকে কহিল যে, পথে একটি অতি সুন্দর যুবক পাগলের স্যার 
“কোথা গেলে প্রাণপ্রিয়ে এস একবার” বলিয়া! খুরিতেছে সে দেখিস 
আসিয়াছে । রাজকন্যা উতলা হুইয়া! উঠিল । 
প্রেমরপিক যোজন নিজ্জ পরিচয় না দিয়! নানাভাবে রাজকন্যার প্রেমের 
পরীক্ষ! করিয়া এবং তাহা! অনুভব করিয়া আনন্দ পাইতে লাগিল এবং কন্যার 
হ্ৃদয়েও প্রেমতরু মঞ্চরিত হইবার মত অবকাশ দিল। কিন্ত রাজপুত্রের এই 
ছলনা বেশী দিন টি'কিল না। বিরহ-জালায় জর্জরিত হইয়া গন্ধা একদিন 
কালিকা-পূজ! করিয়া সত্য তথ্য জানিতে পারিল। তখন রাজপুত্রকে জন্দ 
করিবার জন্য নিজে রাজপুত্র বেশ ধারণ করিল এবং সথী হীরাকে ছারবানের 
পরিচ্ছদে সাজাইল। তারপর তাহার! যাহা করিল তাহা যেমন কৌতুককর 
তেমনি অভিনব । পুর্রষবেশী গন্ধা পথের মধ্যে নারীবেশী যোজনকে বলপূর্বক 
ধরিয়া নিজেকে রাজনন্দন বলিয়! পরিচয় দিল এবং সখীর হস্তে তাহাকে অর্পণ 
করিল। দ্বারবানবেশী হীরা কহিল _ 
দেখ তুজে হজুরের লাগ! আসনাই । 
কাহে কত ঝুট আসনায়ে আস নাই ॥ _(৮২ পৃঃ) 
হিন্দী ও বাংলার সংমিশ্রণের ফলে ভাষা বেশ একটু ক্রতিমধুর হইয়াছে। 


© 


বাংলা আখ্যায়িকা-কাব্য ৩৫৭ 


বলপুর্র্বক কুমারন্ধক মন্দিরে লইয়া গিয়া সঙ্-কামনা-ছলে তাহার ছদ্মবেশ 
আবিষ্কার করিয়া গন্ধ! তাহার প্রতি অনেক কটুবাক্য ব্যবহার করিল এবং 
তাহার রমণী-সজ্জ! লইয়া চলিয়া গেল। এখানে নায়কের বুদ্ধি ও সাহসকে 
নিশ্রভ বলিয়া মনে হয়। দুইটি রমণী তাহাকে দিয়া যাহা করাইল সে তাহাই 
পালন করিয়া অপমান ও লাহ্ছন! লইয়া গৃহে ফিরিল। অবশ্য এ কথা ঠিক যে, 
তাহার ছন্মরূপ পাছে ধর! পড়ে এই ভয়ে সে শারীরিক শক্তির প্রয়োগ করে 
নাই এবং গন্ধাকে সত্য সত।ই রাজপুত্র ভাবিয়া কিছুটা ভীত হুইয়াছে। কিন্ত 
রাঙ্যশীসনের উপযুক্ত শিক্ষালাভ করিয়া রাজ্রপুত্রের প্রত্যুৎপন্নমতিত্ব সাধারণের 
অপেক্ষা অধিক থাকাই স্বাভাবিক । একথাও ঠিক যে, এ স্থলে রাঙ্গপুত্রের এরূপ 
লাঞ্ছনা ন! ঘটলে কাহিনীর অগ্রগতিতে বাধা পড়িত। তবে ইহা বল! চলে যে, 
এই পরিণতিতে পৌছাইতে আরও কিছু বাস্তবতার স্পর্শ বাঞ্ছনীয় ছিল। 
তারপর কঙ্কা-নামক শুকের পৃষ্ঠে আরোহণ করিয়া গন্ধার নিকট গমনা- 
গমনের মধো 'অনেকখানি বর্ণবিশ্যাসের সন্তাবনা ছিল। কিন্ত তাহা হয় নাই । 
কবি কক্কাকে কেবল দুই স্থানের ভিতর যোগাযোগ রক্ষা করিবার জন্য আনয়ন 
করিয়াছেন। এই যাত্রাপথ কোন প্রকার প্রারুতিক বর্ণনা বা মনোভাবের 
অভডিব্যক্রির দ্বার! সমৃদ্ধ হয় নাই। অবশেষে গোপন পরিণয়ের শেষ পরিণতিতে 
রাজপুত্রের মৃত্যু বাশুবতাবচ্ছিত আতিশয্যে পর্য্যবসিত হইয়াছে। কালিকার 
প্রপাদে পুনন্দীবন-প্রান্ধি দ্বারা কালিকা-মাহাস্ম্য জ্ঞাপন করিবার জন্য নায়কের 
অপ্ৰত্যাশিতভাবে এবং উপযুক্ত কারণ না দেখাইয়| আকস্মিক মৃত্যু ঘটান 
কাবারসকে অনেকখানি ব্যাহত করিয়াছে। 
এই কাব্যের নায়ক যোজন ঘটনার শ্রোতে ভাগিয়া! চলিয়াছে। সে একটু 

স্পর্শকাতর । উদ্ভানে ভ্রমণ করিতে করিতে প্রারুতিক শোভা দর্শন করিয়া সে 
চৈতন্য হইয়| পড়িল 

মন্দ মন্দ সমীরণ ঘোর 'অহস্কারে | 

বসন্ত রাজার ক্রম তখন প্রচারে ॥ 

তাহাতে যোজন রায় হইল অজ্ঞান। (৪ পৃঃ) 
যাহার জীবনে নানাবিধ অলৌকিক ঘটনার সমাবেশ হইবে প্রথমেই তাহার 
চরিত্রে এই ভাবপ্রবণতার ইঙ্গিত দিয়া কবি শিল্প-নৈপুণ্যের পরিচয় দিয়াছেন। 
- তাহার ক্পও অসাধারণ । পরীগণ নৈশভ্রমণে বাহির হইয়া রাজপুত্রের 


© 


৩৫৮ বালা আখ্যাস্মিকা-কাব্য 
- ২ক্ধপে আক্বষ্ট হয় এবং তাহাকে শৃগ্তপথে লইয়া চলে। কিন্তু দিবাসমাগমে রাজার 

নিকট শাস্তির আশঙ্কায় ভাহাঁরা এক অরণ্যের ভিতর তাহাকে রাখিয়া চলিয়া 
যায়। তারপর আরস্ত হইল যোজনের জীবনে ছুঃখকষ্ট। ‘নিল্রিত অবস্থায় 
সে রাজকন্তার হৃদয় ও মাল! পাইল বটে কিন্ত তাহাও তাহার নিকট ছজ্ঞে্ 
হুইয়। রহিল । এই প্রেমের জন্য সে অনেক লাঞ্ছনা-অপমান সহ করিল, অনেক 
ছল-চাতুরীর আশ্রয় লইল এবং অবশেষে প্রাণও ত্যাগ করিল। প্রেমের পথে 
তাহার এই নিষ্ঠা প্রশংসনীয় । 

শুকপন্দীর সহিত যোজনের বন্ধুত্ব তাহার স্রেহপ্রবণ মনের পরিচায়ক । 
সে শুকপক্ষীকে ধরিল বটে কিন্তু বধ করিল না। তাহার নিঃসঙ্গ জীবনে 
তাহাঁকেই সঙ্গী করিয়া রাখিল। 

যোজনকে সাহসীও বল! চলে । মধারাত্রে সরোবর হইতে বিরাঁটকায় 
সু্ধিকে বাহির হইতে দেখিয়া সে ভীত হয় নাই। বৃক্ষ হইতে অবতরণ করিয়া 
অজ্ঞাত পথে চলিয়াছে এবং কালিকার মৃষ্ি দেখিয়। পৃূজ। করিয়াছে । তাহার 
হৃদয়ে ভক্তি ও বিশ্বাসের পরিচয় ইহা হইতে পাওয়া যায়। 

অন্ধনবিদ্ঠায়ও রাজকুমারের যথেষ্ট পারদশিতা ছিল। স্বল্প সময়ের মধ্যে 
নানাবিধ চিত্র অন্ধন করিয়া সে তাহার অভীই-সিন্ধির পথে অগ্রসর হইয়াছে 
এবং তাহ! খারা সফলতাও পাইয়াছে। অন্যান্য কাব্যের নায়কের ন্যায় 
যোজনেরও রসিক মনের পরিচয় একমাত্র সবী-পরিবৃত রাজকন্যার গৃহে নানা 
কথোপকথনের ভিতর দিয়া প্রকাশিত হুইয়াছে। তবে এ কথ! বলা চলে যে, 
ঘটনার স্রোতে সে যেমন ভাসিয়! চলিয়াছে সেরূপ ঘটনার সংঘাতে তাহার 
চরিত্রের নানাদিক্‌ বিকশিত হইয়াছে। 

নায়িকা গন্ধার চরিত্র মনের উপর অনেকখানি রেখাপাত করে। নিজ 
মনোবাসনা পূর্ণ করিবার জন্য সে কাহারও সহায়তা চাহে নাই, নিজেই উপায় 
স্থির করিয়া লইয়াছে। রাজপুত্র যোজনকে দেখিয়! সে মুগ্ধ হইয়াছে এবং নিজ 
অভিলায-অনুযায়ী “তাহার সহিত মাল্যবদল করিয়াছে। তারপর অজ্ঞাত 
যুবকের জন্য বিরহ সহ করিয়াছে, চিন্রকর-রমবীর শরণাপন্ন হুইয়াছে_ 
অবশেষে কালিকার নিকট যোজনের ছন্মবেশের কথা জ্ঞাত হইয়া তাহাকে 
জব্দ করিবার পরিকল্পন। নিজেই করিয়াছে ও তাহাতে সিদ্ধকাম হইয়াছে। 
ইহা দারা তাহার বুদ্ধিমত্তা ও রসিকমনের পরিচয় পাওয়া! যায় । প্রেমের 


© 


বাংলা আখ্যায়িকা-কাব্য ৩৫৯ 


প্রতি তাহার নিষ্ঠাও প্রশংসাযোগ্য । * অনেক 'বাধা-বিপত্তির মধ্যেও" সে: . 
রাজপুত্রকে সমাদরে গ্রহণ করিয়াছে ও গীন্ধর্ক-বিবাহ্‌ করিয়াছে ॥ কাব্যে 
তাহার চরিত্রটি উচ্ছল । & 

পার্খ-চরিক্র-হিসাবে শুকপক্ষী আমাদের দৃষ্টি আকর্ষণ করে । সে দেখিতে 
স্থন্দর। তাই রাজপুত্র তাহার রূপে আকৃষ্ট হুইয়া তাহাকে ধরে। প্রথমে 
সে ভয়ে রাঁজকুমারের নিকট প্রাণভিক্ষা! করিয়া! যখন জানিল যে, তাহাকে বধ 
করিবার বাসনা রাজকুমারের নাই তখন হইতে সে তাহার সারাজীবনের সঙ্গী 
হইয়! রহিল। বনে বনে ঘুরিয়া ফলমূল আনিয়া! ধেঁ যৌজনকে খাওয়াইয়াছে, 
বিপদের পথে সঙ্গী হইয়াছে, প্রয়োজন-বোধে পরামর্শ দিয়াছে। গন্ধার 
নিকট ছন্সবেশ ধর! পড়িয়া যখন যোজনের রাজপ্রাসাদে প্রবেশ করিবার পথ 
কুদ্ধ হইয়াছিল তখন শুক পক্ষিগণের অধিপতি কক্কার-নিকট অগ্ররোধ করিয়া 
ঘোজনের যাতায়াতের পথ স্থগম করিয়াছে । অবশেষে রাজপুত্র মৃত্যুমূখে 
পতিত হইলে স্তব করিয়া কালিকাকে তুষ্ট করিয়া চণুচ্ার! স্বানজ্বল আনিয়া 
যোজনকে বীচাইয়াছে। বন্ধ-প্রীতির এত বড় নিদর্শন এবং এতখানি দরদপূর্ণ 
কর্তব্যবোধ মানুষের মধ্যেও বিরল । মহম্জনৌচিত অনেক গুণাবলী তাহার 
ভিতর বর্তমান । সে মানুষের মত কথা কহিতে পারে । বিপদে-আপদে পরামর্শ 
দিতে পারে, প্রয়োজনের সময় দেব-দেবীর আরাধনাও করিতে পারে। তাহার 
্তায়বুদ্ধিও প্রশংসাধোগ্য । রাজপুত্রের মৃত্যু হইলে সে গন্ধার পিতামাতাকে 
তখন! করিয়া স্যায়-উপদেশ দিয়াছিল। বিগ্যাহন্দরের কাহিনীও শুকের 
জানা হিল। সে সেই কাহিনীর উল্লেখ করিয়াছিল । 

এই কাবো অনেক স্থানেই অতিপ্রাুতের অবতারণা কর! হইয়াছে। 
পরীগণের আবির্ভাব ও কাধ্যকলাপ, শুকপক্ষীর মন্ত্রের হ্যায় কথাবার্ডা, 
মধ্যরাতে সরোবরের ভিতর পথপ্রাপ্তি ও সর্বশেষে যোজনের পুনজ্জাঁবন-লাভ 
কাব্যটিকে অনেকখানি রূপকথার রাজ্যে লইয়! গিয়াছে । অবশ্য এই-সকল 
কল্পন। এ-দেশের সংস্কারের সহিত জড়িত। ইহারুণ নিমিত্ত যুক্ষি-তর্কের 
প্রয়োজন বা অলৌকিক ঘটনার পশ্চাতে কারণ প্রদর্শন কর! কবি দরকার 
বোধ করেন নাই। সে-যুগে কবিগণ রোমান্টিক বলিতে অলৌকিক ও অবাস্তব 
ঘটনার সমাবেশ বুঝিতেন। এই কাব্যে সেই ধারণার পরিচয় অনেক স্থলেই 
দেখা যায়। প্রতি ঘটনার পশ্চাতে একটি করিয়া অলৌকিক শক্তি কাজ 





ভি 
নি ৬ বাংলা আখ্যায়িকা-কাব্য 
করিতেছে দেখা যায় এবং তাহাই: কাহিনীর গতি ও পরিবর্তন নিয়ন্ত্রিত 
- করিতেছে । রূপকথা, ও কাহিনীর মিশ্রণে কাব্যটি একদিকে যেমন অবাস্তব 
"ও আতিশঘ্যে পূৰ্ণ হইয়াছে অপরদিকে রস-পরিবেশের ভিতর ঞ্ঘকটা বৈচিত্র্যের 
স্থর আনিয়াছে। 
স্থানে স্থানে প্রক্লৃতির বর্ণনা দিবার চেষ্ট! রহিস্বাছে__বিভিন্ন স্থানের বর্ণনা 
রহিষ্নাছে__কিন্ত লবগুলিই পূর্বেকার কাব্যগুলিকেই অহুসরণ করিয়াছে। 
নৃতনত্ব কিছু নাই। 
রাজার কোতোয়ালদিগের মূখ দিয়া দাসত্বের হীনতার কথা কৰি 

বলাইয়াছেন_ 
যে মারি খেয়েছি আমি পুনশ্চ ডরাই। 
পরের চাকুরী কর! এ বড় বালাই ॥ 
যে জন দাসত্ব করি স্বাধীনতা নাশে। 
তাহারে অধম বলি শাপ্রকারে ভাষে ॥ _-€ ১২১ পৃঃ) 
ইহার ভিতর লে যুগের স্বাধীনচিত্তত! স্কি পাইয়াছে। 

কাব্যটিতে ত্রিপদী, পয়ার, দীর্ঘ পয়ার, অস্ত্যযমক প্রভৃতি ব্যবহৃত হইয়াছে। 
উপমা, রূপক প্রভৃতি--প্রাচীনপত্থী। ইহাতে অন্থপ্রাসের বাহুল্য রহিয়াছে । 
তবে কাব্যের ভিতর একটা স্বচ্ছন্দ গতি বর্তমান । 

কমলদত্তাহরণ_‘কমলদ'ত্তাহরণ’-কাব্যটি তারাশঙ্কর মৈত্ৰেয় কর্তৃক 
রচিত ও ১৮৬৫ খ্রীষ্টাব্দে প্রকাশিত। রঙ্গপুর কাকিনার জমিদার শস্তুচন্্র রায় 
চৌধুরী মহাশয়ের অনুরোধে বইটি লেখা হয়। রচনাকাল-সদ্বন্ধে কবি গ্রস্থশেষে 
লিখিয়াছেন_ 


/ ন 


শাকে সপ্তদশ শত বিরাশী বৎসরে । 
সৌর চৈত্রমাস তার নবম বাসরে ॥ 
গুরুবার তিথি শুক্র দশমীর ভোগ । 
পুনর্রন্থ নক্ষত্র শোভন নামে যোগ ॥ 
ত্্যহস্পর্শ তাহে যুক্ত কৌলব কারণ 
সন্সিকট দোল যাত্রা হর্ষ নরগণ ॥ 
ফল্গু উড়াইয়! সবে সুশোভিত হয় । 
সমাপ্ত হইল গ্রন্থ এমন সময় ॥ 


বাংল! আখ্যায়িকা-কাব্য 
* নিজ মুখে বলিলেন শত্তুচন্দ্র রায়। ৬ 
দ্বিজ তারা শঙ্কর রচিল কবিতায় ॥ (২২১ পৃ) 
ইহা হইতে মনে+হয় কাব্য-রচনা সমাপ্ত হইয়াছে ১৮৬১ খ্রীষ্টাব্দে ।  . 
“কমলদত্তাহরণ'-কাব্যটিতে প্রাচীন ধরণের রোমান্টিক কাহিনী স্থান 
পাইয়াছে। পূর্ব্বে রোমান্টিক বলিতে অলৌকিক ঘটনা বুঝা! যাইত। তাহার 
ভিতর শিহরণ থাকিত, ভয় থাকিত, আকস্মিকতা থাকিত এবং আনন্দও 
থাকিত। তাহাদের মধ্যে রাক্ষস-খোক্‌কস, পরী-দৈত্য ও দেবতা-গন্ধর্ব 
নিধ্বিচারে স্থান পাইত এবং মাল্রযের উপর তাহাদের অপ্রত্যাশিত করুণ! বা 
ক্রোধ মানুষের ভাগাকে নিয়স্তিত করিত । “কমলাদত্তাহরণ* যে যুগে রচিত হয় 
সে যুগে গর ধরণের রোমান্টিক কাব্য বড় দেখা যায় না। রোমাট্টিসিজম্‌ 
তখন মানব-অন্থভূতির রাজ্যে প্রবেশ করিয়া আত্মপ্রকাশের পথ খু'জিতেছিল |. 
তাই এ সময়ে রচিত কাব্যগুলিতে কিছুটা! বান্তবতাবোধ-&-কিছুটা 
অলৌকিকত্বের সংমিশ্রণ দেখা যায় । কোন কোন কাব্যে অপৌকিকৎ-বজ্দিত 
বাস্তব ঘটনাবলীও স্থান পাইতেছিল। কিন্ত “কমলদন্তাহরণ'ই একমাত্র কাব্য 
যাহা সে যুগে রচিত হইয়াও পূর্কযুগের 'অন্রকরণে অলৌকিক ঘটনাবলীর 
সমাবেশ করিয়া ভয়, বিস্ময় ও আনন্দে পাঠকচিত্তকে অভিভূত করে। এই 
কাব্যে পরী আছে, গন্ধর্ব আছে, রাক্ষপী আছে, এবং দেবতাঁও আছেন । 
কখনও কখনও নায়ক কদস্বকুমার কাহারো! অন্ুগ্রহলাভ করিয়া আশাতীত 
সৌভাগ্য লাভ করিতেছে আবার কখনও কাহারো! নিগ্রহের নিস্পেষণে 
জঙ্জরিত হইতেছে । নায়িকা কমলদত্তীর সহিত তাহার প্রেমের পথ কখনও 
কুন্থমান্দীর্ণ হইয়। তাহার মনকে আশার অরুণরাগে রঞ্জিত করিতেছে আবার 
কখনও বিচ্ছেদের দুঃখে এবং ব্যথায় তাহাকে তিমিরাচ্ছত্ন করিতেছে। 
এইভাবে উভয়ের প্রেমের ভিতর আসিয়াছে বৈচিত্রা ও বেদনা, মিলন ও 
আনন্দ। 
কাহিনীটির পশ্চাতে একটু দেবসভার ইতিহাস আছে । স্থশীল-নামক 
গন্ধৰ্ব একদিন দেবরাজ ইন্দ্রকে স্রৈণ বলিয়া! উপহাস করায় দেবরাজের শাপে” 
অর্ত্যে গান্ধাররাজগৃহে কদম্বকুমার-রূপে জন্মগ্রহণ করে। শৈশবকাল হইতেই 
সে মতিহার ও দুর্ধাপর নামক ছুই পরীর দৃষ্টি আকর্ষণ করিতে সমর্থ হয় এবং 
তাহাদের অযাচিত ও অপ্রত্যাশিত অনুগ্রহ লাভ করিস! বন্ধিত হয়। তাহারা 





উট: “- বাংলা আখ্যাক্ষিকা-কাব্য 


শকটে তুলিয়। তাহাকে নানাস্থানে লইয়া যাইত এবং আবার লইয়া আসিত। 
এইভাবে একদিন ত্রহ্মদেশের রাজকন্যা কমলদতাঁকে কমলের উপর দেখিয়া! মুগ্ধ 
হইয়া! তাঁহার! রাজিপুত্রকে রাজকন্যার নিকট লইয়া যায় এবং ॥বিবাহও দেয়। 
কিছুদিন পর পরীদ্ধয় রাজপুত্রকে তথায় যাইবার নিমিত্ত একটি শকট দিয়া 
বিদায় লইয়! চলিক্া যায়। কিন্তু কয়েকদিন যাতায়াতের পর একদিন 
শকটটি নষ্ট হইলে সে নদীতে পড়িয়া যায় ও অনেক কষ্টে প্রাণ লইয়! তীরে 
আরোহণ করে। কিন্ত নানাস্থানে খুরিয়াও কমলদভ্তার সন্ধান না পাইয়া 
প্রাণত্যাগের লঙ্কল্ল করিলে দৈববাশীতে শুনিল বিরহ-উদ্যানে গেলে সে সিদ্ধ- 
মনোরথ হইবে । বিরহ-উদ্ভানে বুখারের রাজ! চিন্তগ্রীবের সাহায্যে পুনরায় 
মতিহার ও দুর্ববাপর পরীছয়ের সন্ধান পাইয়া! এবং তাহাদের সাহায্য লইয়া 
সে কমলদত্বার উদ্দেশ্রো গেল । এদিকে এ দিনই শিলীমুখ নামক এক দৈত্য 
কমলদত্তাকে হরণ করিয়া লইয়া যাইবার কালে চিত্রগ্রীব-ভূপতি কর্তৃক হত 
হইলে কমলদত্ত! রাজার দাসীর নিকট নিজ পরিচয় দিয়া সেখানে রহিল। 
আর কদঙ্বকুমার কমলদত্তাকে না দেখিয়! পুনরায় বিযাদগ্রস্ত হইয়! পরীছয়ের 
উপদেশ-অহুসারে প্রতীক্ষা করিতে লাগিল। তারপর চিত্রগ্রীব-রাজার 
সাহায্যে উভয়ের মিলন হইল । কিন্ত দেবত! বাদ সাধিলেন। ইন্দ্রের 
আদেশে কমলদত্তা অপহৃত হইল এবং কদদ্বকুমার তাহার বিরহে মৃতপ্রায় 
হইলে সেও দেবসভায় নীত হইল । কমলদতাঁকে পিঞ্চরাবন্ধ দেখিয়! সে 
যখন ব্যাকুলত| প্রকাশ করিয়া! নিজ দেহকে ক্ষতবিক্ষত করিতে লাগিল 
দেবরাজ তখন পূর্ব্দ-বৃত্তান্ত স্মরণ করাইয়া তাহাকে উপহাস করিতে লাগিলেন। 
অবশেষে দেবরাজের রুপায় উভয়ে উভয়কে পাইল, শচীদেবীর গৃহে স্থান 
লাভ করিল এবং দেবরাজের আদেশে মর্ড্যে আসিয়া পুত্রকল্যাকে পিতামাতার 
নিকট রাখিয়া! স্বশরীরে স্বর্গে গেল। 

“কমলদত্তাহরণ'-কাব্যটি দুইটি খণ্ডে প্রকাশিত । কিন্ত প্রথম খণ্ড দুষ্রাপ্য । 
দ্বিতীয় খণ্ড হইতে যে গল্লাংশ পাইয়াছি তাহাই লিপিবদ্ধ করিয়াছি এবং 
তাহারই আলোচনা করিতেছি । 

দ্বিতীয় খণ্ডের প্রারস্তে দেখা যায়, নায়ক কদন্বকুমার বিরহ-উদ্তানে আসিয়া 
মধুতুত্-পরীর নিকট চিতরগ্রীব-ভূপতির প্রণয়-কাহিনী ও বিরহ-উদ্তানের স্্টির 
ইতিহাস শুনিতেছে । মধুতুণ্-পরী তারপর তাহাকে সাহাধ্যদানের বাসনায় 


ক 


৭ 


বাংলা আখ্যাস্িকা-কাব্য -- এ 
চিত্রগ্রীব-রাজার"নিকট গিয়া 9৮১35৯১:১:৮ বণনা করিস গা 
সঞ্চারের চেষ্টা করিতেছে । 

রাজার অক্কগ্রহে ছুর্ধাপর ও মতিহার করস কাম- 
ই দয জেল লতি ফসল মা যম 
তীত্রতর হুইল । 
এদিকে কমলদত্বা রাজ! কর্তৃক শিলীমুখ দৈত্যের হাত জজ লাভ 
করিয়া সরলা-দাসীর নিকট নিজ পরিচয় ও বিরহের কথা| বিকৃত করিতেছে__ 
ছাড়িয়াছি অন্ন জল না করি আহার । 
বন্ধু বিনা হইয়াছে প্রাণ বাচা ভার ॥ --(১১৭ পৃঃ) 
ফুল্পরার বারমাসের দুঃখ বর্ণনার অনুকরণে এস্ছলেও কমলদত্ার বারমাসের 
দুঃখ বণিত হইয়াছে__ 
বৈশাখে কুস্থম বনে স্থখি লোক রয়। 
বিবিধ পুস্পের গন্ধে আমোদিত হুয় ॥ 
শীতল শীতল বস্ধ স্থশীতল জল । 
খাইয়! শীতল হয় মানব সকল ॥ 
আমায় করিল বিধি সে সবখে বঞ্চিত । 
০১৪১১৯০২৮২7 


ফাল্গুনেতে দোল যাত্রা জগতে উৎসব । 
চারিদিকে শুন! যায় সঙ্গীতের রব ॥ 
দম্পতী শোভিত হয় ফল্গু কেশ বাসে। 
দিবস রজনী স্থথে থাকে পরিহাসে ॥ 
সে সময়ে আমার প্রসন্ন নহে মন: । হি 
বিরস বদনে ভাবি বধূর বদন ॥ _(১১৭-১৯ পৃঃ) 
পরীদ্বয়-কর্তৃক কদস্বকুমার পুনরায় চিত্রগ্রীব-ভূপতির গৃহে আনীত হইলে 
কমলদত্তার অদর্শন সে এক মুতূর্ভের জন্যও সহ করিতে পারিতেছিল না। দে 
সমস্ত লজ্জা-সক্কোচ ত্যাগ করিয়া রাজাকে কহিল__ 
আমার কমলাবতী, যুবতী সুন্দরী সতী, 
কহ ভূপ আছে কোন্‌ ঘরে। 


+ 


© 


৩৬৪ = বাংল! আখ্যায়িকা-কাব্য 
₹_ বদন কমল তার, দেখি আমি একবার,” 
* না হেরিয়! হৃদয় বিদরে॥ _( ১৩ পৃঃ), 
অনেকদিন বিরহের. পর উভয়ে উভয়কে দর্শন করিয়া * 
_ উৎকট আনন্দে মৃরচ্ছ! পায় দুইজনে ॥ __-( ১৫৪ পৃঃ) 


রাজার সাহায্যে তাহাদের বিরহ-জঞ্জরিত জীবনে কিছুদিনের জন্য 
মিলনের আনন্দ-লত প্রবাহিত হইল । কিন্ত এ-আনন্দ তাহাদের কপালে 
স্থায়ী হইল না। ইন্দ্রের ক্রোধবহ্নি প্রজলিত হইল। তাহার আদেশে 
জয়ধর গন্ধবর্ব কমলদত্তাকে হরণ করিলে কদন্বকুমার উন্মত্তের ন্যায় হইয়া 
গেল। 
চিন্রগ্রীব তাহাকে সান্তনা দিবার নিমিত্ত স্বন্দরী কন্যার সহিত বিবাহ দিয়া 
নিজ রাজ্যের অদ্ধেক দিতে চাহিলে কদম্বকুমার কহিল 
কিন্ত কমলিনী মোর হরিয়াছে মন: । 
ফিরিয়া লইবে হেন আছে কোন জন ॥ (১৮৪ পৃঃ) 
তাহার এই (প্রেমনিষ্ঠা দেবসভায় সর্বাপেক্ষা বেশী আত্মপ্রকাশ করে। 
পিঞ্জরাবদ্ধ অবস্থায় কমলদভাকে দেখিয়া সে-_ 
কমলিনী আছে ক্র পিগ্র ভিতরে । 
যুবরাজ ধায় তায় ধরিবার তরে ॥ 
ধারেতে বাধিয়া! অঙ্গ হইল বিক্ষত । 
ব্যথা নাহি পায় তায় হয়ে জ্ঞান হত ॥ 
পুনঃ পুনঃ পড়ে গিয়া পিঞ্কর উপরে । 
ঝর ঝর শোণিত ঝরিছে কলেবনে ॥ 
খণ্ড খণ্ড হয়ে মাংস পড়ে সেই স্থলে । 
দেখিয়! করেন হাস্য দেবতা সকলে ॥ __€ ১৯২ পৃঃ) 
ইন্দ্রের পরিহাসে কদ্বকুমার নিজ অপরাধ স্বীকার করিল এবং স্বর্গ ছাড়িতে 
হইলেও কমলদত্তাকে ছাড়িতে পারিবে না জানাইল। তারপর ইন্দ্রের কৃপায় 
আরোগ্যলাভ করিয়া! ও কমলদতাকে পাইয়া শচীগেবীর গৃহে তাহারা হ্খে 
কাল কাটাইতে লাগিল । 
কমলদত্ত প্রথম হইতে শেষ অবধি রহস্যে ঘেরা। ত্রদ্মদেশের রাজকন্ত! 
সে, কিন্ত রাত্রে সে কাম-সরোবরের কমলের উপর থাঁকিত। ছুই পরীর 


© 


বাংলা আখ্যায়িকা-কাব্য ৩৬৫ 


সাহায্যে কদঙ্বকুমারের সহিত তাহার সাক্ষাৎ হয় এবং বিবাহ হয়। তাহার 
সম্বন্ধে পরী কহিতেছে_ ভক 
॥ সামান্ত। তো নহে কমলিনী, কূপ শশধর দিনি। 
রজ্ঞনীতে সরোবরে থাকে একাকিনী ॥ 
কাম পদ্মে রহে চিরদিন, তাহ! না হয় মলিন । 
শিশিরে করিতে নারে তারে দলহীন ॥ __(১২৬ পৃঃ) 
চিগ্রীৰ শিলীমুখ-দৈতাকে নিধন করিয়া কমলদত্তার রূপে মুগ্ধ হইয়া বিবাহ- 
প্রস্তাব করিলে স্বামিপরা বণ! বুদ্ধিমতী কমলদন্ত! তাহাকে কহিল__ 
বিপদে করিল! রক্ষা তুমি হও বাপ ॥ (১১৬ পৃঃ) 
তারপর স্থশীলা-নারী দাসীর নিকট পরিচয় দিয়! নিজ বিরহের কথা সে 
বিবৃত করিয়াছে । 
অনেকদিন পর কদস্থকুমারকে পাইয়া! বিরহবিধুর! কমলদত্তা কদদ্বকুমারকে 
কহিতেছে__ 
আমারে ছাড়িয়া তুমি নাহি যাবে আর ॥ -( ৯৫৫ পৃঃ) 
কিন্তু পুনরায় ইন্দ্র-কর্তৃক অপহৃত হইয়া তাহার কপালে দুঃখের শেষ রহিল 
না। তথাপি সমস্ত দুঃখকট্টের ভিতরেও তাহাদের নিষঠায় ও আস্তরিকতার় 
উভয়ের প্রেম উচ্ছল হইয়া! রহিল এবং ইচ্ছের আদেশে পুত্রকন্যাকে পিতামাতার 
নিকট রাখিয়া কদদ্বকুমারের সহিত কমলদত্তা সশরীরে স্বর্গে গমন করিল । তবে 
স্বর্গে লইয়। গিয়া কবি তাহাদের কাম-সরোবরে স্বান করাইয়। দিব্য দেহ 
প্রান্তর বৃত্তান্ত উল্লেখ করিয়া হিন্দুর সংস্কার ও বিশ্বাসকে অক্ষর রাখিয়াছেন। 
এই কাব্যে দেবরাজ ইন্্রকে প্রথমে নিষ্ঠুর ও কৌতুকপ্রবণ বলিয়া মনে হয়। 
তিনি ক্রুদ্ধ হইয়। গন্ধৰ্বকে স্ব করিয়াও ক্ষান্ত হন নাই। তাহার 
প্রতিশোধ-স্পৃহ! গন্ধর্কের মনথস্থাজীবনে দুষ্টগ্রহের মত সমস্ত স্থখশাস্তি হরণ 
করিয়াছে। দৈববলে বলী দেবতা ক্ষুত্র মানুষের উপর তাহার চরম নিঠ্রতা। 
প্রয়োগ করিয়! আস্মপ্রসাদ লাভ করিয়াছেন। কদস্বকুমার উন্মত্তের ম্যায় 
পিঞ্জরে পতিত হইয়া নিজ দেহকে ক্ষতবিক্ষত করিতে লাগিলে তিনি দেবতা- 
মগ্ডলীকে লইয়া হাস্ত-পরিহাসও করিতেছিলেন_ 
সহন নয়নে হেরি হাসেন বাসব ॥ 
হাসিছে দেখিয়া রঙ্গ পারিষদ সব ॥ (১৯৩ পৃঃ) 


© 


৩৬৬ বাংলা আখায়িকা-কাব্য 


অবশেষে কদদ্বকুমার ক্ষমা প্রার্থনা করিলে এবং অন্যান্য দেবগণ অঙ্গুরোধ 
জানাইলে ইন্দ্র তাহাদের প্রতি রুপ! করিলেন এবং তাহার অন্থগ্রহে কদশ্বকুমার 
ও কমলদতা আনন্দে ও শান্তিতে কালিকার স্তব করিয়া ,দিন কাটাইতে 
লাগিল। সে-ঘুগের কাব্য কালিকার অনুগ্রহ এবং কালিকার স্তব কাব্যের 
একটি অপরিহাধ্য-অঙ্গ-রূপে গণা হইত। তাই এই কাব্যেও সমস্ত কাহিনী 
শেষ হইবার পর প্রয়োজন না থাকিলে ও কবি নায়ক-নায়িকা! দ্বারা কালিকা 
স্তব করাইয়াছেন। 

“ক্মলদত্তাহরণ*-কাবোর ছ্বিতীয়ভাগে চিত্রগ্রীব-ভূপতির নীলপ্রভা পরীরাজ- 
কন্যার সহিত প্রণয়-কাহিনী এবং অস্ত কার্ধ।কলাপের বিষয় বিস্তৃতভাবে বণিত 
হইয়াছে । একদিন রাত্রে রাজ! নক্ষত্র দেখিতেছিলেন এমন সময় শকটারোহণে 
শুন্তপথে গমনরত নীল প্রভা-পরীকে দেখিয়! তিনি মুগ্ধ হন ।__ 

ভূপতির প্রাসাদের উদ্ধ দিয় যায়। 

দশদিক আলো। করে রূপের ছটায় ॥ 

বহুরত্ব আভরণ করে ঝলমল । 

কচ্জ্ছলে মণ্ডিত দুই নয়ন উচ্ছল ॥ 

উর্ধাশীর দর্প যায় রূপ দেখে তার। 

হেরিয়| বিকল চিত্ত হইল রাজার ॥ --(৩পৃঃ) 

এই-সব স্থলে রূপ-বর্ণনার ভিতর সংস্কত-সাহিত্যের উপমা-রূপকাদি 
'অলঙ্কারের বাহুল্য নাই। সরল সহজ ছুই-চারিটি কথায় কৰি চিত্রের পর 
চিত্ৰকে ক্বপদান করিয়াছেন । তাহাদের প্রণয়-সম্বন্ধে কবি লিখিয়াছেন__ 

প্রাসাদে ভূপতি শূন্যে শকটেতে পরী । 

অধ্যেতে অনঙ্গ রহে পুষ্প ধন্থঃ ধরি ॥ -__(৪ পৃঃ) ৫ 

এই বর্ণনার মধ্যে তাহাদের প্রণয়ের ভবিশ্াৎ পরিণতি যেন সুদ্তি পাইয়াছে। 

অনঙ্গদেবের ধহুঃশরের নিন্ধে রহিয়। রাজ প্রেমে অভিত্তৃত হইয়াছেন কিন্ত 
নীলপ্রভা উর্দ্ধে রহিয়া অনঙ্গকে উপেক্ষা করিয়াছে। নীলপ্রভা প্রথমে 
রাজাকে ও পথ হইতে নিবৃত্ত করিতে চে! করিয়াছে, কিন্ত ক্বতকার্ধ্য না 
হইয়া! তাহার মনে প্রতিশোধ-সপৃহা গিয়া উঠিয়াছে এবং দুঃখক দিবার 
বাসনায় সে রাজাকে মিথ্যা প্রলোভন দেখাইয়! ইন্দকিলে, লইয়| গিয়াছে। 
সে সযীকে কহিতেছে_ 


ভি 


বাংল! আখ্যাক্ষিকাকাব্য add 


* নর হয়ে মোর পতি হবে সাধ করে। 
ভূপতিরে আমি দুঃখ দিব তার তরে ॥ :__( ১৩ পৃঃ) 
নীলপ্রভার চক্রান্তে অনাহারে অনিজ্রায় চিত্রগ্রীব-ভূপতির যখন মৃত্যুদশা 
উপস্থিত তখন গালবমূনির সাহায্যে তালাস্তক-নিশাচরকে হত্যা করিয়া 
হীরারঞ্জন-বৃক্ষ রোপণ করিয়া এবং মঙ্থ-সাহায্যে নীলপ্রভা-পরীকে বিরহ- 
উদ্যানে চলচ্ছক্তি রহিত করিয়া রাকা তাহাকে লাভ করিলেন। কিন্তু, 
পরীরাজ্জ বাঞ্জুলকের ইচ্ছাহুসারে তাহাকে মুসা-ধর্শব গ্রহণ করিতে হইল। 
খশ্মাস্তর গ্রহণ করিয়াও রাজা নিজ্ঞ প্রেমকে জয়ী করিলেন । 4 
এই স্থলে কবি মুসা-ধশ্ম-সন্বন্ধে কিছু কিছু তথ্য প্রকাশ করিয়াছেন । 
কাজী চিরগ্রীবকে মুসা-ধশ্ে দীক্ষিত করিয়া উপদেশ দিলেন 
কাজী কহে শুন বাছা, আর নাহি দিবা কাছা, 
যত্ব করি বাড়াইবা হুর । 
চুল না রাখিবে শিরে, সেবা দিবা! সত্য পীরে, 
তবে যশে! হইবে মাহর ॥ _-৫৮১-৮২ পৃঃ) 
রাঙ্গা মুসা-ধর্শ্ম গ্রহণ করিয়া এবং নীলপ্রভাকে বিবাহ করিয়া এত 
আনন্দিত হইয়াছিলেন যে গালবমুনি তাহার নিকট বিদায় লইতে আসিলে 
তিনি কহিলেন 
আমি বলি মূসা ধৰ্ম্ম লও কষিরাজ। 
এক পাতে খাব ভাত লহ্ুন পেয়াজ ॥ 
কিন্ত হিন্দুধন্মকে অেষ্ত্ব দান করিবার অন্য অবশেষে কদদ্বকুমীর ও 
_ কমলদত্তাকে সশরীরে স্বর্গমাত্রা করাইয্সা চিত্রগ্রীব-ভূপতির মনে অস্তাপ 
আনিয়াছেন। রাজা ভাবিতেছেন__ 
তপোবলে হিন্দু লোক লগ্নে নিজ কায়। 
বিমানে চড়িয়! স্থখে দেবলোকে যায় ॥ 
করিলাম জাতি নাশ পাইয়া যুবতী । 
নাহি জানি পরিণামে হইবে কি গতি ॥ 
- শস্বধৰ্শ্মে বিরত আমি সেই পাপ ফলে । 
মৃত্তিকা হইবে দেহ মৃত্তিকার তলেঃ __(২১৮ পৃঃ), 


© 


৩৬৮ বাংলা আখ্যায়িকা-কাব্য 


কাব্যটির মধ্যে ঘটনাবাহুল্য লক্ষণীয় । ঘটনার পর “ঘটনা সংঘটিত 
হুইয়াছে__দৃশ্যের পর দৃশ্য পরিবন্তিত হইয়াছে _তথাপি কোন স্থলেই পরস্পরের 
সহিত যোগস্থত্ৰ ছিন্ন হয় নাই । অনেক অলৌকিক ঘটনার সমঃবেশ হইয়াছে _ 
অনেক অতিপ্রারুত দৃশ্যের অবতারণা হইস্মাছে__তখাপি কাব্যটি মাধুধ্য 
হারায় নাই । অবশ্য মানুষের মনন্তত্বের বিশ্লেষণ অপেক্ষা পরীগণের কাধ্য- 
কলাপই ইহাতে প্রাধান্য লাভ করিয়াছে এবং তাহাদের আকন্মিক আবির্ভাব 
ও তিরৌভাবে ঘটনাজ্রোত নিয়ন্ত্রিত হইয়া কাবাটিকে রোমান্টিক করিয়া 
তুলিয়াছে। নায়ক কদস্বকুমার পরীগণের সাহাযেই কমলদত্বার সন্ধান 
পাইয়াছিল এবং তাহাদের ,সাহায্যেই পুনঃ পুনঃ সকল বিপদ্‌ হইতে পরিত্রাণ 
পাইয়াছিল। কিন্ত দেবরাজের রোষবহ্ছি দুঃখ-দুরদ্দশার সংঘাত আনিয়া 
তাহার জীবনকে নান! বৈচিত্রোর ভিতর দিয়! নিশ্নত্রিত করিয়াছে। এই 
কাব্যের মূল স্বর প্রেম-কাহিনীকে অবলম্বন করিয়াই বিস্তার লাভ করিয়াছে-_ 
কিন্ত নানাবিধ ঘটনার সমাবেশে তাহা বাস্তব ন! হইক্সা কজ্গনারাদ্যের রূপে 
রঙে রসে মত্তিত হুইয়াছে। আদিরসের কোথাও প্রকাশ নাই । সহজ সরল 
গতিতে ঘটন! শোতের সহিত কাহিনীর ধার! দেবলোকের শান্তি ও সৌন্দর্য্যের 
রাজ্যে পরিসমাপ্তি লাভ করিয়াছে । 

এই কাব্যে পয়ার, ত্রিপদী, চতুষ্পদী, ললিত মালিক! একাবলী, ইন্জবঙ্ছা, 
কুস্থমমালিকা, একমালিকা প্রভৃতি ছন্দ ব্যবহৃত হুইয়াছে। কাহিনীর দিক্‌ 
দিয়! কাব্যটি পুরাতনপন্থী হইলেও ভাষ! বা! ছন্দের দিক্‌ দিয়! চিরাচরিত 
প্রথা হইতে মুক্ত । উপমা-ক্ূপকাদিতে সংস্কৃত কাব্যের ধরাবীধা শব্দগুলি 
ব্যবহৃত হয় নাই। অত্যন্ত সহজ সরল খরোয়া কথায় কাব্যটি রচিত 
হইয়াছে। ০. ৬ ক র্‌ 


গোলে সেনুয়ার__'গোলবে সেশগয়ার" কাব্যটি দ্বারকানাথ কুণ্ড কর্তৃক 
প্রণীত ও ১৮৫৯ খষ্টাব্দে প্রকাশিত হয়। পারম্ত দেশের একটি কাহিনীর 
ভাব অবলম্বন করিয়া ইহা রচিত। 

কাহিনীতে অনেক অলৌকিক ঘটনা! স্থান পাইয়াছে। নিশাচর, পরী, 
রাক্ষস, সিংহ প্রস্ততি প্রানিব্বন্দের কাধ্যাবলীতে কাহিনীটি পূর্ণ ॥। ইহার! বেন 
পাঠককে পাৰিব জগৎ 'ুলাইম্সা কোন্‌ কল্জনারাজ্যে-লইয়! বায়। তবে 


©@ 


বাংল! আখ্যায়িকা-কাব্য ৩৬৯ 
অলৌকিক ঘটনাগুলির মধ্যে স্ন্দর সমতা ও যোগস্থত্র রক্ষিত হওয়াতে কাব্যটি 
কোথাও শ্রীভ্ট হয় নাই । 

চীন রাজকুমারী অপূর্ব সুন্দরী । নে প্রতিজ্ঞা করিয়াছিল, গোলকন্যা৷ ও 
সেঙ্গয়ার রাজার কাহিনী যে তাহাকে কহিতে পারিবে তাহাকেই সে পতিত্বে 
বরণ করিবে । গোল হুইল পরীরাজকন্যা, আর সেম্ুয়ার ওকাফ, নগরের 
রাজা । অনেক ছুঃখকষ্ট সহ করিয়। সেয়ার গোলকে লাভ করিয়াছিল 
কিন্ত নিশাচরের সহিত তাহার গোপন প্রণয় জানিতে পারিয়া সেম্গয়ার 
তাহাকে কারারুদ্ধ করে এবং নিশাচরকে বধ করে। একটি কুকুর রাজাকে 
এ কাধ্যে সহায়তা করিয়াছিল বলিয়া সে রাজপ্রাসাদে বহু সম্মানের সহিত, 
রক্ষিত হয়। রাজা সেম্ুয়ার এই ঘটনায় এতদূর মৰ্মাহত হয় যে তাহার 
রাদ্যে কেহ গোলের নাম উচ্চারণ করিলে মৃত্যুদণ্ড পায় । এই অবস্থায় চীন 
রাজকুমারীর প্রশ্নের উত্তর কেহই দিতে পারিল না এবং সকলেই. প্রাণ 
হারাইল। অবশেষে তুস্থানের কনিষ্ঠ রাজপুত্র এল্মাছ বুবকৃস চীন রাজকন্যার 
দাসী দেলারামের নিকট শুনিল রাজকন্যার সিংহাসনের নীচে গর্তে এক 
নিশাচর ওকাঁফ, নগর হইতে আসিয়া অবস্থান করে। রাজপুত্র ওকাফ, নগরের 
সন্ধানে বাহির হইল। অজ্ঞাত পথে নানা বিপদ্-আপদ্‌ আসিতে লাগিল। 
লতিফাবান-পরী তাহাকে নিজ উদ্যানে স্বগ করিয়া! রাখিল। সে মনের দুঃখে 
প্রাণ বিসঞ্জনের আশায় একটি সরোবরে ডুব দিলে অপর একটি উদ্ানে পৌছিল 
এবং সেখানে জামিল! খাতুন পরীর ক্বপায় স্বদেহ পাইল। তাহারই সাহায্যে 
সে আশীহস্ত-পরিমিত শরীরের সিংহ 'ও গরুড়ের কপ! লাভ করিয়া ওকাফ, 
নগরে পৌছিল। সে স্থানে 'ফরখ্কালের সহিত বন্ধুত্বথত্রে আবদ্ধ হইয়া সে 
“ বাজ-দরবারে প্রবেশ করিল এবং নিজের বুদ্ধি ও সততার বার রাজার মন 
জয় করিয়া! সমস্ত বিষয় অবগত হইল। তারপর পূর্ব-পরিচিত পরীগণকে 
বিবাহ করিয়া চীন রাজকন্টাকে পরাজিত ও বিবাহ করিয়া রাজপুত্র 
লিশাচরকে বন্ধন করিল এবং স্বদেশে প্রত্যাবর্তন করিল। সে পিতার নিকট 
চীন রাজকুমারী এবং নিশাচরের প্রতি দণ্ডবিধান করিবার অন্থমতি চাহিল। 
কিন্ত পিতার আদেশে সে রাজকন্তাকে ক্ষমা করিস পত্নীর স্তায় পালন করিতে 
লাগিল এবং নিশাচরের প্রাণ সংহার করিল । 

কাব্যে স্থানে স্থানে রোমান্টিক পরিবেশ সুষির চেষ্টা দেখ! যায়। তুকস্থানের 


২৪ 


© 


১০৮৮ বাংলা আখ্যায়িকা-কাব্য 


জ্যেষ্ঠ রাজপুত্র অরণ্যে একটি স্থগের পশ্চাতে ধাবিত হইয়া পথ হারাইয়া 
লোকজন হইতে ভষ্ট হইয়া পিপাস! নিবারণের জন্য অনতিদূরে অবস্থিত 
অট্টালিকা প্রবেশ করিয়া _ 
দেখিল দালানে এক আছে সিংহাসন । 
কনকে রচিত তাহা! অতি স্থশোভন ॥ 
‘4 ততুপরি অধ্যাসীন এক যোগীবর । 
: শিরে জটা চারু ছটা বরণ সুন্দর ॥ 
৯, বঙ্সসে প্রাচীন অতি পলিত চিকুর । 
লুলিত হয়েছে ত্বক্‌ জরায় বিধুর ॥ (১২ পৃঃ) 
সেখানে চীন রাজকুমারীর সংবাদ শুনিয়া রাজপুত্রের মন বিচলিত হইল । 
সে দেশে ফিরিল কিন্ত স্বস্তি পাইল না 





একী কিন্ত রাজস্থত| বিনা উচাটন মন। (২৪ পৃঃ) 
গোল-নামক পরীরাজকন্যার বর্ণনা করিয়া কবি লিখিয়াছেন, কন্যা 
কাদিলে-) ৩১" 
+ ৮ তাহার নয়র্ন-নীর মহীতে পড়িতে । 
অপরূপ মুক্তা এক জন্মে আচক্দিতে ॥ _-€ ১১৯ পৃঃ) 
আর সে হাসিলে_ 


অমনি কুস্থম রাজী পড়িল মহীতে ॥ _(৯১৯ পৃঃ) 
কাব্যের নায়ক তুর্কস্থানের কনিষ্ট রাজপুত্র বীরত্বে, তেজন্বিতায় ও 
বুদ্ধিমন্তাক্স প্রশংসনীক্স। সে অশেষ গুণসম্প্। সকলকে আক্ষ্ট করিবার 
ক্ষমতা তাহার ছিল। সমস্ত প্রতিকূল অবস্থাকে জয় করিয়া সে স্বকাখ্য সিদ্ধ 
করিয়াছে। _আর চীনদেশের রাজকুমারীর চরিত্রে বৈশিষ্ট্য লক্ষণীয় । তাহার 
স্বল্প পরিচয়ই আমর! পাই । তবু তাহার প্রতিজ্ঞার কারণ এবং তাহার জন্য 
উপায় অবলম্বন একটি টাইপ চরিত্রের আভাস দিতে সক্ষম হইয়াছে। শেষ কথা 
ইহাই বল! চলে, চরিত্রহ্থইি অপেক্ষা ঘটনার সংঘাতই কাব্টিতে প্রধান স্থান 
_ অধিকার করিয়াছে এবং ঘটনার শোতে ভাঁসিতে তাসিতে কাব্যটি অগ্রসর হই- 
সাছে। সুসলমানী আবতাওয়াও কাব্যটিতে বৈচিত্র আনিতে সমৰ্থ হইয়াছে। 
কাব্যটিতে পয়ার, ত্রিপদী, চৌপদী প্রস্ৃতি ছন্দ ব্যবহৃত হইয়াছে। তাষা 
সহজ ও সরল । ইহাকে ্খপাঠ্য বল! চলে। « 


© 


বাংল! আখ্যায়িকা-কাব্য ৩৭১ 
লয়লা-মজনু__“লয়লা-মজন' কাব্যটি মহেশচন্্র মিত্র কর্তৃক রচিত। 
১৮৩ খ্রীষ্টাব্দে ইহ! প্রকাশিত হইয়াছিল । ইহার রচনাকাল সঙ্গদ্ধে কাব্যের 
শেষে ভণিতায় নাছে_ 
শরে মজি ্রযিদ্ধয় পরত্রক্ষে পান | 
সেই শকে এ গান হইল সমাধান ॥ 
এই কাব্য রচনায় কৰি ঘারকানাখ রায়ের নিকট হইতে যথেষ্ট সাহায্য 
পাইয়াছিলেন। কাহিনী-অংশ পারস্যের গ্রন্থ হইতে লওয়।। ক 
রোমান্টিক কাব্যের উপযুক্ত কাহিনী এবং উপযুক্তভাবে তাহার বিন্যাস 
এই একটিমাত্র কাব্যেই দেখা যায়। প্রেমের গভীরতায়, বিরহের তীত্রতায় 
এবং অনুভূতির নিবিড়তাম্ম কাব্যটি সত্যই অনবদ্য । 
রাজপুত্র মজন্থ এবং সদাগরকন্যা লয়লার প্রেম-কাহিনী এই কাব্যের বগিত 
বিয়। কিন্ত কাবো এমন একটি গভীরতা ও নিবিড়ত! রহিয়াছে যাহা 
কাহিনী-অংশকে ছাড়াইয়! পাঠকের মনে অন্থরশিত, হইতে থাকে । ইহার 
মধ্যে এমন একটি বেদনাময় চিত্র অঙ্কিত কর! হইয়াছে এৰং।পরিণতিও 
এমনভাবে আনা হইয়াছে যাহাতে দুঃখবোধের ভিতরও একট! তৃপ্তি ও 
আনন্দলাভ হয়॥ দুঃখবোধ হয় উভয়ের বিরহের অবস্থা মনে করিয়া! আর 
আনন্দ হয় উভয়ের আন্তরিকতা, নিঠা ও ত্যাগ দেখিয়! । উভয়ের মধ্যে 
প্রেম রহিয়াছে, উন্মত্ততা রহিয়াছে, আবেগ রহিয়াছে, কিন্ত কোথাও কোন 
ছুনীতি বা অবৈধতা নাই । মাঙ্রধের প্রেমের মধ্যে যেন স্বর্গের দ্যুতি আসিয়া 
সমস্ত ব্যথা-বেদনাকে সার্থক করিয়া তুলিয়াছে। মজন্ু-লয়লার সাধনায় 
সিদ্ধিলাভ যেন দেবতা-আরাধনায় সিদ্িলাতের সহিত একই স্তরের । সেখানে 
প্রেমের সাধনার ভিতর দিয়াই মজস্ণ যেন দেবত্ব লাভ করিয়াছে। মানবীয় 
প্রেমলাধনার এত মহৎ ও স্থন্দর চিত্র যেন আর কোথাও দেখা যায় না। 
কবি সৰ্ব্বশেষে লিখিয়াছেন_ 
তাই বলি প্রেম তে সামান্য ধন নয়। 
প্রেম ব্রহ্ম প্রেম অন্ধ প্রেম দ্ধ ময় ॥ 0২০২ পৃহ) ও 
লাম কাব্যের মধ্যে কবর এই আদর্শ যেন সার্থক হই উঠিয়াছে। 
শৈশব অবস্থা হইতে লয়লা ও মনস্থ পরস্পরের প্রতি আসক্ত ছিল। 
উভয়ে একই বিগ্যালয়ে শিক্ষারস্ত করে ॥ কিন্ত * 


© 


১ বাংলা আখ্যায়িকা-কাব্য 


বিদ্যাছলে প্রেমলাভ হুইল দোহার । « 
পরস্পর হেরি দৌহে আনন্দ অপার ॥ -__(১৮পৃঃ ) 
রাত্রের বিচ্ছেদটুকুও তাহাদের সহ৷ হইত ন! । তাই মজন্থ লয্মলাকে কহিল _ 
লয়ে যাও লেখন আধার বদলিয়ে ॥ 
তোমার নিকটে যাব বদল ভাঙ্গিতে । 
নিশিতে মিলিব নিত্য এরূপ ভঙ্গিতে ॥ _-( ১৯ পৃঃ) 
মায়ের শাসনে লয়লা! গৃহে আবদ্ধ হইলে উত্তরের তিতর বিরহ জানিলি । 
লয়লার 'অবস্থা__ ণ 
ক্ষণেক ধরায়, লুটায়ে সে কায়, 
ক ক্ষণে ক্ষণে মোহ যায় । 
ক্ষণে সচেতন, ক্ষণেকে কম্পন, 
~ দশম দশা বা পায় ॥ (২৭ পৃঃ) 
মজস্থ বিরহের ভিতর দিয়া প্রেম-সাধনা করিবার সন্ধল্প গ্রহণ করিল। 
তাহার মনের অবস্থা. 
পিরীতি বিষম বিষ কত দেয় জালা । 
তথাপি পরেছি গলে তব প্রেমমাল| ৷ 
প্রেমের ভিকারী আমি হই যে এখন । 
তব প্রেমভিক্ষা আশে করিব ভ্রমণ ॥ (৩৭ পৃঃ) 
তারপর ফকিরের বেশে লগ্গলার দ্বারে গেলে ভিক্ষা দিবার ছল করিয়া 
লয়লার আগমন এবং সাক্ষাতের 'আনন্দ__মজন্কর গৃহত্যাগ ও অরণ্যে প্রেম- 
সাধনা, যোগী কর্তৃক বধ প্রয়োগে উন্মত্ততা-হাস-__গৃহে প্রত্যাগমন-_রাজ! 
কর্তৃক লয়লার পিতাকে কন্যাদানে সম্মত কুরান-__লয়লার কুকুর দেখিয়! মজন্তর 
উচ্ছ্বাস এবং লয়লার পিতার কন্ঠাদানে অসম্মতি-মজন্ুর পুনরায় উন্মত্ততা 
প্রাপ্তি__লয়লার সহিত অপর যুবরাজের বিবাহ স্থির ও লয়ল1 কর্তৃক তাহাকে 
অপমান, মজনুর স্বপ্রদর্শন এবং লয়লার ছারে 'আগমন-_বধ্-সাহায্যে লয়লার 
প্রাসাদ হুইতে অবতরণ ও মজ্দহুর সহিত সাক্ষাৎ_্বারপালের বাধা দিতে 
আনিয়া শান্ধিতোগ-_কুটনী নিয়োগের ব্যর্থতা-অপর রাজা ছার! মনকে 
স্বাস্বনাদাল এবং তাহার সহিত বিবাহ দিবার মানসে লয়লাকে আনয়ন_ 
অবশেষে নিজেই লয়লার-্ূপে মুগ্ধ হইয়া! মজন্গর জীবননাশের চেষ্টা ও 


© 


বাংল! আখ্যাক্ষিকা-কাব্য ৩৭৩ 
মৃত্যুপ্রান্ধি-প্চিতার সমভিব্যহারে লয়লার গমন ও পথভ্রান্তি এবং মজঙ্কর 
সহিত সাক্ষাৎ_অবশেষে উভয়ের মৃত্যু_কাব্যে বলিত বিষয়। 

কাব্যের স্থানে স্থানে মজনুর সাধনা পাথিব বন্ধন হইতে মুক্তির সন্ধান দেয়। 
পিতা তাহাকে রাজ্যে অভিষিক্ত করিবার নিমিত্ত অরণ্য হইতে গৃহে যাইতে 
বলিলে মজস্থ কহিল_ ' 
শুদ্ধ লয়লার ভাব মনে মনে জাগে। 
শুদ্ধ লয়লার প্রেমে শিদ্ধ হব রাগে ॥ 
সেই মোর রাজ্য ধন ভবন বিভব । 
সেই মোর ধ্যান জ্ঞান সেই মোর সব ॥ 
সেই মোর গতি মুক্তি ভক্তির কারণ । 
সেই মোর শুদ্ধ সত্য তরদ্ম সনাতন ॥ 
সেই মোর নিত্যধন আর সব বৃখা ৷ k 
তারে বিনা কারে আমি চাহিনা গো পিতা॥ (৪৬ পুঃ) 
লয়ল| অরণ্যে পথ হারাইস্স তাহার নিকট উপস্থিত হইলে প্রথমে উভয়ে 
উভয়কে চিলিতে পারিল ন!। পরে পরিচয় জিজ্ঞাসা কৰিয়া উভয়ে উভয়কে 
চিনিলে মজন্থ লয়লাকে কহিল _ 
তোমা ভিন্ন কিছু আমি নাহি চাহি আর । 
শুদ্ধ হইয়াছি সিদ্ধ প্রেমেতে তোমার ॥ 





আশ! আছে মনে পরকালে তব সহ। 
দেখা হবে একত্রেতে রব অহরহ ॥ -_( ১৬৫ পৃঃ) 

বাসনা-কামনা-মুক্ত বিশুদ্ধ প্রেমের সাধনা মজনুর জীবনে দুঃখকেও মহান্‌ 
করিয়া তুলিয়াছে। 

লয়ল! অস্তঃপুরবাসিনী। বাহিরের জগৎ তাহার নিকট রুদ্ধ । গৃহের 
ভিতরেই সে মজঙ্ু' বিরহে অধীরতা, ব্যাকুলতা। ও বেদনায় কাটাইয়াছে। 
অন্যান্য রাজ। ও রাজপুত্র তাহাকে বিবাহ করিতে আসিয়াছে কিন্ত লয়ল! 
তাহাদের অপমান করিয়া! তাড়াইয়া দিয়াছে । যখনই মজস্থ কোন ছদ্মবেশে 
তাহার গৃহের নিকটে আসিয়াছে তথনই সে কোন ন! কোন উপায়ে আতস্মীর- 
পরিজনের দৃষ্টি এড়াইয়া তাহার সহিত সাক্ষাৎ করিয়াছে। অবশেষে অরণ্যের 


১ বাংলা আখ্যাক্ষিকা-কাব্য 


ভিতর সাক্ষাৎ হইলে মজস্ক যখন কহিল যে পরজন্মে তাহাঙ্গের মিলন হইবে 
তখন ইহ-জগতের প্রতি যেন তাহার আর কোন আকধণ রহিল না। তাহার 
বেদনা তীব্রতর হইল । . 
নিজ্ঞালয়ে গিয়ে সতী বিষম বিরহে । 
ধরিতে না পারে প্রাণ কান্ত ধ্যানে রহে ॥ _€ ১৬৬ পৃঃ) 
_ ধীরে ধীরে একদিন লয়ল! প্রাপত্যাগ করিল এবং তাহার মাতার মুখে 
সংবাদ পাইয়| মজনু দেহত্যাগ করিল। ছুইটি প্রাণ আপনাদের নিষ্ঠা ও 
ত্যাগের ভিতর দিয়! প্রেমের মধ্যাদা রক্ষা করিয়! ইহধাম হইতে বিদায় লইল। 
কাব্যটিতে অলৌকিকত্ব বিশেষ স্থান পায় নাই। কেবল ছারপাল মজ্হকে 
প্রহার করিতে হস্ত উত্তোলন কৰিলে, তাহার আর না নামা এবং অবশেষে 
- মজস্থুর নিকট ক্রম! ভিক্ষা করিলে কায়েসের দয়ায় তাহার পুর্ববাবস্থা-গ্রাপ্ডি_ 
একটি অলৌকিক ঘটনা । আবার যোগীর উঁষধে মজনুর উন্মততা! হ্রাস 
হইবার ব্যাপারটিও একটু অস্বাভাবিক বলিয়! মনে হস্স। 

কাব্যটির ভাষা ও ছন্দের মধ্যে নৃতনত্ব কিছু নাই। সম্পূর্ণ কাব্যটিই 
পয়ার ও ত্রিপদ্বী ছন্দে রচিত। ভাষ! সহজ সরল ও জড়তামুক্ত। 

প্রমোদকামিনী-কাবয-_'প্রমোদকামিনী'কাব্যটি আশুতোষ মুখো- 
পাধ্যায় কর্তৃক রচিত এবং ১৮৭১ খ্রীষ্টাব্দে প্রকাশিত। কাব্যের প্রথমে 
‘বিজ্ঞাপন’ শিরোনামায় কৰি লিখিয়াছেন_ 

“আলিবর গোল্ডশ্মিথ সাহেবের হারমিট নামক উতরুষ্ট কবিতা “অবলম্বন 
করিয়া এই প্রমোদকামিনী কাব্য রচিত হইল। বিশুদ্ধ প্রণয় বর্ণন এবং 
স্ত্রীলোকের স্বভাব প্রকটন এই গ্রন্থের মুখ্য উদ্দেশ্য ।" 

এই কাব্যে একটি বালিকা-হৃদয়ের প্রণয়, ক্রোধ, বিরহ এবং অবশেষে 
পতি-অস্বেষণে পুরুষবেশে ভ্রমণ ও পতিলাভ বণিত হইয়াছে । 

বালিকা প্রমোদকামিনী এক বণিকের কন্যা। নয় বংসর বয়সে তাহার 
বিবাহ হয়। তারপর হইতে সে ও ললিত একত্রে খেলিত বেড়া ইত, পড়াশুনা 
করিত, মাল! গাখথিত এবং মান-অভিমানও করিত। ললিত বালিকাকে 
অত্যন্ত ভালবাসিত এবং তাহা প্রকাশও করিত । প্রমোদকামিনী কিন্তু মনে 
মনে তাহাকে ভালবাসিত ও বাহিরে কটুকথা কহিত এবং অপমান করিত । 
ললিত একদিন অপমান সহ করিতে না পারিয়া ‘নিশ্চয় মরিব’ বলিয়া গৃহত্যাগ 


© 
বাংল! আখ্যায়িকা-কাব্য ৩৭৫ 


করিল এবং আরে ফিরিল না । বালিকা-হৃদয়ে বিরহ জাগিল। বিরহ অসহা 
হইলে স্বামীকে অন্বেষণের নিমিত্ত সে একদিন গৃহত্যাগ করিল। ছয় মাস সে 
নানাস্থানে ঘুরিয়া কোথাও স্বামীর সাক্ষাৎ না পাইয়া! হরিদ্বারে উপস্থিত হইল । 
সেখানে সন্ধ্যার অন্ধকার ঘনীতূৃত হইলে এবং বরফ পড়িতে আরম্ভ করিলে 
সে যখন আশ্রয় খুঁক্দিতেছিল সেই সময় সন্যাসিবেশী ললিত তাহাকে আশ্রয় 
দিল। ললিত কিন্ত ছন্মবেশের আবরণে রমণীরূপ বুঝিতে পারিল। নানাবিধ 
প্রশ্নের পর বালিক! নিজ পরিচয় এবং অন্বেষণে ব্যর্থতা কহিয়! প্রাণত্যাগের 
বাসনা! প্রকাশ করিলে ললিত নিজ পরিচয় দেয় এবং উভয়ে আনন্দে মন হয়। 
কাবোর প্রথমে স্থধ্যাত্ডের পর প্ররুতির বর্ণনা করিয়া কবি দেখাইয়াছেন 
একটি বালিকা! সরোবর-সোপানে বসিয়া! মুদিত নলিনীকে সম্বোধন করিয়া 
নিজ মনোবেদনা ব্যক্ত করিতেছে__ রা 
কি হয়েছে সরোজিনী ? 
আহ! কি হয়েছে সরোজিনী লো? 
কোথা সে প্রফুল্ল সাজ ? 
ছল ছল আখি আজ 
বিরস অবনি মাঝে যেন অনাখিনী লো! _€২ প্রঃ) 
ঘোটকের পৃষ্ঠে স্বামীর অন্বেষণে বহির্গত বালিকার গতিটিকে কবি হুন্দর- 
ভাবে বর্ণনা করিয়াছেন 
মনোগতি ছুটে অশ্ব দুলিছে কামিনী, 
যথা সরোবর কোলে, 
মৃতু মলয় হিলোলে, 
দোলেরে স্থখের কোলে নবীন! নলিনী ! -__ (২৪ পৃঃ) 
তারপর উভয়ের মিলন হইলে__ 
স্কুটিল আনন্দ-ফুল মানস-কাননে ! _-0৭১ পৃঃ) 
ইহাতে হাইফেন ছার! শব্দ-হয়ের সংষোগসাধন করিয়া ক্ূপকের ভাব ব্যক্ত 
করিতে দেখা যায়। নিসর্গ-বর্ণনায়ও ব্যক্কি-নিরপেক্ষ প্রকুতির শোভা খানিকটা! 
দেখিতে পাওয়া যায় ; যথা__ 
ফুটেছে কামিনী ফুল! স্থবাসে তুলিয়া 
ল্লিন্ধময়ী তটিনীর প্রণয় পিপাসা 


© 


৩ বাংলা আখ্যায়িকা-কাব্য 
পরিহরি, স্ধামাখা সমীরণ সদা 
ভ্রমিছে নিকু্বনে । ফুটেছে কুস্থম 
মাঝে মাঝে রমণীর সাজে ; কেহ লাজে 
আধো বিকশিত-__কেহ হাসি হাসি মুখে, 
ভুবনমোহনর্ূপ ভুবনমোহন 


ফাদ! (৬ পৃ) 

কাব্যটিতে তিনটি ভাগ আছে, তবে কোন সর্গবিভাগ নাই। প্রথমে 
বালিকার বিরহ এবং কুমুদ্দিনীর নিকট তাহার প্রকাশ-_ স্থান পাইয়াছে | 
দ্বিতীয় বিভাগে, কক্ষ-বাতায়নে বসিয়া বালিকার নৈশ শোভা দর্শন এবং সে 
নিত্রাভিতূত হইলে তাহার নি্রিত সৌন্দর্য্য বণিত হইয়াছে । তৃতীয় বিভাগে, 
তাহার পতি-অস্বেষণে গৃহত্যাগ ও পতির সহিত সাক্ষাৎ চিত্রিত হইয়াছে । 
ইহাতে বর্ণনাভঙ্গি স্থন্দর এবং একটু নৃতনত্বও দৃষ্ট হয়। প্রথমে'নলিনীর নিকট 
নিজ্জ মনোভাব বাক্ত করিয়া বালিক! তাহার বিরহ প্রকাশ করে। পরের 
সমস্ত অংশ কবির দ্বারা বণিত। ইহা দ্বারা কাব্যটিতে বৈচিত্র্য আসিয়াছে। 
ছন্দ পরিবর্তন দ্বারাও এই বৈচিত্রা সংসাধিত হইয়াছে । ছন্দের ভিতর প্রথম 
পঙ.ক্তির সহিত ছুই-একটি শব্দ যোজনা করিয়া পুনরাবৃত্তি দ্বারা দ্বিতীয় পঙ.ক্কি 
রচনা, একট নূতন গতি ও স্থযম! স্থষ্টি করিয়াছে ; যেমন __ 

দিনমণি প্রাণ প্রিয়া 
তুমি দিনমণি প্রাণ প্রিয়া লো! _(€ পৃঃ) 

কাব্যে অমিত্রাক্ষর ছন্দ, নয় পডক্কির স্তবক এবং তাহার অন্তেকখগগ 
ঘ ঘ খ খ রূপে মিল, এবং চার পড.ক্কির স্তবক ও তাহার অস্তে ক খখ ক রূপে 
মিল দেখা যায়। ইহাতে ইংরাজী সাহিত্যের প্রভাব অন্থভূত হয়। ভাষাও 
সাবলীল এবং জড়তামুক্ত ॥ কাব্যটিতে নৃতন ছন্দে ও ভাবে কাহিনীর প্রকাশ 
প্রশংসনীয় । কাহিনী-কাব্যের মানদণ্ডে বিচার করিলে কাব্যটিকে ত্রুটিপূর্ণ ই 
বল! চলে । 

জ্রন্থালিনী_‘জন্বালিনী’-কাব্যটি যাদবেজ্্র বন্দ্যোপাধ্যায় কর্তৃক রচিত 
হইয়া ১৮৭১ খ্রীষ্টাব্দে প্রকাশিত হয় ॥ কৰি বিজ্ঞাপনে লিখিয়াছেন_ 

“অধুন! বাঙ্গাল! ভাষায় নভেল্‌ অর্থাৎ ইংরাজী ধরণের পুস্তক অনেক 


ভি 


» 
বাংল! আখ্যায়িকা-কাব্য ৩৭৭ 


প্রকাশিত হইতেছে তাবৎগুলিই গদ্যে উক্ত রীতির একখানি গ্রন্থ পন্তে প্রকাশ 
করণাশয়ে জঙ্কালিনী নাম দিয়া এই পুন্তকখানি লিখিলাম ইহ! কোন পুস্তক 
হইতে ভাব সংগৃহীত বা অন্বাদিত নহে।” 
কাব্যটির উপর বন্ধিমচন্জরের প্রভাব পড়িগ্াছে বলিয়া মনে হয়। প্রথমেই 
লক্ষণীয়, কাব্যের ভিতর কোন সঈর্গবিভাগ নাই । বঙ্ষিমচন্দ্রের উপন্যাসের 
অনুকরণে প্রত্যেক বিভাগের প্রথমে বণিত অংশের স্যোতকন্মপে ছুই-একটি 
শব্দের প্রয়োগ দেখা যায় ; যেমন__কাননকুটিরে, পরিচয়ে, দাস সঙ্গমে, রণসঙ্কুলে 
বং কারাকেতনে। 
কাব্যের প্রারভ্ভেও বঙ্ষিমচন্দ্রের অন্থকরণ লক্ষিত হয়। চন্দ্রোদয়ের পূর্বের 
একটি যুবককে অশ্বে আরোহণ করিয়া উদয়পুরাভিমুখে যাইতে দেখা গেল । 
সারারাত্রি চলিয়| প্রাতঃকালে অরণ্যের মধ্যে একটি কুটীর দেখিয়া ভূরাটের 
রাজপুত্র সুরেশ তাহার দ্বারদেশে গিয়া আশ্রয় চাহিলে একটি যুবতী বাছিরে 
আপিল ও তাহাকে সাদরে গৃহে আহ্বান জানাইল। যুবতীর সদ্বনদ্ধে কবি 
লিখিয়াছেন—_ ৪ 
জ্ঞান হইবার পরে, ইতি পূর্বের অন্য নরে, 
হেরে নাই যদিও যুবতী । 
তথাপি মাতার স্থানে, নানাবিধ উপাধ্যানে, 
জান! ছিল মানবমূরতি ॥ (৭ পৃঃ) 
অপরিচিত লোকের সাক্ষাতেও তাই যুবতীর মনে সক্ষোচ দেখ! গেল না। 
যথাযোগ্য সম্মানের সহিত সে অতিথির যত্ব করিল। স্থরেশ তাহার পরিচয় 
জিজ্ঞাসা করিল 
শুনিতে আমার যদি থাকে অধিকার । 
বলিতে আপত্তি যদি না থাকে তোমার ॥ 
বলিলে যদ্যপি নাহি হয় ক্ষতিবোধ । 
সে কথায় যদি মম চলে অনুরোধ ॥ 
অনুরোধ করি তবে বল বিশেষিয়া । 
শুনিয়া হউক তুষ্ট কৌতূহল হিয়া ॥ _-(৮-৯ পৃঃ) 
পরিচয় জিজ্ঞাসার ভিতর অনেক “‘যদ্দি’ আসিয়া পড়িয়াছে। পূর্ব্ববত্তী 
কাব্যগুলিতে এই ভাব দৃষ্ট হয় না । 


১2৮১৪ বাংলা আখ্যায়িকা-কাব্য 


যুবতীর উত্তরে আমরা জানিতে পারি,__ছান্সিকা-নগরে, বীরেন্রকেশরীর 
রাজত্বকালে তাহার পিতা সেনাপতি ছিলেন। গুর্জ্জর-দেশের সহিত যুদ্ধে 
তিনি বন্দী হুন ও অরণ্যে নির্ব্দাসিত হন। তারপর তাহার স্বত্যু ঘটে । 
তাহার মাতা অসুস্থ এবং পার্শ্ববর্তী গৃহে অবস্থান করিতেছেন। স্থরেশ 
তাহার মাতার সহিত সাক্ষাৎ করিতে গেলে বৃদ্ধা ন্ুরেশের পরিচয় শুনিয়া 
চমকিত হইলেন এবং দীর্ঘনিঃশ্বাস ত্যাগ করিলেন। তাহার ভাবাস্তর লক্ষ্য 
করিয়। স্বরেশ কারণ জানিতে চাহিলে তিনি তাহ! বাক্ত করিলেন না। 
কন্যাকে উপদেশ দিলেন যেন রাজকুমারকে সে যথাসাধ্য আদর-যত্ব করে। 
পরদিন প্রত্যুষে স্থরেশ বিদায় লইয়া চলিয়া গেল । এতক্ষণের মধ্যে 
স্থরেশের বা যুবতীর মনে কোনরূপ ভাববৈলক্ষণ্য দৃষ্ট হয় নাই । কিন্ত যাইবার 
কালে উভয়ের মনেই বেদন। জাগিল । এই মনোভাবটুকু ব্যক্ত করিয়া! কবি 
হয়তে| ভবি্যৎ ঘটনার প্রতি ইঙ্গিত করিয়াছেন। 
ঘোটকের পুজ্ছদেশ, অদৃশ্য হইল শেষ, 
সরলার স্থখের সহিত ॥ 


সরলার কথাগুলি, হৃদয়ের দ্বার খুলি, 
করিতে লাগিল গমাগম ॥ 
পথিমধ্যে এক ভূত্যের সহিত হুরেশের সাক্ষাৎ হইল এবং তাহাদের 
কথোপকথনে বোঝা যায় উদয়পুরের রাজার সহিত তাহাদের যুদ্ধ আসন্গ। 
তাহার পর যুদ্ধক্ষেত্রের ভয়াবহতার মাঝখানে যুবরাজকে অপর পক্ষের সৈম্বা- 
দলের মধ্যে যোদ্ধবেশে সন্দিত একটি রমণীর প্রতি বন্ধদৃষ্টিতে দণ্ডায়মান দেখা 
যায় । 
ধঙুকের গুণ সহ স্রেশের মন । 
অই দেখ কামিনী করিল আকর্ষণ ॥ 
“যুদ্ধে পরাজিত হইয়! সুরেশ কারাগারে আবদ্ধ হইল । কারাগৃহের বর্ণনা 
অতি ক্ষুত্রাকার, একমাত্র দ্বার 


© 


বাংলা আখ্যায়িকা-কাব্য ৩৭৯ 


ইহার পূর্কেে*আর কোন কাব্যে কারাগ্ৃহের বর্ণনা পাওয়া! যায় নাই । 
হয়তে| ইহ! ইংরাজী সাহিত্যের প্রভাবে কাব্যে স্থান পাইয়াছে। একসময়ে 
সেই কারাগৃহের «বাতায়নে একটি রমণীমূ্ডি আসিয়া স্বরেশকে কুশলপ্রশ্ব করিলে 
স্থরেশ তাহার পরিচয় জানিতে চাহিল। তখন রমণী নিজ পরিচয় দিল যে 
সে সেনাপতির কন্যা জন্বালিনীর দাসী, প্রন্থকন্তার আদেশে তাহার সংবাদ 
লইতে আসিয়াছে এবং প্রভুকন্য। তাহার মুক্তির জন্য চেঠিত।* 

ইহাতে পয়ার ও ত্রিপদ্দী ছন্দ ব/বহৃত হইয়াছে। ভাবা স্থানে স্থানে দুরূহ 
এবং নৃতন শব্দের প্রয়োগ দেখা যায় ; যেমন__জাঘনীহয্, আঘাতী, স্বামি 
স্থখের, আননিক, নির্ববারি, আজারো, ঘাতজ পভৃতি । এই শব্দগুলির ব্যবহারে 
ভাষা যেন অনেকখানি আড়ষ্ট হইস্স পড়িয়াছে। কাহিনীতেও বর্ণনা-বাহুল্যের 
জন্য গতি ব্যাহত । কাব্যটিকে সার্থক রচনা বল! চলে না। 





* পুস্তকের শেষ অংশ না পাওয়ার কাহিনীর সম্পূর্ণ রূপটি দেওয়! গেল না। 





= শ্লিতচ্ছুদ্ত টি 
গরাথ। বা নবীন রোমা্টিক কাব্য ও কৰিত৷ 


উনবিংশ শতাব্দীর শেষাদ্ধে রচিত নবীন রোমান্টিক বা গাখা-কাবঃ যাহা 
পাওয়া যায় তাহাকে দুই ভাগে ভাগ করা চলে ; স্যখা__€১) গাথা-কাব্য 
(২) অন্তর্ভাবিত রূপক গাখা-জাতীয় কাব্য। ইহা! ছাড়াও কতকগুলি গাথা- 
কবিতা! পাওয়। যায় । 

গাথা-কাবে!র মধ্যে আমরা পাইতেছি__অক্ষয়চন্দ্র চৌধুরী রচিত ‘উদা- 
সিনী’ (১৮৭৪ ), রবীন্দ্রনাথের “কবিকাহিনী” ( ১৮৭৮ ) ও ‘বনফুল’ ( ১৮৮* ), 
এবং ঈশানচন্দর বন্দ্যোপাধ্যায়ের ‘যোগেশ’ ( ১৮৮১ )। 

এই কাব্যগুলির মধ্যে দৃষ্টিভঙ্গির নৃতনত্ব এবং রচনারীতির অভিনবদ্ধ 
প্রথমেই পাঠকের দৃষ্টি আকর্ষণ করে। নায়ক-নাগ্সিকা নির্ববাচনে ইহারা 
পুরাতন পথ বর্জন করিয়| নৃতন পরিবেশের এবং নূতন ভাবের নরনারীকে 
গ্রহণ করিয়াছে । এই নরনারীগণও সাধারণ হইতে দূরে অবস্থিত--তখাপি 
এশ্বধ্যের বা আভিজাত্যের জাঁকজমক তাহাদের বেষ্টন করিয়| নাই, ভাবের 
দিক্‌ দিয়া, জ্ঞানের দিক্‌ দিয়া এবং প্রাণচাঞ্চল্যের দিক্‌ দিয়! তাহাদের মধ্যে 


অসাধারণত্বের বিকাশ হইয়াছে। এই-সকল কাব্যে প্রকৃতি বিশেষ স্থান , 


অধিকার করিয়াছে । মানব-মনে প্রকৃতির প্রভাব কিভাবে কাধ্যকরী হুয় 
এবং মানুষকে মহত্তর সত্যের সন্ধানে ব্যাকুল করিয়া! তুলে এই কাব্যগুলির 
অধো মাঝে মাঝে তাহারও সন্ধান পাওয়া যায় । রচনার দিক্‌ দিয়াও ইহারা 
গতাঙ্থগতিক পথ বর্জন করিয়াছে,_-অলঙ্কারের বাহুল্য নাই বা অঙ্গপ্রাসের 
আতিশয্য নাই । এগুলিতে ভাব মুক্তপক্ষ বিহঙ্গমের ন্যায় আপন পক্ষ সঞ্চালন 
করিয়। রসস্থি করিয়াছে এবং কাব্যগুলিকে জীবস্ত করিয়| তুলিয়াছে। 
সেইজন্য ভাষ! হইয়াছে সহজ, ছন্দ হইয়াছে আবেগময় এবং কাব্য হুইয়াছে 
ভাব সমৃদ্ধ । কোথাও জটিলতা! নাই-_ছুক্সহতা নাই__প্রাণোচ্ছাসে ও অন্থ- 
ভূতি রঙে সবগুলিই পূর্ণ ॥ কবি নিরপেক্ষ থাকিলেও তাহার কবি-মানসের 
ভাবাহ্ুভূতির স্পর্শ ইহাদের মধ্যে পাওয়া যায়_ চিন্তাধারার সন্ধান পাওয়া 


© 


বাংলা আখ্যায়িকা-কাব্য ৩৮১. 


যায়-__প্রাণস্পন্দন অস্রভব কর! ঘায়। সবচেয়ে বড় কথা, এই-সকল কাবোর 
ভাবানুভূতি পাঠকচিত্তে অন্তপ্রবিঃ হইয়া রস-সধশার করিতে সমর্থ । 
পূর্ববর্তী কাব্যগ্ুলির মধো আমর! ভাব-ভাষা-ছন্দ সবই পাই কিন্তু এই 
রস-সঞ্চারিনী শক্তির প্রকাশ দেখিতে পাই না; উহা! যেন বুদ্ধি ছার! অনুভব 
করিতে হয়। কিন্ এই গাথা-কাব্যগুলি পাঠকের অলক্ষোই তাহার 
মনকে আলোড়িত করিতে থাকে ৷ অন্যান্য কাব্য হইতে এখানেই ইহাদের 
বিশেষত্ব । ৪ 

অন্তভীবিত রূপক গাখা-জাতীয় কাব্যের মধ্যে আমর! ছিজেজ্দ্নাথ ঠাকুরের 
'্বপ্রপ্রয়াণ’ (১৮৭৫ ) এবং শিবনাথ শাস্ত্রী রচিত “ছায়াময়ী-পরিণয়' (১৮৮৯) 
কাব্য দুইটি পাই । 

জীবনের গভীর সত্যকে ইহারা ক্ূপকের মধ্য দিক! প্রকাশ করিয়াছে। 
আপাতদৃষ্টিতে নায়ক-নায়িকা খুব দূরের লোক নয়। প্রেমের পথের 
রোমাটিকত! কাব্যগুলিকে সরস করিয়া তুলিয়াছে। প্রণয়-সঞ্চার ও প্রণয়ীর 
জন্য ব্যাকুলতা। এবং তাহারই নিমিত্ত নানাবিধ দু:খকষ্ট-ভোগের পর মিলন, 
কাব্যগুলিকে স্থখপাঠ্য করিয়াছে। কিন্ত অন্যান্য কাব্যগুলি হইতে ইহাদের 
পার্থক্য ভাব-গভীরতায় । ছন্মবেশের আবরণ ভেদ করিয়া সতোর বিমল 
জোতি কাবাগুলিকে পৃথক্‌ মৰ্য্যাদা দান করিয়াছে। দর্শন-শাস্তরের গভীর 
তত্ব ইহাদের মধ্য দিয়! জনসাধারণের নিকট 'আত্মপ্রকাশ করিয়াছে। পূর্বের 


আধ্যাত্মিক বা ধশ্মতবসমদ্ধিত কাব্যগুলির ভাব, ভাষা এমন জটিল ও দুরূহ 


খাকিত যে জনসাধারণ তাহার মন্গ্রহণ করিতে পারিত না। অনেক 
সময় ভাষার কাঠিন্য ও বিষয়বস্তর গুরুত্ব কাব্যপাঠ হইতে চিত্তকে বিরত 
করিত। এই কাব্যগুলির মধ্যে সেই কষ্টের অবসান হইয়াছে । ইহাদের মধ্যে 
ভাব-ভাষা-ছন্দ সবই সহজ । সত্যের সহজ আবেদনে মাহুষের হৃদয়কে ইহারা 
সহজেই আরুষ্ট করে এবং ছন্দ-বঙ্কারে অভিভূত করে ॥ উনবিংশ শতাব্দীর 
শেষাৰ্দ্ধে লেখকগণের দৃষ্টি যে জনসাধারণের প্রতি পড়িয়াছিল ইহার! তাহারই 
নিদর্শন । কারণ সাধারণ মাঙ্গযের সুখ-দুঃখ-বেদনাবোধকে ইহারা রূপ দান 
করিয়াছে । 

এই সময় যে-সকল গাখা-কবিতা আত্মপ্রকাশ করে তাহা এ যুগের 
বিশেষ স্থষ্টি । এতদিন আমরা! মহাকাব্য পাইয়াছি, থণ্ডকাব্য পাইয়াছি, 





০০০০ বাংলা আখ্যায়িকা-কাব্য 


বাঙ্গকাব্য পাইয়াছি, কিন্ত ক্ষুত্র আয়তনের মধ্যে ঘটনাবিশেষকে কেন্দ্র করিয়া 
কাহিনীর প্রকাশ নৃতন উদ্ধামের স্থচন! করিল । 

পূৰ্ব্বে যে-সকল গাখা-কবিতা ছিল সেগুলি তখনও সুত্রিত হয় নাই এবং 
লেখকগণ তখনও সে সম্বন্ধে জ্ঞাত ছিলেন না। মনে হয়, এই গাথা- 
কবিতাগুলি ইংরাজী সাহিত্যের প্রভাব-সঞ্জাত। এই সময় রচিত কবিতা 
পাওয়া যায়__বক্ষিমচন্দ্রের “ললিতা” (১৮৫৬), রবীন্দ্রনাথের ‘প্রতিশোধ’ 
(১৮৭৮), “অন্সরা-প্রেম’ (১৮৭৮), ‘ভগ্নতরী’ (১৮৭৯), সবর্ণকুমারী দেবীর 
খডগ-পরিণয (১৮৮০), পাশ সমপ্রদান' (১৮৮০ ), “সাধের ভাসান’ 
(১৮৮০), ‘অভাগিনী’ ( ১৮৮০ ), এবং স্থরেন্দ্রনাথ মজুমদারের “রম? 
(3৮2৫ ) 1 

বঙ্কিমচন্দ্র কবিতায় রোমান্টিক পরিবেশ ও বিষয়বস্তর মধ্যে অভিনবত্ব 
আনিবার চেষ্টা দেখা যায়। রবীন্দ্রনাথের কবিতাগুলিতে তাহার রচনার 
বৈশিষ্ট্টটুকু পরিস্ফুট । ক্ষৃত্র ঘটনার সহজ প্রকাশের মধ্যে গভীর তথ্যের প্রতি 
ইঙ্গিত কব্তাগুলিকে ভাব-সম্বদ্ধ করিয়াছে। স্বর্ণকুমারী দেবীর রচিত 
কবিতাগুলিতে গাথা-কবিতার উপযুক্ত সহজ ভাব ও সহজ ভাষা দৃষ্ট হয়। 
সমস্যা আছে, জটিলত| আছে কিন্ত সহজ গতিতে তাহাদের সহজ মীমাংসা 
হইয়া! ঘটনার পরিসমাপ্তি আনয়ন করে--সত্যের প্রকাশ রহিয়াছে কিন্তু গভীর 
তত্বব্যাখ্যার প্রয়াস নাই-__কাছিনী-অংশের অতিরিক্ত কোন ভাব-বাঞ্জনা 
নাই । 

এই গাথাকাব্য ও কবিতাগুলি উনবিংশ শতাব্দীর আখ্যায়িকা-কাব্যের 
ক্ষেত্রে শ্রেষ্ঠ সৰি । কবিবর হেমচন্দরের মহাকাব্য যে উপন্থাস-স্থলত ঘটনাবিন্তাস 
দেখ! খায় তাহারই ক্ুত্র আকারে উচ্ছবাসময় প্রকাশ এই-সকল গাথাকাব্যে 
দৃষ্ট হয়। বিহারীলালের 'বঙ্গসুন্দরী'তে ( ১৮৮০ ) যাহা গাথাকাব্যের আকারে 
ও প্রকারে রচিত হইবার প্রশ্নাস থাক! সত্বেও গীতিকাব্যপ্রধান হইয়া উঠিয়াছে 
তাহার মধ্য দিয়াই পরবর্তী কালের গীতিকাবোর স্থচন। 

এই গাখা-কৰিতার ক্রম-পরিপতিতে একদিকে আমরা গীতিকাব্যগুলিকে 
পাই অপরদিকে পাই রবীজ্নাথের ‘কথা ও কাহিনীর কবিতাগুলি এবং 
“বিদায় অভিশাপ’ প্রভৃতি । k 


© 


বাংল! আখ্যায়িকা-কাব্য ৩৮৩ 


0১) 


উদ্দাসিনী-অক্ষয়চজ্্র চৌধুরী রচিত ‘উদাসিনী’-কাব্যটি ১৮৭৪ খ্রীষ্টাব্দে 
প্রকাশিত হয়। কাবাটি সে যুগে বেশ সমাদর. লাভ করিয়াছিল।, লেখক 
সদ্বন্ধে রবীন্দ্রনাথ লিখিয়াছেন__ 

- "আনন্দ উপভোগ করিবার শক্তি ইহার অসামান্য উদার ছিল। প্রাণ 
ভরিয়া রসগ্রহণ করিতে ইহার কোনো বাধা ছিল না এবং মন খুলিয়া গুণগান 
করিবার বেলায় ইনি কার্পণ্য করিতে জানিতেন না। গান এবং খণ্ডকাব্য 
লিখিতেও ইহার ক্ষিপ্রতা অসামান্য ছিল। অথচ নিজের এই সকল রচনা 
স্বদ্ধে তাহার লেশমাত্র মমত্ব ছিল না। কত ছিত্রপত্রে তাহার কত 
পেন্সিলের লেখা ছড়াছড়ি যাইত, সেদিকে খেয়ালও করিতেন ন!। রচনা 
সদ্বন্ধে তাহার ক্ষমতার যেমন প্রাচুধ তেমনি উদাসীন্য ছিল । উদাসিনী নামে 
ইহার একখানি কাব্য তখনকার বঙ্গদর্শনে যথেষ্ট প্রশংসা লাভ করিয়াছিল। 
ইহার অনেক গান লোককে গাহিতে শুনিয়াছি, কে যে তাহার রচয়িতা তাহা! 
কেহ জানেও না।” _-( জীবনস্থতি, ১৩৫* সং, ৭» পৃঃ) 

‘উদদাসিনী’-কাব্যটি চিরাচরিত প্রথা ব্ছিত। কোন দেবদেবীর বন্দনা 
নাই। ইহাতে কবির নিজন্ব ভাব, ভাষা, ভঙ্গি সুস্পষ্ট ও আবেগ-সমৃদ্ধ । 
কাহিনীর প্রায় শেষ দৃশ্য হইতে কাব্যটির আরম্ভ এবং তাহাতে কাহিনী 
কৌতুহল সঞ্চার করিতে সক্ষম হইয়াছে । - 

কাব্যের প্রথমেই একটি রোমান্টিক পরিবেশ স্থষ্ট হইয়াছে । দিগন্তব্যাপী 
অরপ্য__অমাবন্তার জমাটবীধ। অদ্ধকার__-আকাশে নিবিড় কালো! মেঘ 
চারিদ্দিক্‌ নিশ্চল-_মাঝে মাঝে বিদ্যুৎ চমকাইয়! পথিককে বিভ্রান্ত করিতেছে । 
এই পরিবেশে এক পথিক রমণীকণ্ঠের ক্রন্দনধ্বনি শুনিল এবং তাহার আহ্বানে 
বনদেবীর আবির্ভাবে অরণাভূমি আলোকে উদ্ভাসিত হইয়া উঠিল। এই 
বনদেবীর আবির্ভাব কাব্যের বাস্তবতাকে ক্ষ করিয়াছে । বনদেবীর সহিত 
পথিক অগ্রসর হইয়া 

“প্রচণ্ড পাবক শিখা! হেরিল বিস্ময়ে 
যাহ! অজানার রহস্যে আবৃত থাকিয়া কৌতূহলের স্থষটি করিতেছিল তাহা 
ক্রমে ক্রমে আপনার আবরণ উন্মোচন করিয়া কাব্যটিকে রসঘন করিয়া 


লা 


@ 


HE: বাংলা আখ্যায়িকা-কাব্য 


তুলিয়াছে। বনদেবীর প্রশ্নের উত্তরে রমণী নিজ জীবন-কাহিনী বিবৃত 
করিল। এই পরিচয়ের সধ্যেও একটি নৃতল্‌ সরে ও নূতন পরিবেশ দেখা বায়। 
রমণী নিজ পরিচয় দিল__ 
কষ্টে সথষ্টে দিন যায়, ভিকষাঙগ জীবিকা তায়, 
পরিধেয় পরিত্যক্ত চীর পরিধান । _-(৯ পৃঃ) 

সরল! ভিক্ষান্ন ছার! জীবিক! নির্বাহ করিত--দারিজ্রযের ছুঃথকষ্ট তাহাকে 
সহ করিতে হইয়াছিল । অপরাপর কাবোর নায়িকার স্তায় সে রাজপ্রীসাদের 
অধিবাসী নয়, প্রাচুধ্য তাহার ছিল না_শুধু ছিল পিতৃস্মেহ__-তাহাও অদৃষ্টে 
সহিল না । 

স্থরেন্দ্রের সহিত তাহার প্রণয়-ব্যাপারেও বেশ একটি সংযত প্রকাশ দৃষ্ট 
হয়। কোথাও আতিশয্য বা অহেতুক উচ্ছাস নাই । গঙ্গার জলে ভানিয়া 
যাইবার কালে স্থরেজ্র তাহাকে রক্ষা করে। সরলা! জ্ঞান ফিরিয়া স্থরেন্দকে 
দেখিয়া 

"আবার সরমে আঁখি করিহু মুদিত। (১১ পৃঃ) 

নারী-হৃদয়ের প্রেমের প্রথম প্রকাশ লক্ষমাগ্ন, আর হ্থরেন্দ্রের হৃদয়ের প্রকাশ 
লমবেদনায় ও দরদে |. নর লা গে পৌছাইয়। * 
দিল। এ 

বিপদের মাঝে যে তাহ ঘনিষ্ঠ হইতে সময় লাগে না_ নেক: 
ক্ষেত্রে মান্য অভাবনীয়ভাঁবে নিকটে আসিয়া! 'যায়।)/ প্রেমের পরিস্ফুরণ 
হওয়াও সে ক্ষেত্রে বিচিত্র নয় । কবি নায়ক-নায়িকার প্রণস্ব্যাপাঁরে সেই 
পদ্থাই অবলম্বন করিয়াছেন। কিন্তু সরলার নদীর জলে ভাসিয়া যাওয়ার 
ব্যাপারটি অসম্ভব এবং ঘটনা-বিস্তাসেক্কনিমিত্ব জোর করিয়! আন! হইয়াছে 
বলিয়া মনে হয়। এইস্থানে কাব্যরস কিছুটা ক্ষু্ম হইয়াছে । 

পুনরায় পিতার স্বত্যুর পর্ব অচৈতন্ত সরল! চেতনা লাভ করিয়| ক্থরেজ্দরের 
ক্রোড়ে মাথা রক্ষিত আছে দেখিল। হরেন্দর অসহায়! বালিকাকে সাস্বন| দিয়া 
কহিল_ রর | 





দি স্থস্থিরা হও, তোমার স্বরেহ্ে লও, ক 
/ এই যে স্বরেন্দ্র তব ভাবনা কি আর । (১৭ পৃঃ) + 


© 


বাংল! আখ্যায়িকা-কাব্য ৩৮৫ 
সরলা এই আশ্বাস-বাক্যে যেমন সাস্থনা পাইল তেমনি সাহসও পাইল। 
সে তাহার অঙ্গে শিহরণ অনুভব করিল__ 

জানি না যে কি সাহুসে, কি ভাবের পরবশে, 
অপূর্ব আশ্বাসে যেন অঙ্গ শিহরিল। _( ১৭ পৃঃ) 
তারপর অনেকদিন উভয়ের দেখ! হয় নাই । (প্রেমের স্বোত অস্তঃসলিলা 
ফন্তুর স্যায় তলদেশ পর্য্যন্ত প্রাবিত করিয়! বহিতে লাগিল । রাজ! স্থপ্রকাশের 
গৃহে আদর-যত্রে থাকিয়াও সরলার অবস্থা__ 


দেহে যে শোণিত বয়, তাও গে! স্থবরেন্দ্রময়, 
প্রাণ গাথা হুরেজ্জ সহিত ॥ 

ঘোর ভালবাসা ফাদে, পড়িয়ে পরাণ কাদে, 
হুতাশে সঘনে কাপে কায়। _( ২৩ পৃঃ) 


একদিন মধ্যরাত্রে রাজবাটার ক্রীড়া-উদ্ানে একাকিনী আসীন সরলার 
নিকট অতফিতভাবে যখন সুরেন্দ্র উপস্থিত হইল তখন সরল! প্রথমে 
চমকিত ও ভীত হইয়াছিল। তারপরে স্থরেন্দ্রের কঠ্ন্বরে তাহাকে চিনিতে 
পারিয়া__ 
সোহাগের অভিযানে, স্রিয়মাণ কায় প্রাণে, 
রহিলাম পুত্ন্ধিকা প্রায্স। (৩৩ পৃঃ) 
স্থরেন্রও তখন বেশী কথা বলিতে পারিল না--শু4 একটি কথার ভিতর 
দিয়া তাহার প্রাণের অনন্ত ব্যাকুলতা প্রকাশ পাইস্াছে--'সরলে কি ত্যজিলে 
আমায়? -(৩ পঃ) 
প্রেমের আবেদন নাই, নিবেদন নাই। এতদিনের অদশনের মধ্যে মদনদেৰ 
সকলের অলক্ষ্যে তাহার কাজ সমাপ্ত করিয়াছেন। হৃদয় যখন কানায় কানায় 
পূর্ণ থাকে তখন প্রকাশের প্রয্নোজন অহভৃত হয় না। তাই বহুদিন পরে 
সাক্ষাৎলাভের মধ্যে প্রেমিক-ন্দয় হইতে ব্যাকুলতাই প্রকাশ পাইয়াছে এবং 
একটি কথার মধ্যে অনেক না-বল! কথাও যেন ধ্বনিত হইয়াছে । এইরূপ ছোট 
ছোট কথার মধা দিয়া কবি মানব-হৃদয়ভাবকে অঙ্কিত করিয়া তাহার 
লিপিকুশলতার পরিচয় দিয়াছেন। 
প্রভাতের ঘণ্টা ধ্বনিত হইলে সুরেন্দ্র বিদায় লইয়া চলিয়া গেল আর 
“তাঁহাকে বিদায় দিয় ব্যথায় সবিযমাণ হইয়া সরলা গাড়াইয়া রহিল। খানিকক্ষণ 


২৫ 


+ ai বাংল! আখ্যায়িকা-কাব্য 


পরে গৃহে ফিরিয়া সে নিত্রাভিভূত হইল ও ছুঃস্বপ্র দেখিল। এই স্বপ্রের ভিতর 
দিয়া তাহার ভবিহ্যৎ অদৃষ্টের যেন আভাস পাওয়! বাক্স । প্রথমে দুঃখ-কষ্ট- 
বিপদ্‌ এবং পরে নন্দন-উদ্চানের শোভা ও আনন্দ । 
নিজ্রাভঙ্গে সুলক্ষণার সুখে তাহার মাতৃদত্ত অঙ্গুরী পরিহিত এক বাক্তি 
রাজবাটাতে ধৃত হইয়াছে এবং বধ্যভূমিতে নীত হইতেছে শুনিয়া সরলার 
বুঝিতে বাকী রহিল না খে খু ধৃত ব্যক্তি সরেন্্র। তাহার মাথায় আকাশ 
ভাঙ্গিয়া পড়িল । সে ছুটিল--মশানের পথ শেষ হয় না। অবশেষে যুবরাজের 
নিকট নিজের মৃত্যু স্বাক্ষর করিয়! সে স্থরেজ্ছকে বীচাইল। যুবরাজ স্থযোগ 
বুঝিয়। তাহাকে দিয়া প্রতিজ্ঞা করাইয়! লইল-_. 
বধিবে আমারে তুমি বিবাহ বন্ধনে, 
বসিবে আমার সনে রাজসিংহাসনে । 
ত্যাগের মহিমায় প্রেম উচ্ছল হইয়া! উঠিল। 
যুবরাজের সহিত তাহার বিবাহের উৎসবে সরলার নিকট সব বিষময় বোধ 
হুইল। সে ব্যথা-জঞ্ররিত-হৃদয়ে ক্রীড়া-উদ্ভানে গিয়। অশোক-বৃক্ষে হুরেজ্জ- 
লিখিত বিদাক্স-গাঁখ। দেখিতে পাইল 
যাই তবে প্রেয়সি রে! জন্মের মতন, 
অবাধে পশিব যথা যাবে দুনয়ন। (৫৫ পৃঃ) 
ক্ষণিকের জন্য সরলার শোণিত স্তক্ধ হইল। সে আর রাজগৃহে থাকিতে 
পারিল না, প্রাচীর উল্লজ্ঘন্‌ করিয়! স্বরেন্দ্রের সন্ধানে বাহির হইল । একটি 
রমণীর পক্ষে প্রাচীর উল্লজ্ঘন কর! খেন বাস্তবতাবিকুদ্ধ বলিয়| মনে হয়। 
সরলার জীবনে আর্ত হইল পথকষ্ট ও অন্বেষণ এবং তাহা চরমে পৌছিল 
যখন সে মাতৃদত্ত অজুরী বনভুমিতে দেখিতে পাইল এবং নিকটে মাঙুযের 
অস্থিরাশি দেখিতে পাইল । সে তখন প্রাণ বিপর্জনের উদ্যোগ করিতেছিল। 
কিন্ত বনদেবীর আশ্বাসবাক্যে তাহ! করিতে পারিল না। 
হিমালয়ের উপর স্থরেন্দ্রের সহিত সরলার মিলনের দৃশ্যটিও সুন্দর । সরল! 
সুচ্ছিত হইলে বনদেবী ও পথিক জল আনিতে যাইবার সময় স্থরেন্দকে 
সঙ্গ্যাপিবেশে দেখিয়া সরলার নিকট থাকিতে অনুরোধ করিয়া অগ্রসর হইলেন । 
স্বরেন্দর সরলাকে মূচ্ছিত দেখিয়! নিজ হৃদযনাবেগ আর রুদ্ধ করিয়া রাখিতে 
পারিল না॥ সে কছিল_ 


© 


বাংলা আখ্যায়িকা-কাব্য ৩৭ 


* যে কেন হও ন! তুমি, মায়াবী মানবী, 
রাক্ষসী কিনতরী কিন্বা স্বপনের ছবি 
উপছায়া মায়! মাত্র, যে কেন না হও, 
যেখানেই জন্ম তব যেখানেই রও, 
যে আশেই আস! তব-_অভাগ! ছলিতে, 
অথবা দ্বিগুণ শোক প্রবল করিতে, 
কিছুতে কিছুতে আমি করিব না ভয়, 
যখন সরলারূপে হয়েছ উদয় । __(৮৫ পৃঃ) 
সরলার জ্ঞান ফিরিল। উভয়ের চিত্তের মেঘ কাটিয়া গেল। 
অনেক ছুঃখকষ্টের পর প্রেম খাঁটি হইয়| উঠিল । বনদেবী এবং পথিক 
রতিদেবী ও মদনের রূপ ধারণ করিয়া তাহাদের বিবাহুকাধ্য সম্পন্ন করাইলেন। 
সমস্ত প্রকৃতি এই উত্সবে যোগদান করিল__ 
হাসিয়ে হাসিয়ে দিগন্গনাগণে 
হলুধ্বনি দেয় মিলিয়ে সবে, 
কুসুম আসার ব্রষি সঘনে, 
কাপায় গগন উৎসব রবে ।. - (১৮ পৃঃ) 
এই-সকল বর্ণনার মধ্যে কবির রস-কজপনার পরিচয় পাওয়া যায়। প্ররুতি 
ও মাহ্ষ ইহাতে একাঙ্গ হইয়! গিয়াছে। মনের সুক্ষ বিশ্লেষণ এবং সৌনসধ্যের 
অভিব্যক্ি খার! কাব্যটি সম্বন্ধ । কোন বাঁধাধরা, পথে কাব্যের গতি নিয়গ্রিত 
হয় নাই। প্রাণের আবেগে কবি যেন তাহার নায়ক-নাস্ষিকা-চনিতর অক্ষিত 
করিয়াছেন--সেখানে শাস্ত্রের অহুশীসন ও নিয়মাবলী বড় হইয়া কাব্যরসকে 
ক্ষ করিতে পারে নাই। নায়ক-নায়িকার রূপ বর্ণনা ও গুণ বৰ্ণনা পৃষ্ঠা 
ব্যাপিয়া কাব্যের দৈর্ঘ্য বৃদ্ধি করে নাই । ঘটনা-সংঘাতের মধ্যে চরিত্রগুলি 
পরস্পরের সঙ্গিকটে আসিয়াছে এবং দূরে গিয়াছে। ঘটনার ভিতর দিয়াই 
যেন চরিত্রগুলির বিভিন্ন দিক্‌ উদ্ঘাটিত হই আপন রহস্ত ব্যক্ত করিয়াছে। 
নায়ক স্বরেন্রের পরিবারগত বা বংশগত পরিচয় কবি দেন নাই । প্রথমেই 
দেখি সে দরদী ও পরোপকারী। আপন প্রাণ উপেক্ষা করিয়াও সে সরলাকে 
নদীন্লোত হইতে উদ্ধার করিয়াছে এবং পিতার নিকট পৌছাইয়! দিয়াছে। 
তাহার মনে তখনও অনুরাগের স্পর্শ লাগিয়াছে কিনা বোকা যায় না। তাহার 


1৩ 


বাংল| আখ্যাস্মিকা-কাব্য 


ব্যবহারে কোন আতিশয্য নাই, কোন চাপল্য নাই বা! কোনরূপ অসৌজন্য 
নাই। শিতৃবিয়োগের পর সরলার নিকট তাহার ব্াস্থাসবাক্যের ভিতর যেন 
তাহার মনোভাবেব একটু আভাস পাওয়া যায়। কিন্ত তারপর তাহার অদৃশ্র 
হওয়া সম্বন্ধে কবি কোন যুক্তি প্রদর্শন করেন নাই। কথন’ সরলা তাহাকে 
মাতৃদত্ত অঙ্গুরী দিয়াছিল তাহারও কোন বিবরণ নাই। এই ব্যাপারটি একটু 

লগ মনে হয়। কারণস্াজা স্থপ্রকাশের নিকট যাইবার পূর্বে সরলার 
সহিত স্থরেন্দ্রের মাত্র দুইদিনের সাক্ষাৎ লিপিবদ্ধ হইয়াছে এবং তাহাও ঠিক 
স্বাভাবিক অবস্থায় নয়, আর হৃদয়ের ভাষাও তখন বিশেষ ব্যক্ত হয় নাই। 
তারপর স্থরেন্দ্রকে আমর! দেখি মধারাত্রে রাঁজবাটার ক্রীড়া-উদ্ভানে। কিরূপে 
সে রাজ-অন্তঃপুরবাসিনী সরলার সন্ধান পাইল এবং কিরূপেই বা উদ্যানে 
প্রবেশ করিল - তাহার কোন বিবরণ নাই। অবস্থা কাহিনী-ভাগ সরলার 
মুখ দিয়| বিবৃত হওয়াতে সরলার পক্ষে সথরেজ্দ্ের সমস্ত কাখাধারা। জানিবার, 
স্থযৌগ ছিল ন! সম্ভবও ছিল না। তাই এ রাজ-উদ্যানে প্রবেশের ঘটনাটির 
রহস্য উদঘাটিত না হওয়াতে কাব্যরস ক্ষু্ হয় নাই। তারপর দেখা যায় 
রাজবাটার রক্ষিগণ-কর্তৃক ধৃত হুইয়া! সে মৃত্যুর মুখোমুখি দাড়াইয়াছে এবং 
সরলার আত্মত্যাগে মুক্তি পাইয়াছে। কিন্ত এ মুক্তি তাহার মৃত্যুর নামান্তর । 
তাই সরলার সহিত যুবরাজের বিবাহের দিনে সে অশোকবৃক্ষে নিজ হৃদয়ের 
শোকোচ্ছাস লিখিয়া সংসার ছাড়িয়| গিয়াছে। তাহার প্রেমের নিষ্ঠ। ও 
আস্তরিকত! আমাদের মুগ্ধ করে। অবশেষে মিলনের দৃশ্যে তাহার আবেগ- 
উচ্ছাস ও ভাবপ্রবণতা যেন বাধভাঙ্গ! বন্যার স্যায় সকল চিন্তা-ভাবনা, ব্যথা- 
কষ্ট বিশ্বত হইয়া! মধুর কলগুঞ্রনে আকাশ-বাতাসকে মুখরিত করিয়াছে। 

কাব্যের প্রথম হইতে শেষ পথ্যন্ত স্বরেন্দর আমাদের নিকট অজ্ঞাতই রহিয়া 
গেল । রোমান্টিক গাখাকাব্যের উপযুক্ত রহস্ডময় ও ভাবময় তাহার চরিত্র, 
কখনো কখনো! সামনে আসিয়া সে লিজ কাৰ্য্য সমাধা করিয়াছে_আবার 
রহস্যের অন্তরালে চলিয়া গিয়াছে। স্বল্প করেকটি দৃশ্যের মধ্যে তাহার দরদী 
প্রেমিক ক্মপটি সুন্দর ফুটিয়া উঠিয়াছে। 

কাব্যের নাস্সিকা সরলা অনেকখানি প্রকাশিত। তাহার বংশ-পরিচয় 
আমরা পাই। তাহাকে কেন্দ্র করিয়াই সমস্ত কাহিনীটি আবঞ্তিত হইয়াছে 
এবং তাহার বিবৃতির মধ্য দিয়! সমস্ত কাহিনীটি ব্যক্ত হওয়াতে সে-ই বেশী 


৩৮৮ 


© 


বাংলা আখ্যায়িকা-কাব্য ৩৮2 


অভিব্যক্ত হুইয়াছে। সরল! সহজ সরল বুদ্ধিমতী । পিতার মৃত্যুতে শোক- 
বিহবল আবার প্রিয়জনের বিরহে কাতর । সে আবেগময়ী ও ভাবপ্রবণ। 
প্রেমেতে তাহার, নিষ্ঠাও কৃষ প্রশংসাযোগাা নয়। অন্তরের অস্তরতম বাসনাকে 
দমন করিয়া লে প্রিয়তমের প্রাণ বাচাইয়াছে। সমস্ত অস্তদ্ব ন্থকে তুচ্ছ করিয়া 
রাজকুমারকে বিবাহ করিতে প্রস্তত হইয়াছে। তাহার প্রেমই জয়ী 
হইল। সে বিবাহ-দিনে রাজপ্রাসাদের স্থখ-এশ্বর্্য-সম্পদ্‌-নিরাপত্তা ত্যাগ 
করিয়। বনে বনে, দেশে দেশে স্বরেন্দ্রের সন্ধান করিয়াছে । অবশেষে কপাল 
ভাঙ্গিয়াছে মনে করিয়া! অগ্রিতে প্রাণবিসর্জনের জন্য প্রন্তত হইয়াছে। তারপর 
বনদেৰীর কুপায় স্থরেন্দকে যখন দেখিল তখনও নিজের চোখকে বিশ্বাস করিতে 
পারে নাই এবং হৃত অন্গুরীর প্রশ্ন তুলিয়া নিজ সন্দেহ নিরসন করিয়াছে। 

সরল! চিরকালই ভাগ্যবিড়ব্বিত৷। রাজনন্দিনী হইয্াও সে ভিক্ষ। করিয়া 
নিজের ও পিতার অগ্নের সংস্থান করিয়াছে। তারপর রাজবাটীতে শত 
ভোগের ও আরামের মধে। থাকিয়াও অস্বস্তিতে ও অশাস্িতে দিন 
কাটাইয়াছে। অবশেষে দুঃখের অনলে দগ্ধ হইতে হইতে খাঁটি হইয়! প্রকৃতির 
মহান্‌ সৌন্দর্য্যের মধ্যে সরল! আপন প্রিয়ন্দনকে পাইয়াছে। 

পথিক ও বনদেৰী প্ৰথম হইতেই আমাদের দৃষ্টি আকর্ষণ করেন। তাহার! 
দুইজন স্থরেজ্জ ও সরলার মিলনের পথ প্রস্তত করিয়াছেন এবং শেষ পথান্ত 
মদন ও রতির রূপ ধারণ করিয়া নিজেদের মান-অভিমানের পাল! সাঙ্গ 
করিয়াছেন। এই চরিত্র ছুটি কাব্যটিকে অনেকখানি অবাস্তব এবং অলৌকিক 
করিয়া তুলিয়াছে। ইহাতে, কাব্যে যে উপন্তাসস্থলত মনোবিক্সেষণ ও 
চরিত্র-স্থষ্টি রহিয়াছে তাহা ক্ষ হইয়াছে । 

কাবাটি দশটি সর্গে সমাপ্ত ॥ ইহাতে পরার, ত্রিপদী, চৌপদী প্রস্থৃতি ছন্দ 
বাবহৃত হইয়াছে । কোথাও কোথাও কথ কগ ঘঘ রূপে ছয় পডক্তর 
শুবক, কোথাও ক ক খ ক রূপে চার পড.ক্তির স্তবক স্থান পাইয়াছে। প্রত্যেক 
পরিচ্ছেদের পূর্বের বিভিন্ন ইংরাজী কবিগণের রচনা হইতে দুই-চারি পঙ.ক্তি 
করিস! উদ্ধৃতি রহিয়াছে এবং সেই পরিচ্ছেদের মূল ভাবটিকে ব্যক্ত করিয়াছে। 
কাব্যের ভাষা সহজ সরল সাবলীল। Fr 

কবি-কাহিনী__রবীন্রনাথের রচনাবলীর মধ্যে ‘কবি-কাহিনী’ই প্রথম 
মুদ্রিত কাব্য । বনফুল" ইহার পূর্বে রচিত হইলেও মুদ্রিত হইয়াছিল পরে। 


৩৯০ বাংল! আখ্যাস্সিকা-কাব্য ক 


ইহা ভারতীতে ধারাবাহিক-রূপে প্রকাশিত হইয়াছিল এব: ১৮৭ খ্রীষ্টাব্দে 
পরস্থাকারে মুদ্রিত হয় । যোল বৎসর বয়সে কবি এই কাঁব্যটি রচন! করেন। 
‘জীবনশ্বতি’তে কৰি ইহার সম্বন্ধে লিখিয়াছেন_ ত 

“যে বয়সে লেখক জগতের আর সমন্তকে তেমন কৰিয়া দেখে নাই 
কেবল নিজের অপরিস্ফুটতাঁর ছায়া সৃতিটাকেই খুব বড়ো করিয়া দেখিতেছে 
ইহা সেই বয়সের লেখ1। সেইজন্য ইহার নায়ক কৰি । সে কবি যে লেখকের 
সত তাহা নহে, লেখক আপনাকে যাহা! বলিয়া মনে করিতে ও ঘোষণা করিতে 
ইচ্ছা করে ইহা তাহাই । ঠিক ইচ্ছা! করে বলিলে যাহ! বুঝায় তাহাও নহে__ 
যাহা ইচ্ছা কর! উচিত অর্থাৎ যে রূপটি হইলে অন্য দশজন মাথ! নাড়িয়া 
বলিবে, ই! কবি বটে, ইহা! সেই জিনিষটি। ইহার মধ্যে বিশ্বপ্রেমের ঘট! খুব 
আছে_-তরুণ কবির পক্ষে এইটি বড় উপাদেয়, কারণ ইহ! শুনিতে খুব বড়ো 
এবং বলিতে খুব সহজ । নিজের মনের মধ্যে সত্য যখন জাগ্রত হয় নাই, 
পরের মুখের কথাই যখন প্রধান সম্বল তখন রচনার মধ্যে সরলতা ও সংযম 
রক্ষা করা সম্ভব নহে। তখন যাহা স্বততঃই বৃহৎ, তাঁহাকে বাহিরের দিক 
হইতে বৃহত করিয়। তুলিবার দুশ্চেষ্টার তাহাকে বিরুত ও হাস্যকর করিয়। 
তোলা অনিবাধ্য ।" 

কবি-হৃদয়ের অদম্য আকাজ্ষা ও অতৃপ্তি এই কাব্যটির ছত্রে ছত্রে যে 
হাহাকার ও বেদনার অনুরণন তুলিয়াছে কাব্যটি তাহাতে জীবন্ত হইয়া 
উঠিয়াছে। অনেক অবাস্তবতা, উচ্ছাস ও আবেগ থাক! সত্বেও বালক 
কবির এক নিন্দন্ব দৃষ্টিভঙ্গি ইহার ভিতর পরিস্ছুট হইয়াছে এবং তাহার 
হৃদয়ের একটি উপলক্ষি ভাবোচ্ছাসের বাশ্পীয় কুয়াশার মধ্যেও আত্মপ্রকাশ 
করিয়াছে। 

কাব্যের নায়ক একজন ভাবুক কবি। এইখানেই প্রথম অন্যান্য কবি 
হইতে রবীন্দ্রনাথের দৃষ্টিভঙ্গির পার্থক্য লক্ষিত হয়। তাহার কাব্যের নায়ক 
রাজপুত্র নয়, সদাগরপুত্র নয়, বিছবান্‌, বুদ্ধিমান্‌, খ্যাতিমান্‌ বা বিত্তবান্ও নয়_ 
সে ভাৰুকতায় পূর্ণ_অন্তর ব্যাপিয়| তাহার অদম্য আকাজ্ষা। শৈশবকাল 
হইতেই কল্পনারাজ্যে তাহার সময় অতিবাহিত হইত ৷ শয়নে, স্বপনে, জাগরণে 
সে কল্পনাদেবীর গীত শ্রবণ করিত। অন্তান্ত বালকের স্কায় সে প্রজাপতি 
ধরিত এবং ফুলও তুলিত। কিন্ত মাঝে মাঝে সে বৃক্ষতলে চুপ করিয়া 


ভি 


৯ বাংল! আখ্যায়িকা-কাব্য ৩৯১ 
বসিয়! শিশিরে*ভিজিত, মাঝে মাঝে প্রকৃতির শোভা দেখিতে দেখিতে তন্ময় 
হইয়া যাইত । 
* এইক্ধপে কি একটি সঙ্গীতের মত, 
তপনের স্বর্ণময় কিরণে প্লাবিত 
প্রভাতের একখানি মেঘের মতন, 
নন্দন বনের কোন অপ্‌সরা বালার 
স্থখময় ঘুমঘোরে স্বপ্নের মত__ 
কবির বালক কাল হইল বিগত । __( ১ম সর্গ, ৩ পৃঃ) 
এই বর্ণনাটুকুর মধে/ শৈশবের স্বপ্রময় আবেশ সুন্দেরভাবে ব্যক্ত হইয়াছে 
এবং প্রকাশভঙ্গির ভিতরেও একটা! নৃতন স্থর ধ্বনিত হুইয়। উঠিয়াছে। 
যৌবনে নায়ক কৰি প্রকুত্ির মধ্যে অধিকতর নিবিড়ভাবে মন হইল। 
প্ররুতির ভাষ! তাহার নিকট স্পষ্টতর ও ছন্দময় হইয়া! উঠিল এবং প্রকুতি 
আছিল তাঁর স্জিনীর মত” । কবির মনে হুইত প্রকৃতিকে লইম্মাই তাহার 
সমস্ত জীবন আনন্দে অতিবাহিত হইবে__ 
তাই ভাবিয়াছি আমি হে মহাপ্রকুতি 
মজিয়। তোমার সাথে অনন্ত প্রণয়ে 
জুড়াইব হৃদয়ের অনন্ত পিপাসা! _$ ১ম সর্গ, ৮ পৃঃ) 
কিন্ত কবির যৌবনের উদ্দাম আবেগ প্রকৃতির ভিতর তৃপ্তি খুজিয়া পাইল 
না। একটা হাহাকার তাহার অন্তর ব্যাপ্ত করিয়া রহিল । 
মনের অন্তর তলে কি যে কি করিছে হুহু, 
কি যেন আপন ধন নাইক সেখানে, 
সে শন্ত পূরাতে দেবি, ঘুরেছি পৃথিবীমন্ 
মরুভূমি তৃষাতুর মগের মতন । (২য় সর্গ, ১২ পৃঃ) 
তারপর এক উদ্দাসীর নিকট কবি শুনিল ‘মানুষের মন চায় মানষেরি 
মন+॥ অনস্র-লমাজে সে হৃদয়ের অহষণে খুরিল। কত লোক তাহাকে হৃদয় 
দিতে আসিল, কতজন তাহার সঙ্গীত শুনিয়! কাদিল কিন্তু কবির মুক্ত-মন 
সংসারে নিজের মনোমত স্থান দেখিতে পাইল না। কল্পনার পক্ষে ভর 
করিয়া! যে কৰি-মন আকাশ-পাতাল পরিজমণ করিয়াছে ক্ছুত্র সংসারে 
আবদ্ধ মনে তাহার সংকুলান হইল না। অবশেষে আকস্মিকভাবে এক 


৩৯২. বাংল! আখ্যাক্ষিকা-কাব্য 


সহজ, সরল, প্রকুতির ক্রোড়ে পালিতা বালিকা কবির হৃদয় জয় করিল। 
কবির দুঃখের কথা শুনিয়া তাহার চক্ষে অশ্রু ঝরিল-_কবি শান্তি ও আশ্রয়ন 
খুঁজিয়! পাইল। 
বালার কপোল বাহি, নীরবে অশ্রুর বিন্দু 
স্বর্গের শিশির সম পড়িল ঝরিয়া, __( ২য় সর্গ, ১৫ পৃঃ) 
বালিকা কোমল করে কবির অশ্রু মুদ্াইয়া নিজ কুটিরে লইয়া গেল। 
কবি বালিকার মুখে অরণ্যের কবিতার সন্ধান পাইল। কৰি প্রণয়ের ভিতর 
মগ হুইয়া অসীম আনন্দ লাভ করিল_ 
অন্য এক হৃদয়েরে হৃদয় কর! গে! দান 
সে কি এক শ্বগাঁয় আমোদ । (২য় সর্গ, পৃঃ ১৮) 
কবি এই আনন্দ-উচ্ছীস ভাষায় প্রকাশ করিতে পারিত ন! বলিয়! ব্যাকুল 
হইত । অবশেষে একদিন বালিকার নিকট নিজ মনোভাব ব্যক্ত করিতে 
গেলে তাহার কথা সব এলোমেলে| হুইয়। গেল। কিন্ত মূল স্রটি বুঝিতে 
বালিকার বিলম্ব হইল না। তাহার হৃদয়ও উদ্বেলিত হুইয়| উঠিল এবং 
গড়ায়ে পড়িল ধীরে বালিকার অশ্রজল, 
কবির অশ্রর সাথে মিশিল কেমন__। (২য় সর্গ, ২* পৃঃ) 
এই প্রণয়ে কবির মনের শূন্যতা পূর্ণ হইল ন!। কিছুদিন পর এই 


আধার সমুদ্রতলে, কি যেন বেড়াই খুজে 
কি যেন পাইতেছি না চাহিতেছি যাহ! ।_-(২য় সৰ্গ, ২৫ পৃঃ) 
এক আকুল পিপাসা কবিকে অশান্ত করিয়া তুলিল । আদর্শবাদী কবি- 
মন জাগতিক কুক! ও সন্বীৰ্ণতা, নি্রতা ও কুটিলতা হইতে উর্দ্ধে বিচরণ 


তারপর সে রোদনে ভাঙ্গিয়া পড়িল-- 


© 


বাংল| আবখ্যায়িকা-কাব্য ৩৯৩ 
* বাহুতে লুকীয়ে মুখ কাতর বালিকা 
মৰ্মভেদী অস্রক্জলে করিল রোদন । (২য় সর্গ, ২৭ পৃঃ) 


বালিকার ত্রীড়া-কৌতুক-চপলত| সব থামিয়। গেল। নীরবে অসহ বেদনা 
সে সহ করিতে লাগিল। তাহার অন্তরে শুধু একটি বাসন! জাগিয়া রহিল_ 
আর কোন সাধ নাই, বাসন! রয়েছে শুধু 
কবিরে দেখিয়া যেন হয় গো মরণ । --( ৩য় সর্গ, ৩৪ পৃঃ) 
কবিও ভ্রমণের মধ্যে আনন্দ খুজিয়! পাইল না 
যে প্ররুতি-শোভা। মাঝে নলিনী ন! থাকে 
ঠেকে ত শৃন্যের মত কবির নয়নে, -_(শয় সর্গ, ৩১ পৃঃ) 
অতৃপ্ত হৃদয়ে কবি বালিকার নিকট আবার ফিরিয়া আসিল কিন্ত তখন 
বালিক! নলিনী ইহঙ্গগতে নাই । শুধু তাহার ক্ষুত্র দেহখানি_ 
দেখিল সে গিরিশৃঙ্গে শীতল তুষার পরে, 
নলিনী ঘুমায়ে আছে ম্লান মুখচ্ছবি। 
কঠোর তুষারে তার এলায়ে পড়েছে কেশ, 
খসিয়। পড়িছে পাশে শিখিলে আচল।_( অয় সর্গ, ৩৫ পৃঃ) 
কবি ক্রমে বৃদ্ধ হইল। সে হিমালয়ের শিখরে শিখরে খুরিয়! প্রকৃতির 
মধ্যে আনন্দ আহরণ করিত এবং জ্যোৎস্গা-রাত্রে গান গাছিয়া নলিনীর 
আহ্বানে সাড়া দিত । কবির মনে হইত হিমালয় মানুষের স্থখদুঃখের সাক্ষিরূপে 
দাড়ায় আছে এবং নীরবে মাহুষের অবিচার ও অত্যাচার দেখিতেছে। 
কিন্ত কবির মনে তবু আশার শেষ নাই। সে হিমালয়কে জিজ্ঞাসা 
করিতেছে__ 
তবে বল কবে গিরি হবে সেই দিন 
খে দিন স্ব্গ ই হবে পৃ্বীর আদ! (রথ রগ, ৫১ পৃঃ) 
এই ভাবেই একদিন হিমান্রিশিখরে কবি শেষ নিঃশ্বাস ত্যাগ করিল এবং 
প্রত্যহ প্রভাত শুধু শিশিরা ্রুজ্জলে 
হরিত পল্লব ভার করিত প্রাবিত। _( র্থ সর্গ, ৫৩ পৃঃ ) 
ইহ! রবীন্রনাথের অন্তান্ত কাব্যের তুলনায় শৈশবকালের বাশপীয় উচ্ছাস- 
রূপে পরিগণিত হইলেও বাংলা কাহিনী-কাব্যধারায় ইহ! আপন বৈশিষ্ট 
মত্তিত। পুরাতন সকল বন্ধন হইতে মুক্ত হয়! কল্পনার সাহায্যে নবীনতর 





৩৯৪ বাংলা আখ্যায়িকা-কাব্য 


আখ্।ান-ভাগের স্থটি এবং ছন্দে ভাবে ভাষায় তাহাকে প্রকাশ করা কিশোর 
কবির পক্ষে কম নিপুণতার পরিচায়ক নয়। ভাষার দিক্‌ দিয়! ইহ! যেমন সহজ- 
সরল-ছন্দময় ভাবের আবেগে ও ইহ! তেমনি প্রাণবন্ত । ইহাতে জগৎ ও জীবন- 
সন্বদ্ধে কবির একটি স্থস্মদৃষ্টির আভাস পাওয়া যায়। যে দর্শনবাদ কবির 
পরবর্তী অনেক কাব্যের মধ্যে স্থস্পষ্ট ও ঘনীক্ৃত-রূপে প্রকাশিত হইয়াছে 
তাহারই তরল ব্ধপ যেন এই কাব্যে দৃষ্ট হয়। প্রকৃতি কবিকে চিরকালই 
ব্যাকুল করিয়াছে। কিন্তু মানুষের মন অপর মানুষের মন না পাইলে তৃপ্ত 
হয় না। আবার কেবল মাহুষের নিকটেই আনন্দ নাই। প্রকৃতি ও মাহযের 
মধ্য হইতে আনন্দকে আহরণ করিতে হুয়--একটি ব্যতীত অপরটি অসম্পূর্ণ 
কাব্যের মধ্যে যেন এই তত্বই কৰি বলিতে চে! করিস্সাছেন। ঘে মানুষ মনের 
অদম্য আবেগের বশীভূত হুইয়া গৃহের কল্যাণ-আশ্রয় পরিত্যাগ করিয়। উদ্দাম 
প্রকৃতির মধ্যে বৃহত্তর আনন্দের আশায় ছুটিয়া বেড়ায়_আনন্দলাভ তাহার 
ভাগ্যে জোটে না__উপরন্ত করতলগত আনন্দের উৎসও হারাইয়া! যায়। মনের 
ভাবকেও একেবারে অসংযত-ভাবে মুক্ত করিয়া দিলে তাহা! ছুঃখেরই কারণ হয়। 
তাহাকেও সংযত হন্ডে নিয়ন্ত্রিত করিলে তবেই প্ররুত আনন্দের অধিকারী 
হওয়া, যায়। সেটুকু না পারিলে দুঃখ ব্ববশ্তভাবী। এই কাব্যের ভিতর 
নায়ক-কবির হৃদয়ের যে চিত্র অঙ্কিত হুইয়াছে তাহাতে আতিশয্য থাকিলেও 
.কবি-হৃদয়ের মূল হুরটি যে ধ্বনিত হইয়াছে তাহ! অস্বীকার কর! যায় না। 
কবির মনস্তাত্বিক বিশ্লেষণও প্রশংসনীয় । যে কবি-হৃদয় লোকালয়ের কোথাও 
শান্ছি খুজিয়! পায় নাই__এক বালিকার সহঙ্গ সরল প্রেমে সে আবদ্ধ হইল । 
ছোট ছোট ঘটনার মধ্যে তাহাদের আনন্দ উপভোগের চিত্রগুলিও সুন্দর । 
আবার বিদায়কালের চিত্রটিও প্রাণময়তায্স এবং বেদনায় জীবস্ত। তবে 
নলিনীর স্বত্যুর পর কবির প্রত্যাবর্তন পর্য্যন্ত চিত্রিত করিলেই আখ্যান-অংশ 
হুন্দর হইত। মৃত্যুর পরের অংশগুলি অবান্তর ও রসহানিকর হইয়াছে । 
কাব্যটিকে সার্থক রচনা বলা চলে না। তবে আখ্যাস্সিকা-কাব্য ক্ষেত্রে ইহা 
যে নৃতন স্থরের ঝঙ্কার ভুলিতে সমর্থ হইয়াছে ইহা। সর্বব্নগ্রাহ । 
বনফুল-_রবীক্নাখ তের-চৌন্দ বৎসর বয়সে 'বনকুল'-কাব্যটি রচনা 
করেন। ১৮৭৫ স্তনে ইহা জ্ঞানাক্কুর ও প্রতিবিষ্ব নানক মাসিক পত্রিকায় 
প্রথম প্রকাশিত হয় এবং ১৮৮০ ্রীনরান্দে কাব্যগ্রস্থরূপে মুদ্রিত হয়। বালক 


© 


বাংলা আখ্যায়িকা-কাব্য ৩৯৫ 


কবির রচনার “্ধ্যে তাহার নিজন্ব ধার! এবং বৈশিষ্ট্য পরিস্ফুট | ছুই-এক 
স্থানে অন্যান্ত কবিগণের =ভাব কিছুটা অহভূত হইলেও রবীন্দ্রনাথের দৃ্টি_ 
ভদ্িটুকু এই কাব্যর মধ নিজ স্থাতঙ্য বজায় রাবিয়াছে। 
কৰি প্রথমেই প্ররুতির ক্রোড়ে পালিতা বালিক! কমলার মহ্য্থসমাজে গিয়া 
ছুঃখাহুভূতির অভিজ্ঞতা ব্যক্ত করিয়াছেন। প্ররুত্তির সহিত লোকালয়ের 
কোথায় একট! বিরোধ মাহুযকে অহরহ পীড়া দেয় । অরণ্যবাসী লোকালয়ে 
শান্তি পায় না, লোকালয়বাসী অরণ্যে গিয়া হৃদয়ের স্পর্শ খুঁজি! বেড়ায়। 
কৰি বলিতে চাহেন প্রকৃতির সহিত লোকালয়ের সামগ্রন্ত-বিধান করিতে 
পারিলেই জীবন পূর্ণ হয়। একটিকে বাদ দিয়! অপরটিকে গ্রহণ করিতে গেলে 
শান্তি লাভ কর৷ যায় না__অপূর্ণতার ব্যথা অহরহ দুঃখ দিতে থাকে | “বনফুল? 
কাব্যের নায়িকা কমলার মধ্যে কবি সেই মশ্মবেনাকে মূর্ত করিয়াছেন। তাই 
কাব্যের প্রারস্তেই দেখা যায়_ 
চাই না জেয়ান, চাই না জানিতে 
স’সার, মানুষ কাহারে বলে 
বনের কুসুম ফুটিতাম বনে 
শুকায়ে যেতাম বনের কোলে । (৫১ পৃঃ) 
যেন একটি দীর্ঘনিংশ্বীস লইয়। কাঁবাটির আরম্ভ । যে অতৃপ্তি মাহুষকে স্থান 
হইতে স্থানান্তরে, কণ্ম হইতে কশ্মান্তরে আহ্বান জানাইতেছে এবং নানা 
সংঘাত ও বৈচিত্রোর মধ্য দিয়া অনির্কচনীয়ের প্রতি আর্ট করিতেছে-_ইহা। 
যেন সেই অতৃপ্তির বেদন!। 
তারপরেই কবি হিমালয়ের বর্ণনা দিয়াছেন। সীমাবদ্ধ মনের আনন্দের 
সন্ধান যেন সীমাহারার মধ্যে রহিয়াছে, ব্যথা-বেদনার শান্তি যেন বিশালতার 
মধ্যে নিছিত। ক্ষুত্র বন্ধন হইতে মুক্তি এবং বিরাটের মধ্যে আত্মবিলোপের 
(ভিতরেই যেন তৃম্মি ও আনন্দের সন্ধান কবি দেখাইতে চাহিয়াছেন। হিমা- 
লয়ের বর্ণনার ভিতরেও নৃতনত্ব দৃষ্ট হয়_ 
তুষারে আবরি শির, ছেলেখেল! পৃথিবীর 
দুরুক্ষেপে যেন সব করিছে লৌকন 
কত নদী কত নদ, কত নিৰ্বরিণী হদ 
পদতলে পড়ি তাঁর করে আস্ফালন | 


৩৯৬. বাংলা আখ্যাস্সিকা-কাব্য 


মান্য বিস্ময়ে ভয়ে, দেখে রয় স্তব্ধ হয়ে 
অবাক হুইয়া যায় সীমাবদ্ধ মন! __( ৫১ পৃঃ) 
পূর্ববর্তী কবিগণের ন্যায় রবীন্দ্রনাথ এই কাব্যে কলনাদেবীর আশ্রয় 
লইয়াছেন__ 
কল্পনে ! কুটীর কার তটিনীর তীরে 
তকুপত্র ছায়ে ছায়ে, পাদপের গায়ে গায়ে 
ডুবায়ে চরণদেশ স্রোতব্বিনী নীরে। __(৫২ পৃঃ) 
কুটারে অন্ধকার ঘনীভূত হইয়াছে-_-একটি স্ডিমিত-শিখ দীপের মান আলোক 
জলিতেছে__কন্যার নিকটে মুমূর্য পিতার অন্তরের ব্যাকুলতার অভিব্যক্তি 
ভয়ে-বেদনায় পাঠকচিহকে যেমন 'অভিস্তত করে তেমনি কৌতৃহলও জাগাইয়! 
তুলে । কন্যার নিমিত্ত পিতার চিন্তা 
ভাবিতে হৃদয় জলে, মানুষ কারে যে বলে 
জানিস্নে কারে বলে মাঙ্গযের মন 
কার দ্বারে কাল প্রাতে, দীড়াইবি শূন্য হাতে 
কালিকে কাহার দ্বারে করিবি রোদন। --(৫৬ পৃঃ ) 
তারপর পথভ্রাস্ত বিজয়ের প্রথম প্রণয়-সঞ্চারের মধ্যে ছিখাটুক স্থন্দর- 
ভাবে ব্যক্ত হইয়াছ। মৃত পিতার নিকট অচৈতন্ত বালিকাকে দেখিয়া 
বিজয়__ 
'আনমিত করি শিরে, পথিকটি ধীরে ধীরে 
বালার নানার কাছে সপিলেন কর । 
হস্ত কাপে থর থকে, বুক ধুক্‌ ধুক্‌ করে 
পড়িল অবশ বাহু কপোলের পর, 
(লোমাঞ্চিত কলেবরে, বিন্দু বিন্দু ঘণ্ম ঝরে 
কে জানে পথিক কেন টানি লয় কর। _-(৫৯ পৃঃ) 
আবার নৃতন মাহুধকে দেখিয়া বালিকার চক্ষে বিস্ময়ের দৃষ্টিটু কুও অতিশয় 
মনোজ 
মেলিয়া নয়ন পুটে, বালিকা চম্কি উঠে 
এক দৃষ্টে পথিকেরে করে নিরীক্ষণ ক 


© 


বাংল! আখ্যায়িকা-কাব্য ৩৯৭ 


* পৃথিবী ছাড়া এ আখি, স্বর্গের আড়ালে থাকি 
পৃত্বীরে জিজ্ঞাসে কে তুমি কে তুমি? _€৬১ পৃঃ) 
বিজয়ের সহিত যাইবার কালে পশু পক্ষী বৃক্ষ প্রভৃতির নিকট হইতে 
কমলার বিদায়গ্রহণ শকুল্তলার বিদায়-গ্রহণের চিত্রটি মনে করাইয়া দেয় 
যাইবার কালে কমলার মনে হইল সমন্ত প্রকৃতি যেন তাহাকে যাইতে 
নিষেধ করিতেছে__ 
কুটার ভাকিছে খেন যেওন1-__ষেওনা ! 
তটিনী তরঙ্গ কুল ভিজায়ে গাছের মূল 
ধীরে ধীরে বলে যেন যেওনা ! যেওনা! 
বনদেৰী নেত্র খুলি--পাতার আঙ্গুল তুলি, 
যেন বলিছেন তাহা যেওনা! যেওনা! (৬৫ পৃঃ) 
প্রক্কতির মধ্যে মাহুষের জন্য দরদবোধ চিত্রিত হুইয়া বাংল! আখ্যায়িকা- 
কাব্যে নৃতন স্থর ধ্বনিত করিয়াছে। 
বিজয়ের সহিত বিবাহের পরও প্ররুতি-ছুহিতা কমলা বনভূমিকে ভুলিতে 
পারে নাই। পূর্ব জীবনের স্মৃতি তাহার হৃদয়ে ব্যাকুলতা জাগাইত। কিন্ত 
বিজয়ের বন্ধু নীরোদকে ভালবাসিয়! তাহার মনে পরিবর্তন আসিল। সে 
কহিতেছে__ 
হায়রে সেদিন তুলাই ভালো 
সাধের স্বপন ভাঙ্গিয়া গেছে! 
এখন মানুষে বেসেছি ভালো 
হৃদয় খুলিব মানুষ কাছে! --(+* পৃঃ) 
কিন্ত এই ভালবাসার মধ্যে আগুনের জালা সে বুঝিতে পারিয়াছে। বন্ধু 
বসল নীরোদ নিজ মনোভাবকে দমন করিয়। কমলাকে বিজয়ের প্রতি কর্তব্য 
করিতে উপদেশ দেয়__নীরোদেন প্রতি তাহার ভালবাসা থাকা উচিত নয়_ 
সমাজ তাহা ভালচক্ষে দেখিবে না প্রভৃতি বলিয়া কমলাকে ফিরাইতে চেষ্টা 
করে। নিজ্জ মনোভাব সঙ্গদ্ধে সে কমলাকে কহিতেছে_ 
তৰু শুধাও যদি দিব না উত্তর! 
ক হৃদয়ে যা! লিখ! আছে দেখাবোনা কারো কাছে 
হৃদয়ে লুকান রবে আমরণ কাল। 


৩৯৮ বাংলা আখ্যাস্সিকা-কাব্য 


রুদ্ধ অপ্রিরাশিসম দহিবে হৃদয় মম ত 
ছিড়িয়৷ খুড়িয়া যাবে হৃদি গ্রস্থিজাল। __(৮৯ পৃঃ) 
কমলা সমাজ-সংসারের নিক্মমকাহ্ুন জানে না, জানিতেও চাহে না। প্রাণের 
আবেগ ও মনের আকাজ্কাই তাহার নিকট একমাত্র সত৷।' সে নীরোদের 
উপদেশের উত্তরে কহিল__ 
বিবাহ কাহারে বলে জানিতে চাহি না 
তাহারে বাসিব ভাল, ভালবাসি যারে! 
তাহারই ভালবাস! করিব কামনা 
যে মোরে বাসে না ভাল ভালবাসি যারে । _-( ৮২ পৃঃ) 
নীরোদ তাহাকে অনেক বুঝাইল। শেষে ভ্পনা করিতে গিয়া নিজ হৃদয়ের 
ছর্বলতা। লুকাইতে সে স্থান হইতে প্রস্থান করিল। 
নীরজা নামক অপর একটি বালিকা বিজ্ঞয়কে ভালবাসে কিন্ত প্রকাশ করে 
ন।॥ একদিন সে মনের দুঃখ দমন করিতে পারিল না--কমলার নিকট 
বলিল__ 
পরাণ হইতে অগ্নি নিভিবে না আর 
বনে ছিলি বনবাল। সেত বেশ ছিলি 
জালালি ! জলিলি বোন ! খুলি মর্্দ্বার 
কাদিতে করিগে যত্ব যেখা নিরিবিলি। _( ৮৯ পৃঃ) 
কমলা ব্যথা পাইল । মনে পড়িল সে পূর্বদিন বিজয়কে নীরোদের প্রতি 
তাহার ভালবাসার কথা জানাইয়াছে। সে কহিয়াছে__ 
একটি হৃদয়ে নাই ছুঙ্গনের স্থান। _(পৃঃ৮৭) 
বিজয়ের জোর জবরদস্তি এতদিন কমলার নিকট সহ ছিল-_কিন্ধ হৃদয়ে 
= প্রেমের আবির্ভাবে সে বিজয়কে ক্ষমা করিতে পারিয়াছে এবং সংসারে আনিয়া 
ভালবাসা উপলব্ধি করিতে সহায়তা করিয়াছে বলিয়া বিজয়ের প্রতি তাহার 
ক্তঞ্জতারও শেষ নাই । 
কিন্ত বিজয় ঘখন নীরোদের পৃষ্ঠদেশে ছুরিকাঘাত করিয়া চলিয়া গেল 
কমল! তাহাকে অভিশাপ দিল-_ক্ষমা করিতে পারিল না__ 
বক্ষে লিপ্ত হয়ে যাক্‌ বিজয়ের মন! _-৫৯৮ পৃ) 
নীরোদের দেহ চিতায় পুড়িয়া ছাই হইয়া গেলে কমলার নিকট সমস্ত 


© 


বাংলা আখাায়িকা-কাব্য ৩৯৯ 


পৃথিবী শূন্য বোধ হইতে লাগিল। পূর্ক-পরিচিত বনভূমিতে সে শাস্তির 
অন্বেষণে গেল-_কিন্তু পূর্বের দিন ফিরিয়া পাইল না। পাহাড়ের উপর 
দাড়াইয়া তাহার মনে হইতে লাগিল _ 
চন্দ স্ধ্য নাই কিছু__ 
শৃন্যষস্স আগু পিছু! 
নাইরে কিছুই যেন ভূধর কানন ! 
নাইক শরীর দেহ__ 
জগতে নাইক কেহ__ 
একেল। রয়েছে যেন কমলার মন ! (১১৪ পৃঃ) 
সে নীচে ঝাপাইয়। পড়িল। নদীর জলে তাহার প্রাণহীন দেহ ভাসিয়! 
চলিল। 
ইহার পরের দুইটি স্তবক না থাকিলেই কাবাটির সমাপ্তি স্বন্দর হইত। এ 
স্তবক দুইটির কোন প্রয়োজন নাই-_উহা! বাহুল্য । 
কাব্যের নায়িকা-চরিত্রের সহিত শেক্স্পীক্সরের মিরা ও বঙ্ছিমচজ্দ্ের 
কপালকুগুলার সামঞ্চশ্প লক্ষিত হয়। সকলেই লোকালয় হইতে দুরে পালিত। 
মিরা! তাহার পিতার সহিত একটি দ্বীপে বাস করিত এবং প্রথম দর্শনেই 
ফাডিনাগুকে ভালবাসিল। কপালকুগুল! কিন্ত নবকুমারকে বা অপর কাহাকেও 
'ভালবাসিতে পারে নাই । সমস্ত জীবনব্যাপী এক উদদাসীন্য তাহাকে মৃত্যুর 
পথে লইয়া! গিয়াছে । আর কমলা, ভালবাসিয়াছে কিন্তু যাহাকে ভালবাস! 
উচিত তাহাকে ভালবাদিতে পারে নাই। সে সংসারের ্যায়-অন্যায়, পাপ- 
পুণের ধার ধারে ন!। নিজ হৃদয়-বৃত্তিকে সংযত করিতেও সে শেখে নাই। 
তাহার মন যখন যাহা! চাহিয়াছে তাহাই সে পাইয়াছে । তাই সংসারে আসিয়াও 
সে সমাজকে মানিতে চায় নাই ॥ হৃদয় যাহাকে বরণ করিয়া! লইয়াছে সে 
তাহাকেই অকপটে গ্রহণ করিয়াছে এবং সে-কথা প্রকাশ করিতে কোনরূপ 
লক্জা বা সঙ্কোচ অন্গভব করে নাই, বা কাহারও হখহুঃখের প্রতি দৃষ্টিপাত করে 
নাই। লোকালয়ে আসিয়া সে কোনদিনই শাস্তি পাইল না--কিন্ত নীরোদকে 
হারাইয়া শাস্তির সন্ধানে প্রকুতির ক্রোড়ে প্রত্যাবর্ভন করিয়া সে শান্তি পাইল 
না। কারণ তাহার মনে তখন জীবনের আকাজ্ঞা জাগিয়াছে। তাই সে জীবন 
বিন্ছন দিয়া অশান্তির শেষ করিল । 


98: বাংল! আখ্যায়িকা-কাব্য 


কবির শৈশবকালে রচিত হইলেও কাহিনীর মধ্যে একটা! নুতন স্থর ধ্বনিত 
হইয়াছে। পূর্বববস্ধা কাব্যকারগণের হস্তে প্রেমের পথে বি্র আসিয়াছে 
বহির্জগৎ হইতে, হয় মাতাপিতা অন্তরায় হুইয়াছেন নতুবা! দেশগত দূরত্ব 
ব্যবধান স্থষ্টি করিয়াছে। কিন্ত এই কাব্যের মধ্যে আসিয়াছে অস্তদবন্দ। 
বিজয় ভালবাসে কমলাকে কিন্ত প্রতিদান পায় না। নীরজা ভালবাসে 
বিজয়কে কিন্ক প্রকাশের মত পরিবেশ বা স্থযোগ নাই । কমল! ও নীরোদ 
পরস্পর পরস্পরকে ভালবাসিয়াও দূরেই রহিয়|। গেল। প্রেমের পথে এই 
জটিলতা! পূর্ব্ব কাব্যগুলির ভিতর লক্ষিত হয় না। এই দিক্‌ হইতে কিশোর 
কবির কুতিত্ব স্বীকার করিতেই হইবে । 

ভাষ। ভাব ছন্দও অত্যন্ত সহজ সরল এবং আবেগময় । কাব)টি আটটি 
সর্গে সমাপ্ত । চৌপদী, পয়ার, মাঝে মাঝে আট পড্ক্কির স্তবক এবং তাহাতে 
কখ ক খগ ঘগ ঘ রূপে অন্তপদের মিল, কোথাও ছয় পড্ক্তির স্তবক এবং 
কক খ গগ খ রূপে অন্তপদের মিল দেখা যায়। 

গ্লীতিকাব্যের ভাবাবেগ কাব্যটিকে অনেক স্থানে মাধুষ্য দান করিয়াছে। 

যোগোশ-_ঈশানচজ্্র বন্দ্যোপাধ্যায় রচিত ‘যোগেশ’ কাব্যটি ১৮৮১ 
গ্রীষাব্দে প্রকাশিত হয়। এই কাব্যটি রচনা সম্বন্ধে কবি উৎসর্গপ্ধে 
লিখিয়াছেন_ 

“যোগেশ স্গদ্ধে ছুই চারটা কথা তোমায় বলিয়| দিই । যোগেশ কাল্পনিক 
উপন্যাস নহে; ঘোগেশ অধিকাংশই যোগেশের জীবনের প্ররুত ইতিহাস। 
যোগেশ আমার আজীবন হুহৃদ-__আমার সংসারে সান্বনা_আমার অন্তরের 
অন্তর--আমার কাব্যে সহায় ছিলেন।-২-----" 

উনবিংশ শতাব্দীর শেষার্দ্ধে যে-সকল গাখাকাব্য রচিত হইয়াছিল ‘যোগেশ’ 
কাব্যটি তাহাঁদের মধ্যে একটি প্রধান স্থান লাভ করিতে সমর্থ হুইয়াছিল। 
ভাবপ্রবণ বাঙালীর মনে: এই কাব্যের উচ্ছাস, আবেগ ও আন্তরিকত! যথেষ্ট 
প্রভাব বিস্তার করিতে পাব্রিয়্াছিল। ইহার ভিতর যে বেদনা মূর্ হুইয়া 
উঠিয়াছে তাহা গাখাকাব্যের একান্ত উপযোগী এবং কবির প্রকাশতদিও 
যেমন চিত্তগ্রাহী তেমনই মন্দম্পর্শী । 

“যোগেশ'-কাব্যটি ব্যর্থ প্রেমিক-জৃদয়ের শোকোচ্ছাস। নায়ক যোগেশ 
বিবাহিত । স্ত্রী নৰ্শ্বদাকে সে ভালবাসিতে পারে নাই । নরশ্মদার সখী 





@ 
বাংলা আখ্যায়িকা-কাব্য ৪০১ 


* মন্দাকিনীর প্রতি তাহার আসক্তি। কিন্ত তাহার এ প্রণয়ের প্রতিদান সে 
পায় নাই । নায়ক নিজ হৃদয় ভাবকে বিশ্লেষণ করিয়া দেখিতেছে_ 
গোৌরাঙ্গী নশ্মদ। সত্য__গঠনো৷ সুন্দর 
“বদনে! স্থরূপ-_-কিন্ত শক্তি নাহি তায়। bh 
° “মন্দাকিনী শ্যামাদ্দিনী--কিন্ত অঙ্গে অঙ্গে ন 
” যেই স্বপ্রমাখা--যেই শক্তি আকষিণী_ 
যে মোহিনী দৃষ্টি তার নগ্ননযুগলে, 
সে স্বপ্র_সে সম্মোহিনী মুক্তি নশ্মদাতে 
যোগেশ জীবনে তার কু ন! হেরিল। 

_-(২সং ৎম সর্গ, ৪৭ পৃঃ) 
যোগেশ যে মন্দাকিনীর রূপেই আকরুষট হইয়াছে তাহা নয়। মন্দাকিনীর ভিতর 
একটি অমিত তেজ, পবিত্রতা, মহিমা রহিয়াছে যাহা যোগেশকে বিস্মিত ও 
অভিভূত করিয়াছে বেশী__ 

সকলি পবিত্র যেন, সব তেজোময় ! 

অস্পর্শ অস্পৃহ্থ যেন সে হৃদয়খানি।__(২সং, ১*ম সর্গ, ১১৬ পৃঃ) 

নশ্মদাকে বিবাহ করিবার সময় মন্দাকিনীর সহিত যোগেশের পরিচয় হয় । 

আলাপ প্রগাঢ় হইলে মন্দাকিনী তাহাকে ভাতার ন্যায় ভালবাসিতে লাগিল। 
যোগেশের মনে আসিল প্রণয়ের বন্যা । যোগেশ মন্দাকিনীকে একখানি পত্র 
লিখিয়! নিজ মনোভাব ব্যক্ত করিলে মন্দাকিনী তাহাকে তীব্রভাবায় তিরস্কার 
করে। যোগেশের হৃদয়ে তাহাই গভীর ক্ষত স্থষ্টি করিয়াছে । যোগেশ 
তাহার নিকট প্রেম পাইবার আশা করে নাই,কিন্ধ তাহার স্বণা যোগেশের 
হৃদয়কে ক্ষতবিক্ষত করিয়া দিতেছে । যোগেশের “ছুঃখ-_ 

প্রতিদান নাহি দিল নহি দুখী তায় 

দুখী শুধু তার সেই দারুণ স্বণায় ।_(২য় সং, ৭ম সর্গ, ৮২ পৃঃ) 
তাই সে ব্যর্থতায়-ক্ষেণোভে-লক্ছায়,স্বী-পুত্র-পরিজন সকলকে ত্যাগ করিয়া নিজ্জন 
পর্বতগুহায় ও সমুদ্রতটে দিন কাটাইতেছে। তাহার বেদনা-জক্জরিত হৃদয়ের 
প্রতিচ্ছবি কবি স্ন্দর আকিয়াছেন। সে ভাবিতেছে__ 

জলন্ত যন শুধু, অস্তরে আমার 

আবন্বিয়া পরিখা ভ্রমিছে ছুটিয়া । 


২৬ 


© 


৪০২ বাংলা আখ্যাস্রিকা-কাব্য 


পিপাসা আমার-_ওই বেলাসুমি মত 
পড়িয়া রয়েছে বক্ষে অঙ্গার আবৃত ।__(২য় সং, ১ম সর্গ, ৭ পৃঃ) 
একদিকে সংসারের প্রতি কর্তব্য করিতে পারিতেছে ন! বলিয়া তাহার 
অহশোচন| অপরদিকে প্রেমের প্রচণ্ড আবেগে ব্যর্থতার দীর্ঘশ্বাস তাহাকে :. 
অহরহ দগ্ধ করিতেছে। তাহার শিক্ষা-দীক্ষা-কর্তব্যবোধ সবই প্রণয়ের তীব্রতান্স - 
নিকট লুপ্ত হইয়াছে । নিজেকে সংযত করিয়! সংসারে ফিরিবার চেষ্টায় সে 
ব্যর্থমনোরথ হুইয়াছে। অন্তরের প্রচণ্ড বেদনা ও দুঃখ তাহাকে পর্বত হইতে 
সমুজ্রতটে এবং সমুদ্রতট হইতে উপত্যকায় অশান্তভাবে ঘুরাইতেছে। তাহার 
দেহ শীর্ণ ও বেদনাব্যঞ্রক, কেবল নয়নে অগ্নি জলিতেছে। ঘে.অন্তর্দাহে তাহার 
জীবন দগ্ধ হইতেছে তাহাই জলন্ত আকারে তাহার নয়নে শুরিত ছইতেছে। 
ব্যাধ তাহার বর্ণন| করিতেছে_ 
কি করুণ যুব! ! শুক বদন তোমার ! 
জলন্ত ভাবনা যেন রয়েছে মাথান, 
তব বদনমণ্ডলে, নয়ন ভেদিয়া 
উঠিছে উথলি যেন ভীষণ যাতন। 1__( ২য় সং, ২ সর্গ, ১৫ পৃঃ) 
নিরাশ ব্যর্থ হৃদয়ের জীবস্ত চিত্র একূপভাবে আর কোন কাব্যে প্রকাশিত 
হয় নাই। ব্যাধ তাহার পরিচয় ও গৃহ সন্বন্ধে জানিতে চাহিলে সে আকাশের 
দিকে অঙ্গুলি-সঙ্কেত করিয়! যেন শৃন্ততাকেই ব্যক্ত করিল। ক্ষত কষুত্র ঘটনা 
ও বর্ণনার তিতর দিয়া কবির রচনানৈপুণেঃর যেমন পরিচয় পাওয়া যায় সেরূপ 
কবির অন্তদূ্টি ও উপলব্ধির আবেগও হৃদয়কে স্পর্শ করে। 
যোগেশের বিবেক কখনও কখনও মৃত পিতার আত্মারূপে, কখনও ভাগা- 
রূপে, কখনাও সর্পসঙ্কল সমূত্রূপে তাহার সন্মুখে ভয়ঙ্কর ও দঃখদায়ক চিত্র 
টি তাহাকে সংসারের পথে ফিরাইবার চেষ্টা করিয়াছে কিন্ত 
কুতকাধ্য হয় নাই । একদিন রাত্রে পর্বতগুহায় বসিয়া সে য়াতাপিতার 


" 


জয় করিতে পারিল না। পিতার আত্মা কুদ্ধ হইয়া বলিয়। গেলেন_ 


. PAT 


* কালা আখ্যারিকাকাব্য ৪৩ 
ভবিশ্যাৎ কিবা! আর--বস্ত্রণা কেবল ।_(২য় লং ওয় সর্গ,৩৩ পৃঃ) 

যোগেশ জগতের সমন্ত কিছুর প্রতি নিরাসক্ত হইয়া পড়িয়াছিল। ৫ 
- ২. প্রতিও তাহার'বিশ্বাস ছিল না। কিন্ত ভৈরবী যখন কহিলেন যে “দেবতার 


২ ক্ষপায়্ মানুষের কষ্টের লাঘব হওয়া সম্ভব তখন দেবতার পরি প্রতি প্‌ 


* চাহিয়া তাহার হৃদয় কাপিয়া উঠিল। যোগেশ ভাবিল__ 
ভৈরব প্রস্তর মৃত্বি--তারে কেন হেরি 
আমার এ শূন্য বক্ষ: উঠিল কাপিয়া 

॥' তবে কি দেবতা! সত্য__দেবনাম তবে 

২. নহে কি মানব চিত্তে শুধুই সাস্বনা ! _(৬ সৰ্গ, ৩৯পুহ) 
ভৈরব-মৃষ্টির প্রতি পুনরায় দৃষ্টিপাত করিয়া সে জ্ঞান হারাইয়| ফেলিল। 
একটি ব্যর্থ জীবনের বেদনার চিত্র কবি পর্দার পর পদ্দা অপসারণ করিয়া 
পাঠকের সমক্ষে তুলিয়া ধরিয়াছেন। তাহা বাথায় যেমন নিবিড়, নিরাশায় 
তেমনি মুহামান-_শুধু দুঃখ-দহনের অসহা যন্ত্রণায় সে ছটফট করিতেছে। 
একদিন যে জীবন হ্ন্দর ছিল, শিক্ষায়-দীক্ষায়, আশায়-আকাজ্কায় পূর্ণ ছিল 
প্রেমের দু্্ছয় আকর্ষণে সেই জীবন সমস্ত বাসন! কামন! ও আকাঙ্কাকে সমূলে 
উৎপাটিত করিবার প্রয়াসে নিজ জীবনশুদ্ধ বিসর্জন দিল। মানুষের চেতন 
ও অবচেতন মনের সংঘর্ষে একটি সতেজ সুন্দর জীবন ব্যর্থতার মরুভূমিতে 
নিশ্চিহ্ন হইয়া গেল। 
বিবেক পুনরায় ভাগ্যের মৃস্তি ধরিয়া! তাহার সমক্ষে পতিসহ মন্দাকিনীর 
সুখময় জীবন দেখাইতে লাগিল । যেদিকে সে নয়ন ফিরায় সেই দিকেই এ চিত্র 
মূর্ত হইয়া উঠিতে লাগিল । যোগেশের নিকট এ চিত্র অসহ। 'সে চীৎকার 
করিয়া অচৈতন্য হইয়! রহিল। এইভাবে ভাগ্যের সহিত সংগ্রাম করিতে করিতে 
তাহার জীবনদীপ নির্ববাপিত হইয়া আসিল। পুনরায় পিতৃ-আত্মা আসিয়া 
তাহাকে তিরস্কার করিলে সে নিজ অক্ষমতার কথ। ব্যক্ত করিয়া কহিল__. 
কিন্ত কৈ পারিলাম মূছিতে সে ছায়া । _(১*সর্গ, ১১০ পৃঃ) 
মৃত্যুকালে তৈরবীর সহিত মন্দাকিনী আসিলে তাহার যে অন্ত্ন্ব ও 
ব্যথা প্রকাশিত হইয়াছে তাহা মৰ্শ্মম্পর্শী ৷ মন্দাকিনী মৃত্যুকে বরণ করিবার 
জন্য যোগেশকে অনুযোগ করিলে যোগেশ কহিল_ 


©. 


ses বাংলা আখ্যারিকা-কাব্য 
বক্ষঃস্থল শূন্য আজ-_-নহিলে এখনি 
“_ দেখাতাম চিরি বুক হৃদয়-আমার ; 
ত্যজিতে এ পাপ তৃষ্ণ৷ এই দীর্ঘকাল 
এত যুঝিয়াছি আমি হৃদয়ের সনে, রি 

“নর প্ররুতিতে তত পারে না! সুঝিতে । 


আজ সে পিপাস। মম গেছে শুকাইয়া, 

কিন্ত উন্সাদের জ্ঞান মরণের আগে ।_(২য় সং,১৯ সর্গ,১২৪পৃঃ) 
মৃত্যু আসিয়। যোগেশকে ব্যর্থতার যন্ত্রণ। হইতে মুক্তি দিল। 

রমণীচরিত্র অস্কিত করিবার পূর্বে কবি মাইকেলের ন্যায় বাণীদেবীর করুণা 


ভিক্ষা! করিয়াছেন 


দেহ মাত! শ্বেতকুজে কবীশ জননী 
অধমে করুণাবিন্দু, চিত্তি দুজনায় (২য় সং, ৫ম সর্গ, ৪৫ পুঃ) 
তারপর কবি নরশ্মদ! ও মন্দাকিনীর যে বর্ণনা দিয়াছেন তাহাতে উভয়ের 


ut 


চরিত্রগত বৈশিষ্ট্য যেমন ক্ষুটিয়া উঠিগ্নাছে নারী-মহিমার দুইটি বিভিন্ন দিকৃও 
তেমনি প্রকাশিত হইয়াছে ।_ 


দুইটি হন্দর ুস্তি_-ছুইটি যুবতী, 
যৌবন উদ্যানে দুই বিকচ কুহ্থম, 
ছুজনাই রূপবতী ; কিন্ত মন্দাকিনী 
উষার নীহার ধৌত প্রচ্ছ্ নলিনী 
দলে দলে স্রিপ্ধ কান্তি পড়েছে বিকাশি, 
অনুরাগে স্কীতবক্ষঃ গরবে উন্মুখ । 
সায়াহের সুধ্যমুখী নিশ্পভ নম, 
সঙ্কুচিত দলগুলি অবনত মুখ 
হৃদয়পলবে ঢাকা স্থবমা অস্ফুট । __( ২য় সং, ৫ম সর্গ, ৪৭ পৃঃ) 
মন্দাকিনী‘ যদিও গৌরাঙ্গী নয় তথাপি তাহার রূপে একটা আক্মণী 
শক্তি ছিল। তাহার অন্তরে দৃঢ়তা ও কোমলতার অপূর্ব সমাবেশ । যোগেশ 
এইজন্তই আক্বষ্ট হইয়াছিল। যোগেশের প্রতিও মন্দাকিনীর ভ্রাতৃভাব ছিল। 
কিন্ত যখনই যোগেশের মনোভাব সে জানিতে পারিয়াছে তখনই তীব্র- 


+ 


বাংলা আখ্যায়িকা-কাব্য see 
ভাষায় তাহাকে তিরস্কার করিয়াছে । যোগেশের সেই ব্যবহার মনে পড়িলেও 
সে উত্তেজিত হইয়| উঠে। 
মন্দাকিনীর স্দেহশীল মন আবার যোগেশকে ক্ষমা! করিবার জন্যও 
ব্যাকুল হয়। « 5 
কিন্ত আহা! অবোধেরে কি হবে দুষিয়!। ৬ 
কে কোথায় ভ্রমশৃন্য কুটিল সংসারে ?__ (২য় সং, ৎম সৰ্গ, ৬* পৃঃ) 
সী নৰশ্বদাকে সে ভদ্নীর স্যায় ভালবাসে । বিরহিনীর দুঃখের দিনগুলিকে 
সে-ই একমাত্র নিজ্গ লেহপ্লীতি ও সাস্বন| দিয়া ভরিয়া রাখিয়াছিল। নার্মদার 
প্রতি চাহিয়া সে যোগেশের প্রতি নিজ ক্রোধকে সংযত করিত এবং বেদনা 
বোধ করিত । তাহার মনে হইত-_ 
আমারি হয়েছে ভ্রম সে সময় যদি 4 
মিষ্টভাষে বুঝাতাম ধরি করযুগ, ও 
হেন সর্বনাশ তবে হইত কি আজ 
সেই মম অপরাধ-__সেই মম পাপ । __( ২য় সং, ৎম সর্গ, ৬১ পৃঃ) 
ভৈরবী আসিয়া যোগেশের সংবাদ দিলে মন্দাকিনী প্রথমে ক্রুদ্ধ হইল। 
নিজ পত্নীর কথা না ভাবিয়া যে ব্যক্তি কেবল তাহার চিন্তা করে তাহাকে সে 
ক্ষমা করিতে পারিতেছিল না । সে কহিল_ ১ 
মরিতে বাসনা যদি এতই তাহার, 
আমি কি করিব সে ত ইচ্ছাধীন তার ।__(২য় সং, ৮ম সর্গ, ৯৩ পৃঃ) 
নৰ্শ্মদ| এই নিষ্ঠুর বাক্য শুনিয়া! অচৈতন্য হইয়া পড়িলে মন্দাকিনী অনেক 
সেবা ও যত্বে তাহার চেতনা ফিরাইয়। আনিল। ভৈরবী তাহাকে যোগেশের 
প্রতি অস্ততঃ বাহিক দ্গেহ প্রদর্শন করিতে অনুরোধ করিলে সে কহিল_ 
পাষাণ নহেক মন্দা_এই বক্ষে মম 
কত শ্রন্ধা__কত ভক্তি--কি গভীর স্মেহ 
আজো অন্তশালী-বাহী যোগেশের তরে 
কে কুঝিবে এ সংসারে কে পারে বুঝিতে । 
(২য় সং, ৮ম সৰ্গ, 2৬ পৃঃ) 
মন্দাকিনী স্বামিপ্রেমে স্থখী। স্বামীর অনুমতি লইয়| সব কাজ করে। 
যোগেশের মুমূর্য অবস্থার কথ! শুনিয়া স্বামীকে লইয়া! ভৈরবীর সহিত যোগেশের 


ভভ 


৪০৬ বাংলা আখ্যাক্ষিকা-কাঁব্য 


নিকট গেল. এবং মৃত্যুর পূর্বে /ঘোগেশের সম্ভপ্ত হৃদয়ে একটু শাস্তি দিতে 
.» প্রয়াস পাইয়াছিল। 
মন্দাকিনী-চরিত্রটিকে কবি আদর্শরমণী-রূপে অ্কিত করিবার চেষ্টা 
করিয়াছিলেন ॥ সে স্বামিপরায়ণা__সংসারের কুলবধূ। কিন্ত বন্ধুর স্বামীর 
_ কহিত আলাপ করিতে ও পত্রাদি-বিনিময় করিতে তাহার সঙ্কোচ নাই। 
পরপুরুষকে সে সহোদরাধিক ভালবাসিতে পারে। অপরদিকে সে কর্তব্য 
পরায়ণ ও: তেজোদৃপ্চ ॥ অন্যায়কে সে সহ করিতে রাজী নয়। যে কণ্মকে 
সে পাপ মনে করে তাহাকে সে আঘাত করিতে দ্বিধা করে না। আবার 
তাহার পরছুঃখে কাতর হৃদয়ে অপরের প্রতি ন্রেহেরও অভাব নাই। সে 
নৰ্দ্বদাকে নিজ স্বেহ ও প্রীতি দ্বারা পূর্ণ করিয়া বাখিয়াছে এবং তাহার দিক্‌ 
চাহিয়। যৌগেশকে ক্ষমা করিতেও প্রস্থত হইয়াছে । কঠোরতায় ও কোমলতায় 
চরিত্রটি অপূর্ব জীমণ্ডিত হইয়। উঠিয়াছে। 
কাব্যে নশ্বদা-চরিত্রটি রামাক্সণের সীতা চরিত্রের কথাই বারবার স্মরণ 
করাইয়া দেয়। নম্র! চিরদুঃখিনী। সীতা রাজকন্যা ও রাজকুলবধূ_ 
স্বামীর প্রেমও তিনি যথেষ্ট পাইক্সাছিলেন-_অদৃষ্টচক্রে পড়িয়া তাহার ভাগ্যে 
দুঃখের অন্ত ছিল না। কিন্ত এই কাব্যের নম্মদা-চরিত্রটি অধিকতর করুণ ও 
ভাগ্যবিড়স্থিত। দেবতার মত স্বামী লাভ করিয়াও সে স্বামীর ভালবাসা পায় 
নাই। স্বামীর ভালবাসা যে পায় নাই__ইহাঁও সে জানিত না। সে সরলা, 
ক্রেহশীলা, বিশ্বীসপ্রবণ। ৷ স্বামীর প্রতি একাস্তিক নি! ও নির্ভরতা তাহার 
মনে ক্ষণিকের জন্যও কোন সংশয় বা সন্দেহ জাগায় নাই। স্বামী নিরুদ্দেশ 
হইলেও তাহার মনে স্বামীর প্রতি ভক্তি ও ভালবাসা অটুট ছিল। একদিন 
অন্দাকিনীর মুখ দিয়া যখন অলক্ষ্যে বাহির হইল__ 
যোগেশ ! এই কি তব নিরমল লেহ। 
0২ সং, হম সৰ্গ, ৫১ পৃঃ ) 
তখন নৰ্শদ! অত্যন্ত ব্যথা পাইয়া অস্রপূর্ণ-লোচনে সথীকে কহিয়াছিল_ 
কেন নিন্দ মন্দাকিনী প্রাণেশে আমার 
তার কিবা অপরাধ, আমি অভাগিনী । 
আমার অদৃষ্টে বিধি ন! লিখিলা স্থখ । 
(২য় সং, এম সর্গ, ৫২ পৃঃ) 


© 


বাংলা আখ্যায়িকা-কাব্য ডি 


নিকুদ্দি্ স্বামীর জন্য তাহার নানা চিন্তা ৷ স্বামি-বিরহে তাহার নিজ, 
জীবনকে অসহ বোধ হয় তথাপি সে প্রাপত্যাগ করিতে পারে না। স্বামী 
ফিরিয়া! আসিয়া তাহাকে ন! দেখিয়া যদি ব্যথা পান__তাই সে দুঃখের... 
দিনগুলি প্রতীক্ষায় কাটাইতে থাকে ॥ একদিন মন্দাকিনীকে সে হৃদয়ভাব 
ব্যক্ত করিয়া কহিল-_ ৮ * & 
কিন্ত প্রাণনাথ যদি থাকেন জীবিত, « ০৮, 
ফিরিয়া আসেন যদি আলয়ে আবার । / 
তখন শুনিলে মম মরণ সংবাদ 
ব্যথিবে যে সখি তার কোমল অস্তর।__(২য় সং, ৫ম সর্গ, ৪ পৃঃ) 
পুত্ৰমুখ দর্শন করিয়া আবার সে আশায় বুক বাধে | কবি তাহাকে কেবল 
মানসিক দুঃখ দিয়াই নিরস্ত হন নাই । তাহার মাতাপিতা৷ দরিদ্র । যোগেশের 
মাতার মৃত্যুর পর শ্বশুরগৃহেও তাহার থাঁকিবার উপায় রহিল না। লে পুত্র 
লইয়া পিতৃগৃহে বাস করিতেছিল। আিক অনটনও তাহার জীবনে কষ্টের 
কারণ হইয়াছিল । 
ভৈরবীর বাক্যে মন্দাকিনী যোগেশের উদ্দেশ্যে কর্কশ বাক্য প্রয়োগ 
করিলে নশ্দা হয়তো! স্বামীর নিকুদ্দেশের কারণ হৃদয়ঙ্গম করিতে পারিয়াছিল 
এবং চেতনা হারাইম্মাছিল। জ্ঞান ফিরিলে মন্দাকিনীর কথার উত্তরে সে 
শুধু ‘ই,’ ‘ন!’ ব্যতীত কিছুই কহিতে পারে নাই । অবশেষে যোগেশের মৃত্যুর 
দিন প্রাতে তাহার হস্তে মাথার সিছুর মুছিয়! গেলে সে স্বামীর অমঙ্গল- 
আশঙ্কায় চেতনা! হারায় এবং স্বামীর পূর্বেই ইহধাম ত্যাগ করে। 
যোগেশের মৃত্যুর পর কাবাটি সমাপ্ত হইলেই ভাল হইত। কবি তাহার 
পরেও যোগেশের ও নম্ম্দার দুইটি আত্মাকে শৃন্যপথে লইয়! গিয়াছেন। 
ন্শ্মদার আত্মাকে সতীক্ুঞ্জে স্থাপন করিয়া! অশেষ যশ ও স্থখের ভাগী 
করিয়াছেন এবং যোগেশের আত্মাকে তাহারই নিয়ে রাখিয়া ছুংখভোগ 
করাইয়াছেন। এই অংশটুকুতে কাব্যরস ব্যাহত হইয়াছে । 
প্রকুভি-বর্ণনায় কবি সর্বত্র মানবীয় মনোভাব আরোপ করিয়াছেন । 
সন্ধ্যার বর্ণনা 
ধূসরবরণ! মহী উচ্চতরু আর, 
শৃন্তভেদী গিরিশৃঙ্গ, সাগর তটিনী, 


© 


be বাংলা আখ্যাগ্নিকা-কাব্য 


বিষণ্ণ ভাবেতে যেন মেলিয়া নয়ন 

পিরিতি নিকাহ বেহাল ১৪ পৃঃ) 
জ্যোৎসাবিধৌত সমুত্রের বর্ণনা 

চন্দ্র করে বিভাসিত অকুল জলধি 

ধৃ খু করিতেছে শুধু স্বপনের মত।-_(২য় সং, ১ম সর্গ, ১০৫ পৃঃ) 

সম্পূর্ণ কাঁব্যটিই অমিত্রাক্ষর ছন্দে রচিত। ভাষা জোরাল, হন্দর, সাবলীল 
ও আত্তরিকতাপূর্ণ । কাব্যে চারিটি সঙ্গীত আছে। ইহা দ্বাদশ সর্গে সমাপ্ত । 
“যোগেশ”কাব্যে গীতিকাব্যের স্থর প্রধান । ইহা প্রেমিক-হৃদয়ের ব্যর্থতার 

দীর্ঘশ্বাস ও হতাশার মানিতে ভরা । সাধারণ শিক্ষিত ব্যক্তির স্থখছুঃখের 
কাহিনী কাব্যটিতে স্থান পাইয়াছে__রাজপনিবারের এশ্বধ্যের আড়ম্বর ইহাতে 
নাই । মানব-হৃদয়ের গভীরতা ও বেদনার আলোড়ন ইহাতে চিত্রিত হইয়াছে। 
তাহা ছাড়াও যে আন্তরিকতা ও আবেগ কাব্যের ছত্রে ছত্রে আত্মপ্রকাশ করি- 
স্াছে তাহা ছানাই কাব্যটি গাথাকাব্যের পর্য্যায়তুক্ত হুইয়া সজীব হইয়াছে । 
নায়কের প্রতি কবির সহাঙ্ছভূতির অভাব নাই__যাহা সে-যুগের কাব্য দৃষ্ট 
হইত না। নায়ক কর্তব্য করে নাই বলিয়া কবি তাহাকে দিয়া নরক-যস্ত্রণা 
ভোগ করাইয়াছেন__কিন্ত অন্তর হইতে তিনি নায়ককে অপরাধী করিতে 
পারেন নাই । যোগেশ যেন ভাগ্যের বিপধ্যয়ে অন্যায় করিয়াছে__তাহার 
নিজের দোষ নাই । মন্দাকিনী ও নর্দদ্ার চরিত্র দুটিও সুন্দর । কাবে)র 
ভিতর আখ্যানভাগ কম। কবি মানব-মনের রহস্্ধার উদ্ঘাটনে সিদ্ধহস্ত 
এবং তাহারই বর্ণবিন্তাস কাব্যটিকে মনোরম করিয়াছে । 


(২) 


ক্বপ্র-প্রয়াপ_কবি ছিলেজ্্রনাথ ঠাকুর প্রণীত “স্বপ্র-প্রয্না' কাব্যটি 
১৮৭৫ খ্রীষ্টাব্দে প্রকাশিত হয়। ইহা! একটি অন্থর্তাবিত ব্ূপক গাখা-জাতীয় 
কাব্য। একটি রোমান্টিক পরিবেশের মধ্যে কবির মনোরাজ্যের দ্বার উদ্ঘাটিত 
হইয়াছে । কবি-জীবনের নিগৃঢ় সত্য ও তথ্য ইহার মধ্যে রূপায়িত দেখা যায়। 
ভাষা যেমন সহজ সরল তেমনি চিত্রধন্থা ও ভাবলমৃদ্ধ। কবির অন্তর্জীবনের 
আলেখ্য যেন পাঠকের চোখের সামনে সহজভাবে আসিতেছে ও পরিবন্ঠিত 


ভি 


বাংলা আখ্যায়িকা-কাব্য ৪০৯ 


* হইতেছে । ভাষা গাথাকাব্যের উপযোগী-_সহজেই প্রাণের ভিতর বঙ্কার তুলে__ : 
কিন্তু কোথাও দাড়ায় না বা গভীর রেখাপাত করে না। স্বপ্রে-দৃষ্ট দৃশ্যের স্তায় 
কতগুলি দৃশ্য চোখের সামনে দিয়া চলিয়া যায় এবং পরে ভাবিতে গেলে অনেক 
বড় সত্য আত্মপ্রকাশ করে। “দপর-পরয়াণ" সম্বন্ধে রবীন্দ্রনাথ লিখিয়াছেন_ 

“স্বপ্র-প্রয়াণ যেন একটা রূপকের অপরূপ রাজপ্রাসাদ । তাহার কত রকমের, 
কক্ষ গবাক্ষ চিত্র মৃদ্ঠি ও কারুনৈপুপ্য । তাহার মহলগুলিও বিচিত্র । তাহার 
চারিদিকের বাগানবাড়িতে কত ক্রীড়াশৈল, কত ফোয়ারা, কত নিকুঞ্জ, কত 
লতাবিতান। ইহার মধ্যে কেবল ভাবের প্রাচুর্য নহে, রচনার বিপুল 
বিচিত্রতা আছে। সেই যে একটি বড়ো জিনিসকে তাহার নান! কলেবরে 
সম্পূর্ণ করিয়! গড়িয়া তুলিবার শক্তি সেটি তো সহজ নহে। ইহা যে আমি 
চেষ্টা, করিলে পারি, এমন কথা আমার কল্পনাতেও উদয় হয় নাই।” 

__(জীবনস্থতি, ১৩৫* সং, ৮২ পৃঃ) 
কাব্যের নায়ক কৰি। শৈশবকাল হইতেই কল্পনাদেবীর সহিত তাহার 
পরিচয়। একদিন নিত্রাতিভূত্‌ হইলে স্বপ্রের মধ্যে কবি মনোরখে আরোহণ 
করেন এবং সারখিরপে কল্পনার সাক্ষাৎ লাভ করেন। অনেকদিন পর 
কল্পনাকে দেখিয়া তিনি বিস্ময়ে, আনন্দে ও প্রেমে অভিভূত হইয়! পড়েন। 
তাহার অবস্থা 
স্তব্ধ পুলকিতচ্ছবি কবিবর, মুখে নাই ভাষা । -_(৪ পৃঃ) 
আবেগ কমিলে তিনি কল্পনাদেবীকে কহিলেন 
কত কাল পরে আজি ভাগ্যোদয় । 
পূৰ্ব্বে সে যখন তুমি দেখা! দিতে সে এক সময়। 
জাগিছে সে সব, 
যেন অভিনব । 
যতনের বস্ত সে যে, বচনের নয়। _(৪ পৃঃ) 
কল্পনাদেৰী মনোরাজ্দো কবিকে লইয়। গিয়া কবির প্রয়োজনের নিমিত্ত সখ্য- 
রসকে পাঠাইবেন ক হিয়া! চলিয়া গেলে কবির নিকট সমস্ত ভুবন শূন্য বোধ হইল । 
সখ্যরসের সহিত কবি নানা স্থান ভ্রমণ করিলেন__-আনন্দ রাজার প্রাসাদে 
গেলেন_ আনন্দ রাজার জ্যোষ্টপুত্র প্রমোদের বিলাসরাজ্যে অবস্থিতির সংবাদ 
শুনিলেন-_-যমন দুইটি পুত্র হরফ ও উল্লাসকে দেখিলেন__রাণী মায়াদেবীর 


© 


৪১০ 5 বাংলা আখ্যায়িকা-কাব্য 


সহিত সাক্ষাৎ করিলেন এবং রাণীর দাসী রাজসী কবির চক্ষে" মায়াগ্ুন দিলে 
তিনি বিরহিনী কজনাদেবীকে দেখিতে পাইলেন । সন্ধ্যান্র-গিরি-শিখরে 
কমনাদেবী এক অট্রালিকার বাতায়নে দাড়াইয়া ছিলেন।, কবির বিরহে 
কল্পনাদেৰীর মনে স্বস্তি নাই__ 
হেভায় রম্য, অটবী, 
কোথায় হায় কবি, 
জাগিছে তারি ছবি, 
কল্পনা প্রাণে । (৪৫ পৃঃ) 
তারপর মায়াদেবীর অপর সহচরী তামসীদেবীর প্রভাবে কবির মনে 
বিরহের হতাস্থাস জাগিল এবং কল্পনাদেবীর দৃশ্তাও অস্তহিত হইল । 
দারুণ বিরহে কবিবর দহে। 
মরম ভেদ্দিয়! বাহিরয় শ্বাস, যাতনা না সহে। (৪৯ পৃঃ) 
সখ্যরস কবিকে সান্বনা দিয়া প্রমোদের রাজ্য বিলাসপুরে লইয়। গেলেন । 
প্রমোদের সংসর্গে কবি আদিরসের প্রেয়সী লালসাদেবীর প্রতি আরুষ্ট হইলেন। 
লালসাদেবীর বর্ণনা 
ভুরু-ধন্ুতে করে কুরুক্ষেত্র 
তন্গতে নাহি রহে প্রাণ। __(৬১ পৃঃ) 
তাহার গীত শুনিয়! কবি মৃগ্ধচিত্তে তাহার বক্ষে পুষ্প নিক্ষেপ করিলে 
লালসার হৃদয়ও কম্পিত হইল। কবি আবেগবিহ্বলচিত্তে কল্পনাদত্র মালাটি 
তাহাকে অর্পণ করিলেন। আদিরস ক্রুদ্ধ হইলেন এবং হাস্যরসের দ্বারা 
কল্পনাদেৰীর নিকট সংবাদটি দিয়! মালাটি পাঠাইলেন। কবি এদিকে সখ্যরসের 
সহিত ভ্রমণ করিতে করিতে কুগ্রবনে কল্পনাদেবীকে দেখিতে পাইলেন । 
কবিকে দেখিয়া নিজ মনোব্যথা ব্যক্ত করিয়া মাল! ছুড়িয়! দিয়! কল্পনাদেৰী 
কবিকে ত্যাগ করিয়া চলিয়া! গেলেন । 
কবি-জীবনের একটি অতি বড় সত্যের ছার এস্থানে উদঘাটিত হইয়াছে । 
সংযতচিত্তে প্রমোদ বিলাস লালসা! প্রভৃতি প্রবৃত্তিগুলিকে জয় করিতে না 
পারিলে কবির আবেগ ও ভাবপ্রবণতা কবিকে বিষাদের মধ্যে ধ্বংসের পথে 
লইয়! যায় ৷ হুন্দর তাহার অস্তর হইতে অন্তহিত হয়__কল্পনাদেবীর জ্যোতিশ্বয় 
ক্ূপ অদৃশ্য হয়__তখন অসুন্দর পাতালের পথে কবির খাত্র। সুরু হয়। 


ভি 


বাংলা আখ্যাক্সিকা-কাব্য খু ৪১১ 
কজনাদেবী “ত্যাগ করিয়া গেলে কবি বিষ্মনে সখ্যরসের উপদেশ ও 
সাস্বনাবাণী না শুনিয়া একাকী ভ্রমণ করিতে করিতে এক অন্ধকার রাজ্যে 
গিয়া পড়িলেন। চেতনাদেবী বিমল ছ্যতিতে উদ্ভাসিত হইয়া তাহাকে 
ফিরাইবার চেষ্টা করিলেন। কিন্ত কবির তখন ফিরিবার মত অবস্থা ছিল না।, 
চেতনাদেবী অস্তহিত হইলে কবি বিষাদপুরে দেখিলেন__ 
করিয়া জয় 
মহা প্রলয়, 
বাজিয়। উঠিল বাজনা নানা । 
তাল বেতাল 
দিচ্ছে তাল, 
ধেই ধেই নাচে পিশাচ দানা ॥ _-(৯১ পৃঃ) 
সেখানে কবি আবিব্যাধি-কত্ৃক ধৃত হুইয়া! রাজা হাহাহ্হবর নিকট নীত 
হইলে রাজা কবির আঙ্গুলে শত্ররাঁজ প্রমোদের অন্গুরী দেখিয়া কবিকে বলি 
দিবার জন্য ভয়ানকরাজের নিকট পাতালে প্রেরণ করিলেন । 
বিষাদপুরের রাজসভার বর্ণনা 
বলিছে উদ্ভুক, আমারি মুজুক ! 
খঞ্জনি বাজারে বিড়াল ভায়া, 
নাঁচরে ভন্গুক । -_( ১** পৃঃ) 
বর্ণনার ভিতরেই যেন এক বীভৎস ও অদ্ভূতরসের চিত্র ফুটিয়া উঠে । 
দেহের স্তাঁয় মনেরও অন্্খ-বিস্থখ আছে এবং সংযম হারাইলে সে সেই ব্যাধির 
হস্তে পড়িয়া নানাবিধ বীভৎস ভাবের বন্যায় ভাসিতে থাকে । 
রাজার আদেশে আধিব্যাধি কবিকে পাতালের পথে লইয়! চলিল। কবি 
দেখিলেন_ 
যত যেখাকার 
বিকট আকার, 
জড়ো হইয়াছে সবে আধার করিয়া ॥ (১১৬ পৃঃ) 
সেখানে অভ্যাচার-পিশাচ, মারী-নিশাচরী, দুভিক্ষ-অস্থর, ছেষহিংসা-দানা 
প্রভৃতি সকলের হস্কার ও আত্মস্তরিতা! দেখিয়া কবি ভীত হইলেন । 


ভু 


৪১২ বাংল! আখ্যায়িকা-কাব্য 


ভয়ানকরাজ বলি দিবার নিমিত্ত কবিকে ভৈরবের হন্তে সঁমরপণ করিলেন। 
কবি অশ্ব বৃক্ষের সহিত বাধা রহিলেন। ভৈরব কালিকার পূজা করিতে 
লাগিলেন। কালিকার স্তবের মধ্যেও এক ভয়ঙ্কর ভাব ঝুদ্রত হইতে দেখা 
যায়; যেমন 
জয় দেবি ভয়ঙ্করী 
নিখিল প্রলয়ঙ্করী ! 
যক্ষ বক্ষ ডাকিনী সঙ্গিনী ! 
ঘোর কাল রাত্রি রূপা ! 
দিগন্থর বুকে দু পা! 
রণ রঙ্গ মত্ত মাতঙ্গিনী! _( ১২৫ পৃঃ) 
কালিকাদেবী আবিভূতত হইলেন। কবি ভয়ে মায়াদেবীকে ডাকিতে 
খাকিলে করুণাদেবী তাহাকে উদ্ধার করেন এবং পথে একটি গহ্বরে অত্যাচীর- 
দৈত্য দ্বারা খতুরাজকন্া। প্রমদার লাঞ্ছন! দেখিতে পাঁন। প্রমদা অত্যাচারের 
প্রণয়-ভিক্ষায় কর্ণপাত না করিলে অত্যাচার ছুই ভগ্নী ঈর্ধ্যা ও বড়াইকে 
আহ্বান করেন। তাহাদের রূপের ও চরিত্রের বর্ণনা অপূর্ব হইয়াছে__ 
চিবায়্যে কড়াই, বলিছে বড়াই, 
হায়ে মোর কাপে লোক, সুয়ে আমি পর্বত নড়াই | 
পড়িয়া! সরিষা 
বলিছে ঈরিষা 
রি হাসি মুখ যত আছে পুড়ি হোক ছাই ! _-( ১৩৬ পৃঃ) 
করুণাদেবী প্রমদাকে উদ্ধার করিলেন । পথে ভয়ানকরাঁজের সহিত যুদ্ধের 
নিমিত্ত আনন্দরাজ-কর্তৃক প্রেরিত সেনাপতি বীররসকে দেখিয়া করুণাদেবী 
কবিকে তাহার নিকট অর্পণ করিয়া অন্তৰ্ধান করিলেন । বীররস ও ভয়ানক- 
রসের অধীনে ছুই দল সৈন্ডের ভিতর তুমূল বুদ্ধ হইল। অবশেষে বীররস 
জয়লাভ করিলেন। এই যুদ্ধ ও হতাহত সৈম্তগণকে দেখিয়া! কবির মনে বৈরাগা 
আসিল এবং করুণাদেবীর ক্ুপায় তিনি হুসঙ্গকে সঙ্গী পাইলেন। তারপর 
শমদমের আশ্রমে পাশব বৃত্তিসমূহের উচ্ছেদ_শ্রেয় ও প্রেয় পথের আলোচনা 


=-কুহক বিঙ্গ প্রভৃতি ছারা পথরোধ ও পতনের পথে আকর্ষণ এবং তাহাদিগকে 


পরাজিত করিয়া কবির অগ্রসর বণিত হইয়াছে । 


© 


বাংল! আখ্যায়িকা-কাব্য ৪১৩ 
চারিদিকের , বাধাবিদ্ন দুঃখকষ্ট দেখিয়া কবির চিত্তে বেদনাবোধ জাগরিত 
হইলে স্থসঙ্গ তাহাকে সাস্বনা দিয়া কহিলেন__ 
কবি তুমি--কিসের দুঃধ তোমার, বাখা পেলে প্রাণে 
কুটি! কহিতে পার বেদনা, জগত জন কানে। _(২১২পৃঃ) 


প্রকাশের মধ্যেই কবির আনন্দ_ ইহাই যেন এই ছত্রটিতে ব্যক্ত হইয়াছে । 
স্থসঙ্গের হের স্পর্শে কবির জড়তা দূর হইল । তিনি ধশ্মকে অবলম্বন করিয়া! 
সাম্যের পথে চলিলেন। সমস্ত বিশ্বের কূপ একীভূত হুইয়া কবির চক্ষে প্রতিভাত 
হইল 
খুলি গেল দিগন্ত সকল দিকে ; 
পর্ববত পাথার ব্যোম দেখ! দিল একৈ নিমিখে | _-( ২৯৫ পৃঃ ) 
সাম্যের ক্ষেত্রে আনন্দ-ভূপতি বীর, কল্যাণ, প্রমদা, কল্পনা ও শোভাকে 
লইয়া আসিলেন। সকলে আনন্দে মগ্র হইলেন। স্থসঙ্গের পরামর্শে কৰি 
শাস্তিদেবীর ধ্যান করিয়া সাহার সাক্ষাৎ লাভ করিলে পুণ/লোক হইতে সত্য, 
ধৰ্ম্ম, শৰ্শ্ম, শ্রী, ভী, ধী, করুণা, ক্ষমা, পর! বিষ্ঠা, শ্রদ্ধা, প্রীতি প্রভৃতি আগমন 
করিলেন। আনন্দ-ভূপতি সত্যদেবকে সাক্ষী রাখিয়া কল্পনাদেবীর সহিত 
কবির; শোভার সহিত কল্যাণের এবং প্রমদার সহিত বীরের বিবাহ দিলেন। 
চারিদিক্‌ হইতে ব্রক্ষের জয়ধ্বনি গীত হইতে লাগিল । 
কবির নিদ্রা ভাঙ্গিয়া গেল। তখন প্রায় নিশা-অবসান হইয়া আসিয়াছে 
বিশ্বচরাচর নিদ্রায় অভিভূত-_কবি উদ্যানে আপিয়| দেখিলেন__ 
নিঃশব্দ তরঙ্গবতী 
চলে গঙ্গা ভাগীরখী + 
ধীরে ধীরে সাগরের পানে ॥ (২২৭ পৃঃ) 
এই কয্নটি পঙ্ক্রিতে কবি হয়তো মানস-ভাগীরখীর বিভিন্ন উত্থান-পতনের 
মধা দিয়া নিঃশব্দে অনস্তের পথে যাত্রার ইঙ্গিত করিয়াছেন। 
"_ কবিচিত্তের আনন্দ বিভরম ও পরম কাম্যকে প্রান্তি--মানবৰত্তিগুলির 
বূপকের মধ্যে হুন্দরভাবে ব্যক্ত হইয়াছে । 
ইহাতে সাতটি সৰ্গ আছে এবং তাহাদের নাষকরণ-__মনোরাজ্য প্রয়াণ, 
নন্দনপুর প্রয়াণ, বিলাসপুর প্রয়াণ, বিষাদপুত প্রয়াণ, রসাতল প্রয়াণ, সমর 
প্রয়াণ, শান্তি প্রয়াণ হুইয়াছে। ছন্দে পদ্মার, পয়ার ও চৌপদীর মিশ্রণ, 


@ 


9১৪ বাংলা আব্যাস্সিকা-কাব্য 


কোথাও ক ক ক ক খ খ খ ক রূপে অন্তপদের মিল, কোখ্খওককখখক * 
রূপে পাঁচ পঙ,ক্তির স্তবক ব্যবহৃত হইয়াছে । ছন্দের মধ্যে অনেক পরিবর্তন 
ও নৃতনত্ব দৃষ্ট হয় এবং ইহা দ্বার! কাব্যটি সরস ও গতিশীল এবং সমৃদ্ধ হইয়া! 
উঠিয়াছে। রূপকের আবরণে আধ্যাত্মিকতার ব্যাখ্যা পৌরাণিক আখ্যাস্থিকা 
কাব্যগুলিতে অনেকদিন আগে হইতেই প্রচলিত ছিল। কিন্ত সেই কাবাগুলির 
সহিত এই '্বপ্রপ্রয়াণ'-কাব্যটির অনেক পার্থক্য দৃষ্টিগোচর হয়। ইহার প্রকাশ- 
ভঙ্গির মধ্যে এবং কাহিনীর উপদ্বাপনার মধ্যে রোমান্টিক স্থর এধান-__কাব্যের 
অন্তর্গত গভীর তত্ব ইহার কাব্যরসকে কোথাও ক্ষুপ্ণ করে নাই। 
ছায়াময়ী-পরিণয়__শিবনাথ শাস্বী কর্তৃক রচিত 'ছায়াময়ী-পরিণয়’ 
কাব্যটি ১৮৮১ খ্রীষ্টাব্দে প্রকাশিত হয় । এই কাবাটি রচনা! সদ্বন্ধে কবি ভূমিকায় 
লিখিয়্াছেন_ রথ 

“দুই বৎসর গত হইল, অতি সহজ ভাষায় লিখিত একখানি ইংরাজী 
রূপক কাব্য পড়িতেছিলাম। তাহার মধ্যে একটি গভীর আধ্যাত্মিক 
উপদেশ আছে; অথচ তাহার ভাষা এরূপ, সরল. যে বালকেও পড়িতে ও 
বুঝিতে পারে । তখন মনে হইল সহজ ভাবায় ও সহজ ছন্দে বাঙ্গালাতে এরূপ 
কোন রূপক কাব্য করা যায় কি না, যাহার, ছন্দ, ভাষা 'আবালবৃুদ্ধবনিতা 
সকলের স্থখপাঠ্য হইবে, অথচ তাহার মধ? কোঁন প্রকার আধ্যাত্মিক তত্ব 
খাকিবে। তদনুসারে এই গ্রন্থখানি লিখিতে আরম্ভ করি।” 

“ছায়াময়ী-পরিপয়” কাবাটিকে জা কপকাসাখাস্যাকীর কাহাত 
যাইতে পারে। ইহার ভাষ| এবং ছন্দ অত্যন্ত সহজ সরল ও গতিশীল । ইহাতে 
গভীর সত্য নিহিত থাকিলেও কাহিনীর ভিতর কোথাও ভাবের বা! প্রকাশের 
ছুরহতা নাই। . কাব্যটির সারমর্ম বুঝিতে আবালবৃদ্ধবনিতার কোনক্ষপ কষ্ট 
হয়না: গাখাকাব্যের ছন্দ ভাষা ও ভন্দির ভিতর দিয়া একটি দার্শনিক ততবের 
সহ প্রকাশ লেখকের লিপিকুশলতার পরিচায়ক । 

{ কাব্যের অস্তনিহিভ ভাবটি হইতেছে_সহজ সরল সুন্দর প্রাণে দেবতার 
আহ্বান. সহদেই ধ্বনিত হয় এবং তাহাকে আনমন! করিয়া দেয় মাঝে মাঝে, 
দেবতার কো তি নি মুহি অতক্িতভাবে দর্পন দিয়া তাহাকে আকুল করিয়া 
স্ুলে। তখন পৃথিবীর সমস্ত ক্মপ-রস-গন্ধ-স্পর্শ, ভোগ-এশ্বর্্য, স্থখ-আরাম 
খা নিট নক বলয় নহয় পরম পুরুষের প্রেমময় মধুর আহ্বান” 





ভি 


বাংলা আখ্যায়িকা-কাব্য sae 


* শুনিবার জন্য সে.উন্মুখ হইয়! থাকে-_জ্যোতিশ্য় মৃত্ি দেখিতে পাইতেছে না 
বলিয়া কাদিয়া আকুল হয়। তারপর কামনা ও সাধনাকে সঙ্গী করিয়া 
জ্যোতিশ্ময় পুরুষের আবাসস্থান আনন্দধামের উদ্দেশ্তে তাহার যাত্রা সুরু হয়। 
কামনা তাহার মনে আকাক্া জাগাইয়া রাখে--সাধন! তাহাকে পথ দেখাইয়া 
দেয়। পথিমধ্যে বিনয় ও অন্ধা তাহাদের সঙ্গী হয়। নানারকম প্রবৃত্তি 
তাহাদের বিভ্রাস্ত করিবার চেষ্টা করে। সাধনা সর্বত্রই ভ্রান্ডিকে অপসারিত 
করিয়া দেয়। শোচন! তাহাদের সঙ্গী হয়। তারপর প্রলোভন-রাজার 
অন্থচর অলসের প্ররোচনায় এবং শঠতা-ছলনা-মায়ার কুহকে পড়িয়া কাম- 
রাজার হন্তে লাঞ্ছিত হইবার পূর্বমমূহূর্ত্েই সে সাধনা ও বিবেক-বৈরাগা-সংঘমের 
সাহায্যে শত্রদলকে পরাজিত করিয়া গন্তব্যপথের উদ্দেশ্যে চলে। পথে নিরাশ! 
নদী ও সংশয় কুয়াশা বাধা দিলেও তাহার! আনন্দধামে পৌছায় এবং পবিত্রতা 
তাহাদের মর্ন্ড্যের বসন-ভূষণ পরিত্যাগ করাইয়া জ্যোতিশ্ময় করিয়া! তুলে। 
সরলতা। ও দীনতার নিকট শিক্ষালাভ করিয়া তাহার! মহাগীতের মধ্যে 
আলোকের রাজ্যে প্রবেশলাভ করে । জ্যোতিষ্ম্ পুরুষের সহিত রমণীর বিরাহ 
হইলে উভয়ে একাত্ম হইয়া.যায় - এর, জ্যোতিশ্বয় পুরুষ জ্যোতির আকারে 
রমণীর ভিতর অবস্থান করিতে থাকেন । , 
রি এই তখাটিকে একটি রোমান্টিক আবেইনী ও ভাবের মধ্য দিয়! কবি অন্দর- 
ভাবে কূপ দিয়াছেন। 

বিষয়-নামক ধনী ব্যক্তির একমাত্র কন্যা ছায়াময়ী ৷ সে স্থন্দরী ও পিতার 
অতাস্ত.আদরের কনা! । কবি তাহার পরিচয় দিয়াছেন_ 
ছায়াময়ী স্বর্ণনতা বাপ-সোহাগী মেয়ে, # 
বহি ॥ রূপের প্রভায় উঠলো ছুটে যৌবনে পা দিয়ে। _(১ পৃঃ) 
কিন্ত এই হাসিখুলীভাব তাহার রহিল না। এক মধুর আহ্বান তাহাকে 
উতলা করিয়! তুলিল, প্রেমের আবি্াবে সমস্ত বনের খারা খত 
হইয়া গেল। তাহার অবস্থা, X 
আহার বিহার ছায়াময়ীপভাল না রাসে ; ৫ 
পিতা এলে হাসি মুখে ছুটে না আসে; 
গভীর গভীর ভাব যেন তার সযীরা ভয় পায় 
=~ দূরে দূরে সদাই ফিরে পুঁছিতে.ডরায়। __(৫ পৃঃ) 


© 


৪১৬ বাংলা আখ্যায়িকা-কাব্য 


পিতার প্রশ্নে সে জ্যোতির্শ্মম পুরুষ এবং তাহার আহ্বান জানাইয়া সেই 
জ্যোতিশ্বয় পুরুষকে আনিয়া দিতে কহিল। পিতা পুরুষ বন্ধু আনিয়া দিলেন 
এবং একজনের সহিত কন্যার বিবাহ দিবার স্থির করিলেন । কিন্ত জ্যোতিষ্রয় 
পুরুষ পুনরায় আসিয়া চায়াময়ীকে ব্যাকুল করিয়া তুলিলেন।* এইবার তাহার 
'আগমনও যেমন রোমান্টিক, তাহার কথাও সেরূপ রোমান্টিক । ছায়াময়ী ্রান্ত 
হইয়া বৃক্ষতলে নিদ্ৰিত হইলে কাহার চুঙ্বন-স্পর্শে নিদ্রা ভাঙ্গিয়া,গেল। সে 
দেখিল গাছের আড়ালে কে চলিয়! যাইতেছে । ডাকিতে ডাকিতে তাহার পিছু 
ছুটিয়া ছায়াময়ী সেই জ্যেতির্বয় সৃ্তি দেখিতে পাইল এবং শুনিল__ 
আর কিছু নাই তোমারে চাই শুন সরলে। 
আনন্দধাম আমার নগর তথায় তোমারে + 
রাখবে! লয়ে ছায়াময়ি প্রাণের আগারে। _-(২৭ পৃঃ) 
তি অদৃশ্য হইলে ছাঁয়ামনীর বিরহ আরম্ভ হইল সৈ ক্কীদিয়। কানিয়া 
প্রেমিক পুরুষকে ডাকিতে লাগিল সু 
সহেনা এ অন্ধকার -: বলেছি রি: রি 
2: _, হুতাপে প্রাণ পুড়ে য়াঁয় ॥ 
3 _ দেখা দাও ধৰি দুটা পায় : (৩৬৫ পৃঃ), 
টাল ক কারা বা ক মৰমতে 
রর ; নিষর্গ-ববনায়গটকবির ভাবের সহঙ্গ প্রকাশ সুগ্ধ করে__ - 





:. পুর্বাকাশে অরুণ হাসে, কি স্ন্দর তার প্রভা? 
৮৪ আগুন যেন লাগলো কোথা দেখা যায় তার-আঁভা 
কোমল কোমল ধরার মুখটি বড়ই মিহি লাগে । ৰ্‌ 

৮৮-৯ উন: 
৭ লঠতা, মায়া, ছলনা তিনটি ভগ্নীর বর্ণনাও তাহাদের চরিত্রকে আমাদের 
রি কু শঠতার বর্ণনা__ ন্‌ 3 

এ মুখখানি তার বড়ই মিষ্টি নামটা শঠতা। 
কহ ধু (৮২ পু) 
মাযার বরণনা-- 

৮ এরি রা রী সাই বলিছে ও 
:.. শপে উপ সদাই জাগছে 














© 


বাংলা আখ্যায়িকা-কাব্য ৪১৭ 


*ছুটা যেন প্রজাপতি রয় কোনো ফুলে, 
কোমল কোমল মধু খেয়েই বাচে ভৃতলে। -_(=২ পৃঃ) 
আনন্দধাম্্‌ পৌছিলে ছায়াময়ীর সহিত জ্যোতিশ্ময় পুরুষের, সাধনার 
সহিত বিবেকের, কামনার সহিত সংঘমের এবং শোচনার সহিত বৈরাগোর 
বিবাহ হইল । ছায়াময়ী পুনরায় পিতার নিকট ফিরিয়া আসিয়| মানব-সেবায় 
আত্মনিয়োগ করিল। 
কাবাটিতে সাতটি সর্গ আছে এবং পরার, ত্রিপদী, চৌপদী ও ককখখক 
ক কূপে স্তরকে অন্তপদের মিল লক্ষিত হয়। অনেক স্থলে পঙক্রির শেষ শব্দে 
ক্রিয়াপদ ব্যবহার করিয়! মিল আনা হইয়াছে এবং তাহাতে কাব্যে এক নৃতন 
স্বর ধ্বনিত হইয়াছে। তাবে ভাষায় ছন্দে কাব্যটির মধ্যে অনেক নৃতনত্বের 
সন্ধান পাওয়া যায় ।- 
জলিত!-_বন্ধিমচন্দের রচিত 'ললিী-কবিতীটির সধ্যে প্রথমে, গাখা- 
কবিতার স্থর ধ্বনিত হয়। ইহ! আকারে ক্ষু্_' |-অংশ স্ব সৌন্দর্য 
3 রচনায় এবং ভাবাবেগ-প্রকাশে প্রাণময়। -কৰিতাটির বিজ্ঞাপনে বন্ধিমচন্দ 
‘ললিতা ও মানস’ স্বন্ধে লিখিয়াছেন__ 
“স্ুকাব্যালোচক মাতেরই অত্র কবিতায় পাঠে” প্ৰতীতি জন্মিবেক যে . 
ইহা বঙ্গীয় কাব্যে রচন| রীতি পরিবর্তনের এক পরীক্ষা বল! যায়। 
1 তাহাতে গ্রন্থকার কতদূর + হইয়াছেন তাহ! পাঠক মহাশয়ের বিবেচনা 
করিবেন 1৮... - 
ললিতার উন রোমা টিক তাৰে এখন বিকাশ দেবার: প্রাকৃতিক 
এলীন্দধ্যের প্রতি একটা ব্যাকুলতা এবং 'তাহারই রহস্কময় পদ্রিবেশের মধ্যে 
কাহিনীর স্থত্রপাত কাঁব্যটিকে রসঘন করিয়া তুলিয়াছে । 
অরণ্যে অদ্ধকার-_আকাশে চাদ । বনাস্তরালের ফাক ফাকে জ্যোহস্মা 
ছড়াইয়া৷ পড়িয়াছে। বন্যজন্ধদিগের নিশ্বাস ও পত্র-মৰ্্বর-ধ্বনি অরণাকে * 
জীবনময় করিয়! তুলিয়াছে। তাহার মধ্যে একটি করুণ গীতের ধ্বদি. ভালিয়া 
আসিতেছে এবং অপেক্ষাত ফাক! লাগাম একট নে ৭ 








সরিশেছে সে ক্িকাকস? উহ ভার চিত. ২ 
নান িেপুস)৭ 


২৭ রশি = 


৪১৮ বাংলা আখ্যারিকা-কাব্য 


স্থরধ্বনি শুনিয়া নদীতীরে আসিয়া ললিতা তাহার প্রিয় মদ্মথকে পাইল। 
প্রণয়ের নিমিত্ত ললিতা অরণ্যে পিতা! কর্তৃক নির্বাসিত হইয়াছিল । মন্সথ 
তাহা জানিত না। নিজ্রাভন্দে নিজেকে তরীতে দেখিয়া সে যেমন বিস্মিত 
হুইল-_তরীতে রক্ষিত পত্র পাঠ করিয়া ততোধিক দুঃখিত হইল । পত্রে লেখা 
ছিল রাজা তাহার প্রাণবধের চেষ্টা করিতেছেন স্থতরাং তাহাকে বাচাইবার 
চেষ্টায় তরীতে তুলিয়া দেওয়া হইল এবং রাজকন্যা ললিতা! নির্কবীসিতা । পত্র 
পড়িয়া তাহার অবস্থা__ 
ভাবি নাই, কাদি নাই, কখা নাই আর । 
ছাড়ি নাই দীর্ঘশ্বাস, ছাড়িনে হুঙ্কার ॥ 
দেখি নাই, শুনি নাই হলেম পাথর। 
পানি নাই নভ নদী ছিল শৌভাকর ॥ -(৯পৃহ) ক 
তাহাদের আত্রয্ন-স্থান সন্ধানের মধ্যেও কবি এক অলৌকিক ঘটনার 
সন্নিবেশ করিয়| কাব্যটিকে রোমান্টিক করিবার প্রয়াস করিয়াছেন । অরণ্যে 
সঙ্গীতধ্বনি শুনিয়া তাহারা অগ্রসর হইয়| একটি নিকুঞ্জের মধ্য হইতে সঙ্গীত 
'আসিতেছে বুঝিয়া! নিকুঞ্ধে প্রবেশ করিলে কাহাকেও দেখিতে পাইল না৷ এবং 
সঙ্গীতও বন্ধ হইল । কেবল, :: 
ললিতার জ্ঞান হলো! প্রবেশ সময় । 
যেন কোন স্বপ্নে দেখা মত শোতাময় ॥ 
ছুই মনোরম কূপ নারী নরাকারে। 
দেখিল চকিত মত নিকুঞ্জের ধারে । __(১৮ পৃঃ) 
নিন হারা ই: নিরলেই রহিল কি সর্বদা পহতেব কদিপ ত বে 
কোন মেঘ ছায়া পড়িছে ধরায় ।” 
পরদিন রাতে এ্থানে নিব্রিত হুইলে এক সঙ্গীত-ধ্ৰনিতে তাহাদের ঘুম 
ভাঙ্গিল এবং এ. থাকিবার জন্য দেবতা রুষ্ট হইয়াছেন মনে কবিয়| তাঁহার 
সন্তোষ বিধানের জন্ত তাহারা অপর নিকুঞ্জের দিকে অগ্রসর হুইল । পূর্বদিনের 
থা সেদিনও নিকুণ্জে প্রবেশমাত্রই গীতধ্বনি বন্ধ হইল এবং দুইটি ছায়ামৃত্তিকে 
চলিয়া যাইতে দেখিল। তৃতীয় ও চতুর্থ রাত্রেও এরূপ ঘটনা! সংঘটিত হইল । 
= পঞ্চম রাত্রে ললিতা ও মনমথ গীতধবনি শুনিবার জন্য উন্ুখ হইয়া রহিল। 
দি সময় উত্তীর্ণ হয়! গেল, কিন্তু গান শোনা গেল না। চারিদিক্‌ থম্‌ খম্‌ 


© 


বাংল! আখ্যায়িকা-কাব্য ৪১৯ 


করিতেছে__বিপদের পূর্বাভাস বলিয়া মনে হইতে লাগিল। অকারণেই 
ললিতা ও মন্মথের চক্ষে জল আসিতে লাগিল__ললিতা ভয়ে মন্সথের ক্রোড়ে 
মাথা লুকাইল. এমন সময় গভীর গঞ্জন করিয়া ঝড় আসিল_ 
গম্ভীর জলদ নাদ, গড়ায় আকাশ ছাদ 
থেকে থেকে উচ্চতর স্বনে। 
সমুদ্র কল্লোল সোরে, পবন পাগল জোরে, 
হঙ্কারে গরজে প্রাণপণে । 
বারেক চঞ্চলতায়, দেখি নীল মেঘ গায়, 
কটা মাথা নাড়ে ক্ষিপ্বন ॥ 
পাত! উড়ে ঢাকে ঘনে, পড়িতেছে ঘোর শ্বনে 
ভীম ভীম মহীরুহগণ ॥ _( ২৪ পৃঃ) 
ঝটিকা থামিলে দেখ! গেল ললিত| ও মন্সথ প্রাণ হারাইয়াছে। আর 
আজও সেই অরণ্যে 
এ কাননে গভীর এমন, কে করে রে বাশরী বাদন। 
অনিবার নিশাভাগে, যেন কার অনুরাগে, 
গায় সাধে মনের যাতন ॥ _-(২৯ পৃঃ) 
একটি রহস্যময় পরিবেশের মধ্যে নায়ক-নায়িকাকে আনিয়া অপ্রত্যাশিত 
পরিস্থিতির মধ্যে কাহিনীর পরিসমাপ্তি কাব্যটিকে রোমান্টিক করিয়াছে 
সন্দেহ নাই এবং কাহিনীর শেহেও স্থরটিকে ঝঙ্কৃত রাখিতে শেষের পঙ্ক্তি 
কয়টি অতীব মনোজ্ঞরূপে রচিত হইয়াছে । কিন্তু এই রহ্যময়ত! আনিবার 
নিমিত্ত কবি যে অলৌকিকতাঁকে আশ্রয় করিয়াছেন, তাহাতে যেন বাস্তবতার 
স্পর্শ নাই--তাই তাহা অলীক মায়াজালের স্থ্ি করিয়া কাব্যরসকে সমৃদ্ধতর 
করিতে পারে নাই । কাব্যটি কবির শৈশবকালের রচনা-_স্থতরাং কিছু দোষ- 
ক্রুটি রহিবেই। তথাপি নৃতন পথিকৃৎ হিসাবে ইহার মূল্য কষ নয় 
কাব্যটিতে পয়ার ও ত্রিপদী ছন্দ ব্যবহৃত হইয়াছে। - 
প্রতিশোধ ১৮৭৮-১৮৭৯ খ্রীষ্টাব্দে রবীন্দ্রনাথ কয়েকটি গাখা-কবিতা 
বচন! করেন এবং সেগুলি তাহার ‘শৈশব-সঙ্গীতে’ প্রকাশিত হয়। ‘প্রতিশোধ’ 
নামক কবিতাটি ১৮৭৮ খ্রীষ্টাব্দে শ্রাবণ মাসে রচিত হয়। 
অন্তান্ত গাখা-কবিতাগুলির সহিত রবীন্দ্রনাথের রচনার পার্থক্য সহজেই 


© 


৪২০ নে বাংল! আখ্যায়িকা-কাব্য 


অঙ্গভূত হয়। স্বৰ্ণকুমারী দেবীর গাখা-কবিতায় সহজ ভাষায় সহজ ভাবে 
আখ্যান-বন্ত বিবৃত হইয়া যে মাধুৰ্য্য স্ুস্টি করিয়াছে রবীন্দ্রনাথের লেখনীতে 
সেই গাথা-কবিত| সহজ ভাবার মধ্যে ভাবগতীর বিষয়ের অবতারণ! করিয়া! 
একটি নৃতন ব্যঞ্জন! ও স্বর ধ্বনিত করিয়াছে । রবীষ্্রনাথ দার্শনিক। তাহার 
কবি-মন কখনই কোন বিষয়বন্তর বিবৃতিমাতে বা ছবি-অন্ধনে তুষ্ট হয় নাই। 
প্রতি ঘটনার মশ্বস্থলে যে চিরস্তন সত্য নিগৃড়ভাবে বিগ্মান তিনি তাহারই 
মন্মোদঘাটন করিবার চেষ্ট করিয়াছেন । তাই তাহার বৃহৎ কাব্যেও যেমন 
ক্ষুদ্র কবিতাতেও সেরূপ ভাব-বাঞনা যেন সমস্ত স্থর-ঝন্ধারকে ছাপাইয়া, 
আখ্যানবস্থকে ছাড়াইয়া, গভীর সত্যের সন্ধান দেয়_কবিতা শেষ হইলেও 
ভাব শেষ হয় না। গাথা-কবিতাগুলিতেও রবীন্দ্রনাথের কৰি-মানসের এই 
বৈশিষ্ট পরিস্ফুট । 

মাহুষের কোমল বুত্তির উপর অবুঝ প্রৃতিজ্ঞার ভার কিরূপে চাপিয়া! বসে 
এবং কিভাবে তাহাকে দিয়া অন্যায় কণ্ম করাইয়! সমস্ত জীবনকে বার্থ করিয়া 
দেয় এই 'প্রতিশোধ”-কবিতাটিতে কৰি তাহাই দেখাইতে চাহিয়াছেন। কাবে।র 
নায়ক বালক-বয়সে পিতার মৃত্যুশয্যায় পিতার আদেশে ছুরিকা স্পর্শ করিস! 
পিতৃহস্তার প্রতি প্রতিশোধ লইবার প্রতিজ্ঞা গ্রহণ করিল। বয়স অল্প_ 
প্রতিজার মশ্ম গ্রহণ করিবার মত ক্ষমত! তাহার নাই। কেবল মুমুর্র পিতার 
আদেশে হৃদয়াবেগের মধ্যে সে প্রতিজ্ঞা-বাণী উচ্চারণ করিল। তারপর এই 
জলন্ত প্রতিজ্ঞা বক্ষে লইয়! অক্লান্তভাবে ভ্রমণ করিতে লাগিল । 

ভ্রমিছে কুমার কত দেশে দেশে 
ঘুচাতে শপথ ভার । _€ ৪4৭ পৃঃ) 

যখন সময় আসিল এই প্রতিজ্ঞা তাহার নিকট জীবন-মৃত্যুর পরীক্ষা! লইয়া 
উপস্থিত হইল। মালতীর নিকট আশ্রয় পাইয়া যখন উভয়ে উভয়ের প্রতি 
আকুষ্ট এবং কন্যার পিতা প্রতাপ উভয়ের বিবাহের ব্যবস্থা করিলেন, তখন সেই 


বিবাহ-বাসরে প্রতাপ ও মালতী অচৈতন্ হইয়া পড়িলে_ 
সি সভয়ে কুমার চাহিয়া দেখিল 
জনকের উপছায়া_ 
আগুনের মত জলে ছুনয়ন 


শোণিত-মাখানো কায়া 


বাংল! আখ্যাক্সিকা-কাব্য ৪২১ 


. প্রতিশোধ প্রতিশোধ ।__( ৪৬০-৪৬১ পৃঃ) 
কুমার পিতৃ-আজ্ঞায্ কতবার প্রতাপের বুকে ছুরি বিদ্ধ করিতে অগ্রসর 
হইল--কিন্ত পারিল না--হাত কাপিতে লাগিল। তাহাকে উত্তেজিত 
করিবার নিমিত্ত গৃহের মধ্যে ধ্বনিত হইতে লাগিল ‘প্রতিশোধ’, ‘প্রতিশোধ’ । 
প্রতাপ ও মালতীর জ্ঞান ফিরিলে কুমার তাহাদের নিকট সব কথা ব্যক্ত 
করিয়া বলিল,_এতদিন সে পিতৃহস্তার সন্ধান পায় নাই বলিয়! প্রতিশোধ 
লইতে পারে নাই। প্রতাপ তাহার পিতাকে হত্যা করিয়াছে স্বীকার করিয়া 
তাহার নিকট মৃত্যু চাহিতে লাগিল-__ 
নিভাও সে জাল1__নিভাও সে জালা 
দাও তার প্রতিফল__ 
্ত্যু ছাড়া এই হৃদি অনলের 
নাই আর কোন জল। -_(৪৬৩ পৃঃ) 
নতি কুমারের পদতলে পড়িয়া পিতার নিমিত্ত ক্ষম! ভিক্ষা করিতে 
লাগিল। কুমার কাতর-হৃদয়ে আকাশের পানে চাহিয়! পিতার নিকট ইহাদের 
নিমিত্ত ক্ষমা চাহিতে লাগিল, যাহার! অহুতাপে দগ্ধ তাহাদের প্রতি প্রতিশোধ 
লইবার প্রয়োজন নাই। কিন্তু পিতৃ-আত্মা তুষ্ট হইল ন|। কুমারের প্রতি 
শিরা-উপশির! কাপিতে লাগিল । সে উত্সত্তর নায় প্রতাপের বক্ষে ছুরিকা বিদ্ধ 
করিয়া! গৃহ হইতে বাহির হইয়া গেল। মালতী মৃচ্ছিত হুইয়! পড়িল--তাহার 
জান আর ফিরিল না। আর 
এখনো! কুমার, সেই বন মাঝে, 
পাগল হইয়া ভ্রমে। (৪৬৪ পৃঃ) 
মানুষ যেখানে মঙ্্তত্বের উর্ধে নীতিকে স্থান দেয় সেখানেই আসে 
অত্যাচার, অবিচার--তাহা তাহার নিজের জীবনকেও যেমন ছারখার করিয়া 
দেয়, অপরের জীবনেও তেমনি ধ্বংস আনে | স্রেহে, প্রেমে, অঙ্গরাগে যখন 
কুমারের হৃদয় পূর্ণ ঠিক সেই সময় বহ্রগস্ধীরব্বরে পিতার আদেশ আসিল । 
'ছবিধা-সক্ষোচ আসিয়া তাহাকে পশুপ্রবৃত্তির হাত হইতে রক্ষা করিবার চেষ্টা 


৪২২. বাংল! আখ্যায়িকা-কাব্য 


করিল । প্রতিজ্ঞার দুর্হতা! বুঝিবার ক্ষমতা যখন কুমারের হইল তখন মায়া- 
মমতা আসিয়া মানবোচিত কৰ্শ্মে তাহাকে উদ্দীপনা দিতে লাগিল। কিন্ত 
অবশেষে জয়ী হইল তাহার প্রতিজ্ঞা । প্রতিজ্ঞা রক্ষা না করা পাঁপ-_পিতার 
আদেশ অমান্য করা পাপ__এই নীতিবোধ তাহার যহুষ্ত্থকে ক্ষু্ণ করিয়া 
তাহাকে দিয়া প্রতাপকে হত্যা করাইল-_সঙ্গে সঙ্গে মালতীকেও সে হারাইল 
এবং নিজেও উন্মাদ হইল । 

কবিতাটিতে কোন সর্গ বা অধ্যায়-বিভাগ নাই । সমস্তটাই চৌপদী ছন্দে 
লিখিত। 

লীলা-_'লীলা'কবিতাটি রবীন্দ্রনাথ ১৮৭৮ খ্রষ্টাব্দের আশ্বিন মাসে রচনা 
করেন। ব্যর্থ প্রেম মানুষকে কতখানি অমানুষ করিয়। তুলে তাহাই কবি 
ইহাতে দেখাইতে চেষ্টা ককিয়াছেন। স্বার্থপরতায় যেখানে মাহ্ধষের মন 
আচ্ছন্ন সেখানে মান্ষ পরম প্রিয়জনের অমঙ্গল সাধন করিতেও পশ্চাৎপদ হয় 
না। যে ভালবাসার মধ্যে কল্যাণবুদ্ধি নাই তাহা মাহুষকে ধ্বংসের পথেই 
লইয়! যায় এবং অপরের? ক্ষতিসাধন করে। 

বিজয় লীলাকে ভালবাসিত-_কিন্ত কিছুতেই তাহার মন পাইল না। 
লীল! রণবীর প্রতি আকুষ্ট। মানুষের প্রেম ধন-মান-যশ-রূপ-যৌবন কিছুরই 
অপেক্ষা রাখে না। যাহাকে সে ভালবাসে সে-ই তাহার চোখে অসামান্য 
হইয়া উঠে। কিন্ত বিজয় এ সত্যকে মানিতে চাহিল না। ক্রোধে ক্ষোভে 
সে জলিতে লাগিল ও কালিকা-পূজা করিয়া প্রতিজ্ঞা করিল_ 

তাহারি শোণিতে মিটায় পিপাসা 
যেন মোর এই ক্রপাণ। (৪৬৯ পৃঃ) 

তারপর পথ হইতে ডাকাতি করাইয়া লীলাকে ধরিয়া আনা ও কারাগারে 
আবদ্ধ কর! এবং অবশেষে মিথ্যা প্রতারণা দ্বারা লীলাকে ছুঃখার্ ও বিভ্রান্ত 
করা_কেবল লীলার জীবনেই অশান্তি দুর্ঘ্যোগ আনিল না তাহাকেও 
আত্মহত্যায় প্রবৃত্ত করিল। বিজয়ের মুখে রণধীর মৃত্যু-সংবাদ শুনিয়া লীলা 
যখন নিজ হৃদয়ে ছুরিক! বিদ্ধ করিয়া! সুস্যু তখন রণধী যুদ্ধে জয়লাভ করিয়া 
তাহার নিকট আসিল ও লীলার অবস্থা দেখিয়া উন্মত্তের ন্যায় হইয়া গেল। 
লীলার নিকট বিজয়ের প্রতারণার সংবাদে ক্রুদ্ধ হইয়া সে যখন প্রতিশোধ 
লইতে গেল তখন-_ 


© 
বাংল! আখ্যাগয়িকা-কাব্য ৪২৩ 


= দেখে বিজয়ের মৃতদেহ সেই 
রয়েছে পড়িয়া সমর ভূমে। 
রণধীর যবে মরিছে জলিয়া 
ৰ বিজয় ঘুমায় মরণ ঘুমে । (৪৭৪ পৃঃ) 
কবিতাটিতে কোন সর্গ-বিভাগ বা অধ্যাক্স-বিভাগ নাই । কবিতাটিতে কখনও 
ক কখ গখ রূপে কখনও কখ খ ক রূপে এবং কখনও চৌপদীর রূপে অস্তপদের 
মিল দেখা যায়। কবিতাটির মধ্যে একটি ভাবোচ্ছাস কাহিনীর মধ্য দিয়া অন্থরণিত, 
হইয়া উঠিয়াছে এবং রোমান্টিক গাথা-কবিতার উপযুক্ত ব্যঞ্রনায় পূর্ণ হইয়াছে । 
অগ্রা-প্রেম__রবীন্দ্রনাথ ১৮৭৮ শ্রী্টান্দের ফান্তুন মাসে “অপ্পরা-প্রেম" 
নামক কবিতাঁটি রচনা করেন। / 
মানুষের জীবনে বিপধ্যয় ও ভ্রান্তির শেষ নাই । অপাখিব শক্তির প্রভাবেও 
মানুষ অনেক সময় বিভ্রান্ত হইয়া পড়ে । এক অপ্সরা একজন যোদ্ধার প্রেমে 
পড়িস্স। তাহাকে বিপদ্‌-আপদ্‌ হইতে রক্ষা করিয়া! পূর্বস্মতি অপসারিত করিয়া 
নিজ বাসন! চরিতার্থ করিবার চেষ্টা করে কিন্তু বার্থকাম হয়। 
নায়িকার উক্তি__অপ্পরার উক্তি__নায়কের উক্তি অপ্দসার উক্তি__এই 
পথ্যায়ে কবিতাটিতে চারিটি বিভাগ দেখ! যায় এবং প্রত্যেক বিভাগে এক 
একজন তাহার মনোভাব ব্যক্ত করিয়াছে। 
প্রথমে দেখ! যায় যোদ্ধা যুদ্ধে গিয়াছে । তাহার পত্নী বাতায়নে বসিয়া 
স্বামীর প্রত্যাবর্তনের অপেক্ষা করিতেছে । সব গৃহে যোদ্ধার! ফিরিয়া আসিয়! 
আনন্দ উৎসব করিতেছে কেবল একটি রমণীর প্রতীক্ষার যামিনী শেষ হইতেছে 
না। বিরছিণী বলিতেছে_ 
আমিই কেবল একা! আছি পড়ে 
পরিশ্রান্ত অতি-_-আশা করে করে 
নিরাশ পরাণ আর ত রহে না, 
আর ত পারি না, আর ত সহে না, 
আর ত সহে না প্রাণে। 
এস গো সখা এস গো । (5% পৃঃ) 
তারপর অপ্সরার উক্তি হইতে সেই যোদ্ধার প্রতি তাহার প্রণয়ের কথা 
জানা যায়_ 


5২৪ বাংল! আখ্যাক্ষিকা-কাব্য 


ছুরবল এই নারী হৃদয়ের 
তাহারে করি প্রভু । (5৮০ পৃঃ) * 
অপ্সরা যুদ্ধে তাহাকে রক্ষ! করিল এবং সমুদ্রে ঝড় উঠিলে গীত শুনাইয়! 
নমুদ্্কে শান্ত করিয়া! যোদ্ধাকে উদ্ধার করিয়া নিজালয়ে লইয়া গেল। তারপর 
মায়াময় গীত গাহিয়া যোদ্ধার মন হইতে পূর্ব-স্বতি অপসারিত করিল। 
যোদ্ধার জ্ঞান ফিরিলে সে অপলক-দৃষ্টিতে অপ্‌সরার দিকে চাহিয়া রহিল। 
অপ সর! তাহাকে স্পর্শ করিলে সে চমকিয়া উঠিল__ধেন নারীর কোমল স্পর্শ- 
টুকুও তাহার সহ হইল না। 
নায়কের উক্তির মধ্যে একটা অ-বোঝার ব্যাকুলতা মৃত্তি গ্রহণ করে। 
তাহার পূর্বস্তি লোপ পাইয়াছে কিন্তু তাহার আভাস তাহাকে বিভ্রান্ত 
করিয়। তুলে । তাহার অবস্থা 
হস! ভুলিয়ে যেন গিয়েছে কি কথা! 
এই মনে আসে আসে, আর যেন আসে না সে, 
অধীর হৃদয়ে শেষে ভ্রমি হেথা হোখা ! 
298 


এরিক রী 
এর! সব জানে যেন তবু ও বলে না কেন! 
'আধখানি বলে, আর দুলে ছুলে হাসে! -_(৪৮৭-৪৮৮ পৃঃ) 
পুনরায় অপ সরার উক্তির মধ্যে দেখ! যায় নায়কের অশান্ত ভাব দেখিয়া 
অপজরাও শাস্তি পাইতেছে না। তাহার সকল চেষ্ট! বার্থ হইলে সে নায়ককে 
মুক্তি দিবার বাসন! করিয়া গান করিতেছে__ 
সোনার পিঞ্জর ভাঙ্গিয়ে আমার, 
প্রাণের পাখীটি উড়িয়ে যাক্‌ ! 
সে যে হেথা গান গাহে না, 
সে যে মোরে আর চাহে না। _-(৪৯* পৃ) 
কবিতাটির প্রকাশ-ভদ্দির মধ্যেও যেমন নৃতনত্ব দেখা যায় ভাবধারায়ও _ 


বাংলা আখ্যায়িকা-কাব্য ৪২৫ 


সেরূপ একটি নূতন স্থর ধ্বনিত হইয়া উঠে। বিভিন্ন উক্তির মধ্য দিয়! বিভিন্ন 
ব্যক্তির মনের রহস্তদ্ধার উদ্‌ঘাটন করিবার প্রচেষ্টা বাংলা কাব্য-সাহিত্যে 
বোধহয় ইহাই প্রথম । বিষয়বস্তর মধ্যেও কোন ধারাবাহিক কাহিনী নাই_ 
কেবল তিনটি নরনারীর মনোভাবের অতিব্যক্তির ভিতর একটি যোগন্ত্র 
সংযোজিত হইয়| কাহিনী-অংশের আভাস দেয় । 

কবিতাটিতে দুইটি গান আছে এবং ত্রিপদী, চৌপদী ও বিভিন্ন ছন্দের 
মিশ্রণ লক্ষিত হয়। 

ভগ্মতরী--'তগ্রতরী’-নামক গাথা-কবিতাটি রবীজ্নাথ ১৮৭৯ খ্রীষ্টাব্দে 
শ্রাবণ মাসে রচনা করেন। 

মানুষের জীবনে পুরাতনের সহিত নৃতনের দ্বন্ব চিরকালের । মাহুয যখন 
পুরাতনকে আকড়াইয়। ধরে নৃতন বার বার আসিয়| ফিরিয়া! যায়_তাহার 
মনের সমস্ত আনন্দ হরণ করে--স্বতির খোলসটুকু অবলম্বন করিয়া তাহার 
দুঃখের দিন কাটিতে থাকে। কিন্ত পরিবর্তনশীল জগতে মানুষের মনেও 
পরিবর্তন আসে । দুঃখের স্মতিও আস্তে আত্তে খসিয়া পড়ে, নৃতনের সমাগমে 
নবীন আনন্দে প্রাণ ভরিয়া উঠে। কিন্তু তাহার মধ্যেও যখন পুরাতন অকস্মাৎ 
আগিয়| পূর্বববন্ধনের দাবী জানায় তখন সমস্ত আনন্দ মসীলিপ্ত হইয়া উঠে। 
অনাবিল আনন্দ মাহুযের জীবনে দুল্প'ভ। 

‘ভগ্নতরী’-কবিতার নায়িকার জীবনে এই ভাগা-বিপর্ধায়ের ইতিহাস কবি 
অঙ্কিত করিয়াছেন। প্রেমে স্থখী ললিতা ও অজিত নৌকায় যাইবার কালে 
ঝড় আসিলে ভীত হইল না--উভয়ে হাত ধরাধরি করিয়। জলে ঝাণপাইয়া 
পড়িল-_একসঙ্গে তাহাদের মরিতে কোন ভয়-ছিধা নাই--সন্ধোচ নাই। 
তাহাদের মনের অবস্থা 

কি ভয় মরণে, এক সাথে যবে 
ৰ মরিবে দুজন মিলে? _(**২ পৃঃ) 

কিন্ত ভাগ্যদেবীর ইচ্ছা অন্তরূপ । তাহার! মরিল ন! । ললিত! একটি দ্বীপে 
অচৈতন্ত অবস্থায় পড়িয়া রহিল। অনেকদিন পূর্বে তরী ভগ্ন হইলে স্থবরেশ 
ওঁ ঘীপে আশ্রয় লইয়াছিল এবং-একাই সেখানে থাকিত। প্রাতঃকালে 
ললিভাকে দেখিয়া সে গৃহে লইয়া আসিয়! তাহার চেতনা ফিরাইল। ললিতা 
কিন্ধু শান্তি পাইল না । অজিতের কথ! ভাবিয়া, পূর্ববদিনের কথা সব ভাবিয়া সে 


৪২৬ বাংলা আখ্যাক্সিকা-কাব্য 


দুঃখের দিনগুলি কাটাইতে লাগিল । সুরেশ যত্ব করিয়! চে! করিয়া! কোন- 
করূপেই ললিতাকে একটু শান্তি দিতে পারিত না।. মন. তাহার ব্যথায় ভরিয়া 
উঠিত_ প্রাণপণে সে ললিতার যত্ব করিতে চেষ্ট| করিত। তারপর অনিয়ম 
ও অত্যাচার করিয়া ললিতা যখন অসুস্থ হইয়া! পড়িল সুরেশ তখন হৃদয়ের 
সমস্ত দরদ ও স্নেহ দিয়া! তাহার সেবা করিত । 
আকুল নয়ন মেলি, কাতর নিশ্বাস ফেলি, 
একটিও কথা না ক হিয়া, 
শিয়রের সন্গিধানে স্থরেশ সে মুখপানে, 
একদৃষ্টি রহিত চাহিয়া । -৫২*৭প্ৃঃ) 
তাহার এই অক্লান্ত সেবায় ললিতার তাহাকে দেবতা বলিয়! মনে হইত, 
এবং মনে পরিবর্তন আসিতে আরম্ভ করিল । নৃতনের জয়যাত্র। স্থচিত হইল 
বণস্তের সমাগমে ললিতার প্রীণেও এল নবীন আশা, নৃতন প্রণয় 
পুরাণে পল্পব ত্যজি নব কিশলয় যথা 
চারিদিকে বনে বনে সাজিয়াছে তরুলতা 
তেমনি গো ললিতার হৃদয় লতাটি ঘিরে 
নবীন হরিত প্রেম বিকশিত ধীরে ধীরে। _-(৫*৯ পৃঃ) 
আনন্দে তাহাদের দিন কাটিতে লাগিল। একটি তরী পাইয়া! তাহারা দ্বীপ 
ত্যাগ করিয়া বিপাশার তীরে গৃহ বাধিল। ভ্রমণে বাহির হইয়া একদিন ঝড়- 
জলে পড়িয়া একটি ভগ্ন গৃহে আশ্রয় লইতে গিয়! জীর্ণশীর্ণ অজিতকে দেখিতে 
পাইল এবং অজিত ও ললিতা উভয়েই মুচ্ছিত হইয়া পড়িল । বাতাস আসিয়া 
স্তিমিত শিখাটি নিভাইয়! দিল। 
কবিতাটিতে পাচটি সর্গ রহিয়াছে এবং পয়ার, ত্রিপদী ও চৌপদী ছন্দ 
ব্যবহৃত হইয়াছে। ns HR) 
খড়গ-পরিণয়_স্ব্ণকুমারী দেবী ‘খড্গা-পরিণয়' নামক কবিতাটি ১৮৮ 
খ্টাব্দে রচন! করিয়া ছিলেন। সেই যুগে গাথা-জাতীয় কবিতা যাহা 
করিয়াছিল তাহাদের মধ্যে স্বর্ণকুমারী দেবীর গাথা-কবিতাগুলি বিশেষ খ্যাতি 
লাভ করে। এই গাখা-কবিতায় কবি” প্রেমের পথে বাধা আনিয়াছেন 
এবং অপ্রত্যাশিভাবে তাহার পরিণতিও প্রদর্শন করিয়াছেন ।. ভাষা ও ছন্দ 
সহজ সরল গভিশীল। EE yl 





© 


বাংলা আখ্যায়িকা-কাব্য. ৪২৭ 


“খিড়্গা-পরিণয়ে'র বিষয়বস্ত কবি টডের রাজস্থান-গ্রন্থ হইতে সংগ্রহ 
করিয়াছেন । ০ 
আদ্বের রাজকন্যাকে চিতোর-যুবরাজ গোপনে বিবাহ করিয়া একটি তরবারি 
দিয়া যান এবং বলিয়া যান যে তিনি সিংহায়নে আরোহণের পূর্বে সংবাদটি 
প্রকাশিত হইলে তাহার পক্ষে বিপদের সম্ভাবনা । সিংহাসন পাইলেই তিনি 
অলকাকে লইয়া যাইবেন তরবারি দেখিয়া দেখিয়া অলকার সময় কাটে। 
মুক্ত বাতায়নে আসিছে জোছনা 
ঝলসে ওই যে রুপাণ গায়, 
এক মনে বাল! অনিমেষ চোখে 
আপন স্ুলিয়! দেখিছে তায়। (৬৮ পৃঃ) 
কিন্ত পিতা বুন্দীরাজ স্থধ্যের সহিত তাহার বিবাহ স্থির করিলে সখীর মুখে 
রতনের অনেকদিন পূর্বেই রাঙ্যপ্রাপ্ডির সংবাদ তাহার বক্ষে শেল হানিল। 
তথাপি সে আশায় বক্ষ বাধিল এবং রতনের নিকট পত্র প্রেরণ করিল। 
বিবাহের দিন সমাগত। পত্রের উত্তর আসিতেছে না। বুন্দীরাজের সহিত 
তাহার বিবাহ হইয়! গেল__সে নিশ্চল, নির্ক্াক্‌ । তাহার অবস্থা__ 
উৎসব আমোদ উতলে চৌদিকে 
সে সবে বালিকা মৃতের প্রায় । _-(৪৭ পৃঃ) 
ফুলশয্যার দিন রণবাগ্য বাজিয়! উঠিল এবং শোনা গেল চিতোর-রাণা 
যুদ্ধ করিয়া অলকাকে লইয়া যাইবেন। অলকা ছুই বিবাহে অঙ্ৃতপ্ত হইয়া 
মৃত্যু স্থির করিয়া! রতনকে সন্যাসিবেশে সবার অনুরোধ জানাইয়| সখীকে 
পাঠাইল। রতন আসিলে__ 
২. আখি হতে উৎস ধায়, দিবে না বহিতে তায়, 
৭:১৪ ৬৯আটকি রাখিতে তারে চায় প্রাণপণে । _-( ৫৬ পৃঃ) 
লে রতনকে কহিল_ ডী 
নি নিশ্চিতে মরণ বকে যেতেছি ঘুমাতে সুখে, 
সখ অশ্রু পড়ে তাই ভেবে। না দুঃখেতে কাদি।__( ৫৮ পৃঃ) 
রতন সাস্বনা দিবার চেষ্টা করিল কিন্ত তাহার বাক্যে আস্তরিকত! ধ্বনিত 
হইল না। অলকা নিজ লক্ষে দৃঢ় রহিল । পরদিন প্রাতঃকালে প্রাসাদের ছাদে 
দাড়াইয়। অলকা চিতোর-রাপা ও বন্দীরাজের মধ্যে যুদ্ধ দেখিল। বুন্দীরাজ 








৪২৮ বাংলা আখ্যায়িকা-কাব্য 


আহত হইয়া প্রাপত্যাগ করিলে এবং চিতোর-রাণাও অবসর হইয়া ভূমিতে 
নিপতিত হইলে অলকা সেই তরবারি বাহির করিয়া! বলিল__ 
চিরদিন তরে থাকিব তোরি, 
বিবাহ হয়েছে তোর সাথে অলি, 
মরিবও তোরে বুকেতে বরি। _-(+২ পৃঃ) 
নিজ বক্ষে অসি বিদ্ধ করিয়া সে-ও মরণকে বরণ করিল। মিলনের আনন্দ- 
উৎসব বিষাদের বেদনায় আচ্ছন্ন হইল 
কাব্যটির মধ্যে কোথাও কোন জটিলত! স্থির প্রশ্নাস নাই । দুইটি নর- 
নারীর প্রেমের পথে অকস্মাৎ এক বাধ! আসিয়। সব ওলট-পালট করিয়া দিল। 
অলকার প্রেম ও নিষ্ঠাও সার্থক হইল ন! । চিতোর-রাণার প্রতারণাও ব্যর্থ 
হইল-_বুন্দীরাজের বিবাহের আনন্দও পূর্ণ হইল না। অলক্ষিতে ভাগাদেবীর 
" হস্তের কুষ ঘবনিক! সকলের জীবনের সমাপ্তি ঘটাইল। i 
কবিতাটি পাচটি অংশে বিভক্ত । সর্ধত্ই চৌপদী ছন্দ ব্যবহৃত হুইয়াছে। 
সহজ কথায় সহজ ভাবে, সহজ ছন্দে ধীরে কলতান তুলিয়া কবিতাটি আপন 
প্রবাহ অক্ষু্জ রাখিয়াছে। ন্বর্ণকুমারী দেবীর রচনার এই বিশেষতটুকু তাহার 
প্রত্যেক কবিতাতেই লক্ষণীয় এবং গাথা-কবিতা রচনায় ইহাই তাহাকে 
সার্থকতা দান করিয়াছে। 
সাশ্র-সন্ত্রদান__্র্ণকুমারী দেবী রচিত এই গাথা-কবিতাটি একটি 
প্রেমিক-হৃদয়ের আত্মত্যাগের মহিমাতে উজ্জল । নলিনী তাহার এক বাল্য- 
সখার প্রণয়ে আবদ্ধ । সেই বাল্যসখা বিদেশে গেলে তাহারই প্রতীক্ষায় 
নলিনীর সময় কাটিতে থাকে। ইহার মধ্যে অজিত-নামক একটি যুবক 
নলিনীকে ভালবাসিয়! ফেলিল, এবং নিজ মনোভাব ব্যক্ত করিয়া! নলিনীর 
অন্তরের কথা জানিয়! মন্মাহত হই পড়িল। নলিনীর বাল্যসথা ফিরিয়া 
সিক্স! নলিনীর হাতে অজিতের হাত দেখিয়া তুল বুঝিয়া কোথায় নিরুদ্দেশ 
হইল । সকলের জীবনেই দুঃখ ঘনাইয়া আসিল। 
অনেকদিন পর শিবমন্দির নলিনীর” সহিত বাল্যসখার সাক্ষাৎ হইলে 
উভয়ে আনন্দিত-মনে আশ্রয়ের সন্ধানে পথ চলিতে চলিতে একটি ভগ্ন 
কালিকার মন্দির দেখিল । মন্দিরের বর্ণনাটি সুন্দর = 


© 


বাংল! আখ্যায়িকা-কাব্য ৪২৯ 


বিজন একটি বনের মাঝারে 
কালের কালিমা মাখিয়! গায়, 
* - দাড়ায়ে একটি কালিকা মন্দির 
অনিত্যের স্থির প্রতিমা প্রায় । _-(২০ পৃঃ) 
মন্দিরে পৃজারত পুরোহিতকে তাহার! বিবাহ-কার্ধয সম্পন্ন করাইতে অনুরোধ 
করিলে সে প্রদীপ জালিয়! কন্যার মুখদর্শন করিয়া চমকিত হইল । অজিতকে 
“ নলিনী চিনিতে পারিল না । অজিত তাহাদের বিবাহ-ক্রিয়া সম্পন্ন করাইল। 
তাহার অবস্থা 
একবার শুধু আটকিল কথা, 
একবার হিয়া কাপিল তাতে, 
এক ফোটা তার আখিজল শুধু 
৫ পড়িল তখন বালার হাতে । -_-(২৩ পৃঃ) 
যদিও নলিনীর সহিত তাহার বালাসখার মিলন হইল তবু কবিতাটির শেষেও 
'অজিতের হ্বদয়-বেদনা যেন পাঠকচিত্তে অন্রণিত হইতে থাকে । ছোট্ট 
কথায় ছোট ভাবের মধ্যে রসসঞ্চার কবিতাটিকে মনোজ্ঞ করিয়াছে । 'খিড়গ- 
পরিণয়'-কবিতা৷ অপেক্ষা এই কবিতাটির মধ্যে কবির ্ুস্মদৃষ্টির পরিচয় পাওয়া 
যায় এবং রচনার দিক্‌ দিয়াও ইহা! বেশী হৃদয়গ্রাহী । 
কবিতাটিতে তিনটি অংশ আছে ও গীত আছে। ত্ৰিপদী ও চৌপদী ছন্দের 
সাবলীল গতি ও ঝঞ্ষার ভাবপ্রকাশের উপযোগিরূপে ইহাতে ব্যবহৃত হইয়াছে । 
সাধের ভাসাল-_'সাধের ভাসান’ কবিতাটিতে স্বর্ণকুমারী দেবী একটি ব্যর্থ 
প্রেমে উন্মাদিনী বালিকার হৃদয়ের ছবি আকিয়াছেন। সে পথে গান করিতে 
করিতে ধাইতেছে। সামনে নদী প্রবাহিত, দূরে পর্বতশ্রেণী। বেলা তিন 
প্রহর ; রৌদ্র বাঁ ক! করিতেছে । এমন সময় নৌকু! হইতে পরিচিত কণ্ঠের 
18 দাতিনা সা নিন হা পড়িল। তাহার অবস্থা__. 
i কাপে যে হৃদয়, বেঁধে যে পরাণে 
গানের একটি একটি কথা 
এ কি রে বালার বিভল হৃদয়ে 
এ কিরে সহসা একি রে ব্যথা? (২৬ পৃঃ) 
বিনোদ উন্মাদিনী অবস্থায় সরলাকে দেখিয়! দুঃখিত হইল । তাহার চক্ষু দিয়া 


int বাংলা 'আখ্যায়িকা-কাব্য 


জল বরিয়া পড়িতে লাগিল। সরল! তাহার গলা জড়াইয়! ধরিয়া খানিকক্ষণ 
কীদিল। তারপর কি বলিতে গিয়! বলিতে পারিল না । হঠাৎ এক সময় 
অনেক ফুল তুলিয়া আনিল ও বিনোদের পায়ে দিয়া কহিল-_ , 
ফোটা ফুলগুলি আনিয়াছি তুলি 
আখি ছুটি মেলি, হের গো! হের, 
এইটি নলিনী, কাহাকে বলিনি 
চুপি চুপি আমি এনেছি ধর, 
গোলাপটি ওই, মোর হৃদি সই 
সে যে তোমা বই হবে না কারো, 
হৃদি ধনে তুলে, তুলেছি বকুলে 
সেঁউতির ফুলে পর গো পর । (৩০ পৃঃ) 
এই কথা গুলির মধ্যে-উন্মাদ-অবস্থার আব্মকেন্দ্রিক ভাবটি সুন্দর ফুটিয়া উঠিয়াছে। 
বিনোদ রবি-শশীকে সাক্ষী রাখিয়া! সরলাকে পত্বীরূপে গ্রহণ করিল ও নিজ 
অঙ্গুরী তাহাকে পরাইয়া দিল । নৌকাতে করিয়া যাইবার কালে বিনোদের 
মনে আনন্দের সঞ্চার হইল । রাত্রে হঠাৎ ঝড় আসিলে সকলে যখন ভয়ে ব্যাকুল 
সরলা তখন 


কি ভয়, কাছেতে বিনোদ যদি । (৩৫ পৃঃ) 

বিনোদও আনন্দে তাহার মাথাটি বক্ষে ধারণ করিয়া গান ধরিল এবং উভয়ে 
এক সঙ্গে নদীগর্ভে সমাধিস্থ হইল। 

কবিতাটি তিনটি অংস্রে বিভক্ত । ইহাতে দুইটি গান আছে। সমস্তটাই 
চৌপদী ছন্দে রচিত। . 

অভাগিনী_ ন্বর্ণকুমারী দেবী রচিত “অভাগিনী*কবিতাটিতে একটি 
রমণীর প্রশয়নিা অভিব্যক্ত হইয়াছে। দামিনী স্বামীর প্রেম লাভ করিয়া 

ক্থখী_ পৃথিবীতে তাহার চাহিবার যেন আর কিছুই নাই। স্বামী সংসারের 
বাল নারে নিহিত কি যাইবার নর কাশ করিলে মান 
ক্াধিযা স্বামীকে কহিতেছে_ « চখ 





© 


বাংল! আখ্যায়িকা-কাব্য ৪৩১ 


যেও না, যেও না একা! ফেলি! আমায়, 
কি কাজ উশ্বধ্য স্থখে তোমারে পাইলে বুকে 
* অলঙ্কার রত্ব ধন অভাগী না চায়। _(৭৪ পুঃ) 

তথাপি স্বামীকে যাইতে হইল । প্রতীক্ষায় অনেক দিন কাটাইয়া দামিনী 
যেদিন স্বামীর প্রত্যাবর্তনের সংবাদ পাইল সেদিন মনের আনন্দে সঙ্দা করিল_ 

তুলিয়ে কুঁড়িটি পরিল খোপায় 

কবরী বেধেছে এলান কেশে 
নয়নের পাতে একেছে কাজল, 
সেজেছে কেমন দেখিছে হেসে। (2২ পৃঃ) 
কিন্ত আনন্দ মাহুষের ভাগ্যে সয় না॥ সমন্ত রাত অপেক্ষা করিবার পরও 
স্বামী ফিরিল ন! । দামিনী শুনিল, স্বামী যে জাহাজে ছিল তাহ! জলমগ্র 
হইয়াছে। দামিনী মৃচ্ছিত হইয়! পড়িল । এমন সময় তাহার স্বামী আসিয়া 
আদর করিয়া তাহাকে ডাকিলে সে চক্ষু উন্মীলিত করিল ও স্বামীকে 
দেখিয়। তাহার অধরকোগণে হাসি ফুটিয়া উঠিল। দুঃখের রজনী পোহাইয়া 
অস্তিমকালে সে শান্তিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করিল। জীবনের কোন আশাই 
হয়তো তাহার পূর্ণ হয় নাই । যখন পূর্ণ হইবার সময় আসিল তখন তাহাকে 
ইহধাম ত্যাগ করিতে হইল। তথাপি শেষ মুহূর্ত্েও তাহার বহু আকাক্্ষিত 
স্বামীকে দেখিয়! তাহার ভাগ্যবিড়স্বিত জাঁবন নিশ্চয়ই আনন্দলাভ করিয়াছিল । 
কবিতাটি তিনটি অংশে বিভক্ত ও চৌপদী ছন্দে রচচিত। কবিতাটির মধ্যে 
দামিনী-হৃদয়ের ব্যাকুল প্রতীক্ষা ও বিরহ-বেদনা যেন মূর্ভ হইয়া কাহিনীর 
সমাপ্তির পরেও পাঠকচিত্তকে ভারাক্রান্ত করিয়া রাখে । কবিতাটির ক্ষমা 
ও বৈশিষ্ট্য এইখানেই । 
বুরম।_ স্বরেন্দ্রনাথ মজুমদার প্রণীত “হুরমা'-কাব্যটি ১৮৯৫ খ্রীষ্টাব্দে 

প্রকাশিত হয়। ইহা প্রথমে “টিকিৎসাতব বিজ্ঞান এবং সমীরণ' পত্রিকার 
১ম, ৮ম, নম, ১*ম সংখ্যায় সুত্রিত হইয়াছিল। কাব্যটি প্রায় লুপ্ত হইয়া 
“গিদ্নাছিল। সাহিত্য-পরিষদ্‌ হইতে মুদ্রিত বাংলার ‘কবি ও কাব্য গ্রন্থমালা’র 
প্রথম খণ্ডে কাবাটি পুনরায় মুদ্রিত হইয়াছে । 
২. ইহ! একটি গাথা-কবিতা। প্রেম মানব-হৃদয়ের স্বাভাবিক বৃত্তি আপন! 
_ হইতেই ইহার উৎপত্তি এবং আপন গতিপথেই ইহাই রবদ্ধি। ইহার পথে 








৪৩২ বাংল! আখ্যাগ্নিকা-কাব্য 


কেহই বাধা দিতে পারে না॥ এই সত্যটুকুই কবি “করমাঁ-কাব্যে প্রকাশ 
করিতে চাহিয়াছেন।- 
'বিনোদের প্রতি স্থরমার আসক্তিকে তাহার আত্মীয়-স্বজন্ব নজরে দেখে - 
নাই। মাতা, পিতা, ভদ্বী সকলেই তাহাকে লাছন| করে। রম! কহিতেছে__ 
যেমন ছিলাম পূর্বে নয়নপুত্তলি। 
তেমনি হয়েছি নাথ নয়নের ধূলি ॥ (৮৫ পৃঃ), 
স্থরমার নিকট এই প্রেম কত স্বাভাবিক তাহ! তাহার কথা হইতে বুঝা 
যায় 
কত শত জনে দেখি দোষ নাই তায়। 
3৮848 


EE REEF EE . 

প্রেম কি প্রাণের নয় স্বভাব তেমন ॥ 0৮৪ ৮৫ পৃঃ) 
বিনোদ তাহাকে সান্বন! দিয়া বলে যদি তাহাদের সাক্ষাৎ আর না হয় তবে 
বনে বনে সে বীণ| বাজা ইয়! স্থরমাগীত গাহিবে ও প্রতিধ্বনি তুলিবে*। একদিন 
সত্যই তাহাদের সাক্ষাতের পথ বন্ধ হইল। পিতা স্থরমাকে কোথায় বধ 
করিয়া রাখিলেন। অবশেষে এক নৌকায় এক বৃদ্ধার সাহায্যে পরস্পরের 
সাক্ষাৎ হইল। বিনোদের আন্তরিকতার পরীক্ষার ছলে বৃদ্ধা স্থরমার কণ্ঠছার 
নদীতে নিক্ষেপ করিলে বিনোদ তাহা! উত্তোলনের নিমিত্ত জলে নামে এবং 
নিমন্দ্িত হয়। বৃদ্ধা ভাবিয়াছিল ইহার পর স্থরমা বিনোদকে তুলিয়া! যাইবে এবং 
মাতাপিতার মনোনীত ব্যক্তিকে বিবাহ করিবে। কিন্তু তাহার মনোবাসন? 
পূর্ণ হইল না। এক মাস পর সেই পথে ফিরিবার কালে স্থরমা সেই স্থলে 
নদীর জলে প্রাণ বিসৰ্জ্জন করিল। 

কাহিনীর মধ্যে বিশেষত্ব কিছু নাই। বিবৃতির স্তায় ঘটনাটি ব্যক্ত 

হইয়াছে, সেইজন্য জমিয়া ওঠে নাই । ইহা পয়ার ও জিপদী ছন্দে রচিত ৷ 
ভাষ! সরল। কবিতাটিকে সার্থক রচনা বলা যায় না। 


ক 











হি বাংলা আখ্যায়িকা-কাব্য 











ছ্গাচন্ সান্যাল নু ১৮৬, ২১৪, ২৬০ 
দ্বারকানাথ কুঞ্জ নি এ ০০ ৩৬৮ 
ছানিকানাথ চন্দ্র নর শত se 
দ্বিজ কালিদাস ২৯ i ৮১ 
দ্বিজেক্্নাথ ঠাকুর fe এ ৪০৮ 
ধীরেহ্ছনাথ পাল ২১৮ 
নগেন্নাথ দত্ত ৩৩৬ 
নৰীনচন্দ্ৰ সেন ৬৭, ১৩৪, ১৪৭, ১৫৩, ১৯৯১ ২২৩, ২৫১ 
পঞ্চানন বন্দ্যোপাধ্যায় ৮০ ৮০ ৩৩৯ 
প্রচ্ছুলচন্্র বন্দ্যোপাধ্যায় + ce ১১৮ ১২৪ 
বনওয়ারীলাল রায় Ee ১১৩, ২৩৪, ৩৫৩ 
বনমালী ঘোষাল 22 ১১৯ 
বন্ষিমচন্র চট্টোপাধ্যাক্স ৪১৭ 
বিপিনবিহারী দে ৬৫ 
বীরেশ্বর বন্দ্যোপাধ্যায় ৩৪৮ 
ত্ৰজনাখ মিত্র ১২২ 
'ভারতচন্্র সরকার ৮০5 
অহেশচন্্র তর্কচূড়ামণি ৪৯ 
মহেশচন্্ মিত্র ৩৭১ 
মাইকেল মধুসুদন দত্ত ৩২,৪৪ 
যাদবেন্দ বন্দ্যোপাধ্যায় ৩৭৬ 
যোগেন্দ্রনাথ ঘোষ ২৮ 
রসিকচন্্র রায় হত ৩২৪ 
রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় নু ১৬৩, ১৭১, ১৭৮, ২৬৬ 
রবীন্দ্রনাথ ঠাকুর ৩৮৯, ৩2৪, ৪১৯, ৪২২, ৪২৩, ৪২৫ 
রামগতি চট্টোপাধ্যায় ডে ৮৩ 
ললিতমোহন ঘোষ ২ 
ললিতমোহন মুখোপাধ্যায় রর ve 





নু 


ন্ট 
শশধর রায় 

শশিতভূষণ মজুমদার 

শিবনাথ শালী 

শ্ামাচরণ শ্রীমানী 

স্থরেন্দ্রনাথ মজুমদার Hb ৰ 
শ্বর্ণকুমারী দেবী ৮০ ৪২৬, ৪২৮, ৪২৯, 
হরানন্দ রায় গুপ্ত কবিকেশরি রত 

হুরিচরণ চক্রবর্তী 
হুরিমোহন কবিভূষণ 
হরিলাল গোস্বামী 
হরিবালা দেবী 
হরিমোহম মুখোপাধ্যায় মর 
হেমচন্দ্ৰ বন্দ্যোপাধ্যায় Ee 5,২৩১ 

















৬৩৬ 


কমলদতাহরণ 
কশ্মদেবী 
কল্পনা-কামিনী 
কংসবিনাশ-কাব্য 
কাদত্বরী-কাব্য 


















































২১২, 














দি 


